গোড়ার কথা 


তৃতীয় ভাগ 


| অধ্যাপক গ্রীপতি দে 


শ্রীবিজয়কালি গোস্বামী 
দ্বারা সংশোধিত ও পরিবার্ধত 


মডাৰ্ণ বুক এজেন্সী প্রাঃ লিঃ 
"কলি কা তা"১২ 9% 


-< 


চি S 


Written strictly in accordance with the New Approved Syllabus of 
the Board of Secondary Education, West Bengal for Class XI, 
of all Higher Secondary and Multipurpose Schools, 

[ Vide Circular No. H. S./1/58, dated 7.3.58. dated 75.58.71 


cs গোঢ়াৰ কথা 


তু তীয় ভাগ 


CHEMISTRY 


( একাদশ মানের জন্য ) 


মেদিনীপুর কলেজের রসায়ন শাস্ত্রের অধ্যাপক 
অধ্যাপক শ্রীপাতি F, এম. এস্‌.-সি. 
` প্রণীত 


যাদবপুর ইউনিভাগিটির রসায়ন শাস্ত্রের অবসরপ্রাপ্ত অধ্যাপক; নরেন্দ্রপুর 
রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের রসায়ন শাস্ত্রের অধ্যাপক 


MAGA গোক্কামী, এম. এদ্‌-পি. 
কর্তৃক সংশোধিত এবং পরিবধিত 


4 সডাণ বুক এজেন্সী প্রাইভ্ডেউ লিমিটেড 


১০, বন্চিম চ্যাটার্জী AB, JETA 
কলিকাতা_১২ fat Library e 
১৯৬৭ oy e> k 

¥ & 


‘JT Calcutta WN 


প্রকাশক £ শ্রীনীনেশচন্দ্র TI 
মডাৰ্ণ বুক এজেন্দী প্রাইভেট লিঃ 
১০, বস্ষম চ্যাটাজী স্ট্রীট, 
কলিকাঁতা_-১২ 


মূল্য £ পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মাত্র 


SE R.T., West Beng ij 
te.. Qs - 5.2. SS’ 


828 


প্রথম সংস্করণ__নভেম্গর, ১৯৬০ 
দ্বিতীয় পরিমাজিত সংস্করণ-_ ফেব্রুয়ারী, ১৯৬২ 
তৃতীয় পরিমাজিত সংস্করণ-_মার্্, ১৯৬৪ 
চতুর্থ ( ATTA ) সংস্করণ__নভেম্বর, ১৯৬৬ 
পঞ্চম পরিমাজিত সংস্করণ__ডিসেম্বর, ১৯৬৭ 


মুদ্রাকর : দেবেশ দত্ত 
অরুণিম। প্রিন্টিং ওয়ার্ক, 
৮১, সিমলা গ্রীট, 
কলিকাতা-_৬ 


oft 

“রসায়নের গোড়ার কথা”র প্রথম ও দ্বিতীয় ভাগ প্রকাশিত হওয়ার পর 
একাদশ মানের ছাত্র-ছাত্রীদের জন্য তৃতীয় ভাগ লিখিত হইল । এবারেও পূর্বের 
পদ্ধতি অনুপরণ sR মৌল ও যৌঁগ-পদার্থের ইংরাজী নাম বাংলায় লিখিত 
হইল। ধাতব মৌলগুলির ইংরাজী নাম বাংলায় লিখিত হইল, যদিও ধাতুগুলির 
বাংলা নাম eb AS আছে। ইহার কারণ পরে ধাতুগুলির ইংরাজী নামই সকল 
উচ্চ স্তরের রণায়নের গ্রন্থে TARAS দেখা যাইবে। পুস্তকের এই Wes যতদূর 
সম্ভব মধ্য-শিক্ষাপর্ধদের নির্দেশিত পাঠস্ুচী অনুসরণ করা হইয়াছে। এই পুস্তক- 
প্রণয়নেও যাহাতে ভরমপ্রমাদ না হয় তাহার ST বিশেষ চেষ্টা কর! হইয়াছে । তবে 
সে বিষয়ে কতদূর সফল হইয়াছি তাহা সুধী শিক্ষকবৃন্দ" পঠন-পাঠনের সময় 
বিচার করিবেন | এই শ্রন্থ-প্রণয়নেও প্রামাণ্য ইংরাজী গ্রন্থগুলির , সাহায্য, লওয়া 
হইয়াছে | ' weti 
মধ্য-শিক্ষাপর্ধদ নির্দেশ দিয়াছেন যে, পরীক্ষায় enim ইংরাজীতে প্রণীত 
হইবে। তাই এই পুস্তকে বাংল! এবং ইংরাজী ছুই ভাষাতেই প্রশ্নসমূহ সঙ্কলিত 
হইয়াছে | 

আমার শ্রদ্ধেয় অধ্যাপক শ্রীবিজয়কালী গোস্বামী মহাশয় বইখানির পাণ্ডুলিপি 
দেখিয়া ভ্রম প্রমাদ সংশোধন করিয়া দিয়াছেন। সেজন্য তাহাকে আমার আন্তরিক 
gous! জানাইতেছি। এই পুস্তক প্রকাশনে শ্রীযুক্ত দীনেশচন্দ্র বসু এবং 
aye রবীন্দ্রনারায়ণ ভট্রাচাধ্য বি, এ, যথেষ্ট উৎসাহসহকারে সহযোগিতা করিয়াছেন; 
তাহার জন্য তাহাদিগকে আমার আন্তরিক ধন্যবাদ জানাইভেছি। 

এবারেও Ba শিক্ষকবৃন্দকে আমার সনিবন্ধ অনুরোধ জানাইতেছি যে তীহারা 
এই পুস্ত খানি উন্নততর এবং ভ্রমপ্রমীদশূন্য করিবার জন্য পরামর্শ দিয়া আমীকে 
আন্তরিক রুতজ্ঞতাপাশে আবদ্ধ করিবেন। ইতি__ 


মেদিনীপুর, } 


নভেম্বর, ১৯৬০ 


Sato দে 


Sž 


AGT MATT ভুমিকা 


“রসায়নের গোড়ার FU” তৃতীয় ভাগের পঞ্চম সংস্করণে গত সাত বৎসরের 
মধ্য-শিক্ষাপর্ধতের বিজ্ঞান বিভাগের রসায়নের প্রশ্নাবলী যথাযথ স্থানে যোগ করা 
হইয়াছে । বইটির কোন কোন স্থানে, বিশেষতঃ জৈব রসায়নের আলোচনার 
ভিতর, কিছু অংশ প্রশ্নাবলীর পরিপ্রেক্ষিতে যোগ করা হইয়াছে। এই সংস্করণে সমস্ত 
সমীকরণ বিশেষভাবে দেখিয়া দেওয়া হইয়াছে এবং যতদূর সম্ভব ভ্রমপ্রমাদ সংশোধন 
কর! হইয়াছে । তবে একেবারে ভ্রমপ্রমাদশৃন্য পুস্তক বাহির করা একপ্রকার অসম্ভব | 
দৃষ্টান্ত স্বরূপ যখন order proof দেখিয়া দিয়াছি তখনও যাহা শুদ্ধ ছিল, 019 copy 


যখন পাইলাম তখন দেখি যে অন্যভাবে অক্ষরগুলি fae হইয়াছে। ইহার কারণ 
কিছুই নির্ণয় করিতে পারিলাম ay) ~ 


আশা! করি স্থধী শিক্ষকবৃন্দ পূর্বপূর্ব সং 


করণের হ্যায় এই সংস্করণেও ভ্রমপ্রমাদ সম্বন্ধে 
অবহিত করাইয়া আমাকে কৃতজ্ঞতা পাঠ 


শ আবদ্ধ করিবেন। ইতি-_. 
মেদিনীপুর, 


অক্টোবর, ১৯৬৭ 1 শ্রীপাতি দে 


SYLLABUS OF CHEMISTRY 


for 


HIGHER SECONDARY EXAMINATION 


Crass XI 


Course Content 

1. (a) Equivalent weight.— 
Equivalents of oxygen and carbon 
(Duma’s experiments); deter- 
mination of Equivalents of metals 
by replacement of hydrogen, by 
the addition or removal of oxygen, 
by analysis or synthesis of 
chlorides, by displacement with 
another metal. Numerical 
problems. 

(b) Equivalent weight and 
atomic weight. 

(c) Determination of atomic 
weights as included under 
Avogadro's Law, also application 
of Dulong and Petits Law, and 
law of isomorphism.—idea of 
exact atomic weight. Problems. 

9. Electrolysis. 

(a) Faraday's laws of elec- 
trolysis. 

(b) Ionic explanation of 
conductivity and of électrolysis. 
Acids, bases, salts, neutralisation ; 
acid salts, basic salts, neutral 
galts ; hydrolysis. 


Notes 
(D—Demonstration by teacher) 


I 


Course Content 


3. Equivalent weight of 
acids, bases and salts. Standard 
(including n-rmal) solution. 
Simple acidimetry and alkali- 
metry. 

4, Elementary idea of atomic 
structure—protons, electrons, 
neutrons; electrovalency and 
co-valency ; 


rodioactivity ; 
isotopes ; oxidation and reduction 
in terms of electrons. 

5. Metals 
pounds, 


and their com- 


(i) Physical and chemical 
differences between metallic and 
non metallic elements. 

(ii) Extraction of metals 


from their compounds occurring 
in nature. 


(ii) 


Properties of metals, 


(a) Physical properties, 

(b) Electro-Chemical series of 
the metals—Action of oxygen, 
water and dilute mineral acids, 

Displacement of metals from 
solutions of their salts with 
another metal, 

(c) Action of nitric acid, 
caustic soda and chlorine. 


vi 


1 
Notes 
Cases af back titration, or of 
indirect estimations are not 


required at this stage, 


The treatment of the course 


content should not exceed 24 
Pages. 


Only mention of the different 
methods with examples and 
equations (where necessary) 


D— Exhibit the metals sodium, 


calcium, magnesium, copper, zine, 
aluminium, lead and iron. 


Copper from copper sulphate 
soln., with iron; silver from a 
silver salt solution with zing, 


সবি 


Course Content 
(iv) Alloys. -Elementary idea 
about preparation. Some common 
alloys, ৪.৫" brass, bronze, german 
silver, duralumin, soft solders, 
type metal alloy steels. 
(v) Some common metals. 
(০) Sodium, Extraction, pro- 


perties and uses. 


of sodium 
carbonate 


Preparation 
sulphate, sodium 
( Solvay process ), caustic soda 
(electrolysis of brine and lime 
method ). Their uses. 

Preparation of glass. 

(b) Magnesium—its 
tion, properties and uses (light 


extrac- 


alloys) 
(c) Caleium—Extraction and 


properties. 
Preparation and uses of lime, 


Plaster of Paris. 


(a) Copper— Extraction from 


copper pyrites 5 properties and 


uses. 
Preparation of copper sulp- 


hate. 


Notes 
Only qualitative composition 
and uses. 
D—Charts showing prepa- 


ration of different compounds from 
a basic compound occurring in 
nature. 

Individual compounds are to 
be read only to the extent 


indicated. 

Only chemistry of extrac- 
tion of metals ; commercial 
cells and furnaces are not 
required. 


Brief mention of coment 
and its use as & building 


material. 
Only the principle of the 
different steps. 


[ vii 


Course Content 


(e) Zine—Principle of extrac- 
tion from zinc blende ; properties 
and uses (alloys; 
making). 


battery 


Galvanizing (comparison with 
tin-plating). 

(f) Aluminium — Extraction 
from bauxite ; properties and uses. 
Thermit process. 

Preparation of aluminium 
oxide, chloride and sulphate, 

(g) Lead .— Principle of extrac- 


tion from galena, properties and 
uses, 


Preparation of litharge and 
red lead; action of dilute 
hydrochloric and nitric acids on 
them ; uses. 

White lead ( formula only ) is 
a pigment. 


(h) Iron—Esztraction, in the 
Blast Furnace, 


Cast iron, Wrought iron 
and teel. Principle of prepa- 
ration of steel from cast iron 
(description of any of the pro- 


cess not required). 


] 


Notes 


Purification of lead ( elimi- 
nation of arsenic, desilyerisa- 


tion, electrolytic refining) not 
required. 


D—Chart of Blast Furnace 
detailed description not required, 
Function of coke and lime- 
stone ; simple equations to 
explain reduction of iron by 
carbon monoxide and by’ carbon. 


and formation of calcium silicate, 
slag, 


Course Content ' 

Properties of Iron.—Rusting 
and rust prevention. 

Preparation of ferric oxide. 

6. Carbon Compounds.—Or- 
ganic Chemistry. 

1. Fuels: examples of solid, 
liquid and gaseous fuels, 
(1.1) Chemistry of 
tion of water gas and producer 
gas. 

(1.2) Destructive distillation of 
coal—coal-gas and by-products. 


prepara- 


Destructive distillation © 
wood—only products are to be 
mentioned. 

(1.3) Products 
distillation of petroleum. 


9. Hydrocarbons. 


of fractional 


Preparation of methane, 
ethylene and acetylene. Pro- 
perties ; saturated and wunpsa- 


turated compounds, substitution 
and addition products. 


Homologous series ; illus- 
tration. 

3. Halogen derivatives of 
hydrocarbons—examples : chlo- 


roform, iodoform, ethylene dibro- 
mide are such compounds. 


Notes 


Scope of the subject: The 
course content is to be covered in 
24 to 32 pages. 


Commercial plants are not 


required. 


Description of the gas works 
not required ; but mention should 
be made of the different stages— 
distillation, removal of tar and 


ammonia, removal of hydrogen 


sulphide. 


D.—Chart. 


Preparation or reactions of 
these compounds are not required. 


Course Content 
4, Methyl alcohol (prepara- 
tion from wood distillation 
Ethyl alcohol ( pre- 
paration from glucose)-methylated 
spirit. 


products), 


Structural formule of alco- 
hols: alcoholic hydroxyl group 
(with reference to the action 
of hydrochloric acid, sulphuric 
acid, organic acids, Phosphorus 
pentachloride, and oxidising 
agents). 

Glycerol is an alco hol. 

5. Formaldehyde  (prepara- 
tion) Formalin ; bakelite ; plas- 
tics, Ace aldehyde (formula), 
(1) Acetone (Preparation 
wood distillation product). 

Structural formuis of alde- 
hydes and ketones, 

6. Formic and acetic acids 
—Preparation. Structural for- 
mule. Some organic acids of 
everyday use (e.g. oxalic, citric, 
tartaric). ; 

7. Esters. —Preparation ; 
hydrolysis. Essences. Fats and 
oils : soap, 


from 


8. Cellulose and starch. Im- 
portancs of cellulose products in 
the arts and industries. 

Sucrose and glucose, 


9. Products of distillation of 
coal-tar, 


Notes 


Detailed study of these reao- 
tions not required. 

D—Chart to show the rela- 
tionsbip between different classes 
of organic compounds, 


Reactions of aldehydes and 
ketones not required. They aro 
to be read only as products of 
oxidation of Aleohols, and pro- 


ducts of reduction of acids, 


Chemistry of these acids or 
their structural 
required, 


formule not 


Only a popular treatment in 
outline is required, 


[xi 


Course Content 
Peculiarity of bən zene and its 
Homologues. Ring and chain 
compouuds. Some derivatives of 
benzene ; some dyes, antiseptics, 
medicinals etc. prepared from 


them. 
10. Food.—Proximate prin- 


Notes 


Only a popular treatment in 


ciples of food. Nutrition,balanced outline is required. 


diet, Vitamins, Digestion. 


ee 


ring উজ wi 


সূচীপত্র 
( একাদশ মানের জন্য ) 

বিষয় i 

দ্বাত্রিংশ অধ্যায় ৫ তুল্যাঙ্কভার 
(ক) সংজ্ঞা; অক্সিজেন এবং কার্বনের gare fats: ধাতব ae 
তুল্যাঙ্ক-নিরণয় £ হাইড্রোজেন অপসারণ ছারা, অক্সিজেন যোগ বা 
অপসারণ দ্বারা, ক্লোরাইডের সংশ্লেষণ অথবা বিশ্লেষণ দ্বারা এবং অন্য একটি 
ধাতু সাহায্যে প্রতিস্থাপন দ্বারা; অঙ্ক। 
(খ) তুল্যাঙ্ক-ভার এবং পারমাণবিক-ওজন | 
(গ) আাভোগাড্রো প্রকল্প প্রয়োগে আপবিক-ওজন নির্ণয় ; ডুলং এবং 

পেটিটের za দ্বারা এবং মিতদারলিসের সমারুতি স্বত্র প্রয়োগ দ্বারা 

আণবিক-ওজন নির্ণয় £ সঠিক আণবিক-ওজন সম্পর্কে ধারণা; ; 
Questions. 

ত্ররোত্রিংশ অধ্যায় ?ঃ ভড়িও বিশ্লেষণ 
(ক) ফ্যারাডে তড়িৎ-বিশ্লেষণ-স্থত্র 
a) তড়িং-বিশ্লেশ়্ দ্রব্যের তড়িৎ পর্িবাহিতার আয়নঘটিত ব্যাখ্যা; 
আয়নবাদ 'অন্গুপারে আযাসিড, ক্ষার এবং লবণ) প্রশমন ; আযাঁসিড-লবণ, 
ক্ষার-লবণ এবং শমিত-লবণ ; আর্দ্র-বিশ্লেষণ ; Questions 

চতুঃক্রিংশ অধ্যায় £ আ্যাসিডিমিভি এবং ক্ষীরমিতি 
AA, ক্ষার এবং লবণের তুল্যাঙ্কভার ; প্রমাণ-দ্রবণ ; নরম্যাল দ্রবণ ; 
athe এবং ক্ষারের নরম্যাল এবং ডেসি-নরম্যাল দ্রবণ প্রস্তত-প্রণালী ; 
'টাইট্রেশন ; সুচক ; অঙ্ক ; Questions. 

Apa অধ্যায়ঃ পরমাণুর গঠন ও ইলেকট্রনীয় মতবাদ 
. ইলেক্ট্রন, প্রোটন এবং নিউট্রন ; পজিট্রন ; পরমাণুর-গঠন বৈচিত্র্য; 
' যোজ্যতার ইলেক্ট্রনীয় মতবাদ ; . ইলেকৃট্রো-যোজ্যত! এবং সমযোজ্যতা ; 
তেজক্ষিয়তা ; একস্থানিক ; ইলেক্‌ট্রনীয় মতবাদ অনুসারে জারণ এবং 

, বিজারণ-ক্রিয়া ; Questions. 

যড়ত্ৰিংশ অধ্যায় £ ধাতু সমূহ ও তাহাদের যৌগসকল 

: (ক) ধাতু ও অধাতুর ভৌত এবং রাসায়নিক-ধর্মীবলীর Gaal | 


v 


৪১ 


98 


+ ১১৪ 


385 


[ xiv ] 


বিষয় 

(খে) ধাতুর প্রাকৃতিক যৌগ হইতে ধাতুনিন্ধাষণ প্রণালী | 

গে) ধাতুর ধর্মীবলী£ () ভৌত ধর্মাবলী ; (i) ধাতুগুলির তড়িৎ- 

রাসায়নিক শ্রেণীবিভাগ , ধাতুর উপর অক্সিজেন, জল এবং firer 

ক্রিয়া ; ধাতুদ্বারা ধাতুর ভ্রংশ ; (iii) ধাতুর উপর নাইন্রিক-অ]াসিড, 

কষ্টিক-সোড| এবং ক্লোরিণের ক্রিয়া। 

(ঘ) সংকর-ধাতু ঃ প্রস্ততি সম্বন্ধে সাধারণ জ্ঞান, কতকগুলি 

প্রয়োজনীয় শংকর ধাতু-_যথা, পিতল-কীসা, cata, জার্মান সিলভার, gI- 

আ্যালুমিন, সাধারণ ঝাল, অক্ষর-তৈয়ারীর সংকর ধাতু, সংকর By সমুহ। 

© ধাতব লবণ প্রস্তুতের সাধারণ প্রণালীসমৃহ এবং লবণগুলির জলে 

দ্রাব্যতা ও তাহাদের উপর তাপের ক্রিয়া 

(চ) কতকগুলি পরিচিত ধাতু সমন্ধে আলোচনা 

Questions, 

সপ্তত্রিংশ অধ্যায়ঃ কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ -.. 
(ক) সোডিয়াম ঃ প্রস্তত-প্রণালী, ধর্মাবলী এবং ব্যবহার । সোডিয়াম 

সলফেট, সোডিয়াম কার্বনেট (সলভে প্রণালী ), কষ্টিক-সোডা (লবণের 


aaria তড়িৎ-বিশ্রেষণ এবং, চুন গোলাহারা প্রস্ততি); তাহাদের 
ব্যবহার | 


কাচ-শিল্প। 

(খ) ম্যাগনেসিয়াম নিষ্কাষণ, ধর্মাবলী এবং ব্যবহার 
(হালকা সংকরসমূহ) 

(গ) ক্যালপিয়াম__নিফাষণ এবং ধর্মাবলী 
চুন এবং প্রাষ্টীর-অব-প্যারিসের উৎপাদন এবং ব্যবহার । 


(ঘ) কপার__কপার পাইরাইটিস হইতে নিন্কাযণ; ধর্মাবলী এবং ব্যবহার ; 
কপার-সলফেটের প্রস্তুতি 


উ) জিঙ্ক_জিঙ্ক-ব্লেণ্ডি হইতে নিফাষণ; ধর্থাবলী 

( সংকরসমূ্, ইলেকট্রিক ব্যাটারী প্রস্তুতি ) = 
জিঙ্ক-প্রলেপন (টিন-প্রলেপনের সহিত তুলনা) ose 

(চ) আযালুমিনিয়াম__বক্সাইট হইতে Prete ; ধর্মাবলী একং ব্যবহার ; 
থামিট-প্রণালী h 


১৬৮ 


১৮৮ 
১৯৩ 


১৯৮ 


২২৯ 


২৩১ 


A 


[ xv ] 


বিষয় t রর 
ত্যালুমিনিয়াম অক্সাইড, ক্লোরাইড এবং সলফেটের প্রস্তুতি ee ২৪৩ 
(ছ) লেড__গেলেনা হইতে নিকাষণ ; ধর্মাবলী এবং ব্যবহার |. **২ ২৪৮ 


লিখার্জ এবং রেড লেডের প্রস্তুতি; উক্ত দুইটি পদাথের উপর হাই- 
ড্রোক্লোরিক-আযাসিভ. এবং নাইট্রিক-আাপিভের ক্রিয়া ; উহাদের 
ব্যবহার 


হোয়াইট লেড aus 

(জ) আয়রণ-__মারুতচুলিতে আয়রণ নিফাষণ ২৬৩ 
ঢালাই লোহা, পেটা লোহা এবং ষ্টীল । ঢালাই লোহা হইতে টাল 
উৎপাদন 


আয়রণের ধর্মাবলী--মরিচাধর! এবং মরিচাধর! নিবারণী পদ্ধতি সমূহ, 
ফেরিক-অক্সাইডের প্রস্তুতি ; Questions. 


জৈব Suse ৰা কার্বনেন্র শৌগসম্ুহ 


প্রথম অধ্যায় প্রাথমিক আলোচনা - ৩০৯ 
Questions. ; 
fasta অধ্যায় ? ইন্ধন বা জালানী ven ৩২৮ 


কঠিন, তরল এবং গ্যাসীয়-জালানীর উদাহরণসমূহ 

(i) জল-গ্যাস এবং প্রোডিউসার গ্যাস উৎপাদনের রাসায়নিক ভিত্তি 

(i) কয়লার GVEA পাতন, কোল-গ্যাস এবং তাহার উপজাত-সমূহ 
কাঠের AULA পাতন 

(i) পেট্রোলিয়ামের আংশিক-পাতন ; Questions. - 

তৃতীয় অধ্যার £ হাইডরোকার্বন-সমূহ ere 
মিথেন, ইথিলিন এবং আযাসিটিলিন ্রস্তুতি__তাহাদের ধর্মাবলী; সংপৃক্ত 
এবং অসংপৃক্ত যৌগসমূহ ; প্রতিস্থাপন উৎপন্ন যৌগ এবং যুতযৌগ 


লমগোত্রীয়-যৌগসমূহ, উদাহরণ 
হালোজেন প্রতিস্থাপিত হাইডোকার্বন r 
„gnag ক্লোরোফর্ম ; আয়োডোফর্ ; ইথিলিন ডাই-ব্রোমাইড এবং অনুরূপ 


যৌগসমৃহ ; Questions. 


[ xvi. ] 
বিষয় পৃষ্ঠা 
চতুর্থ অধ্যায় ঃ CHIT জৈব বৌগসমুহু + ৩৭৫ 
(ক) মিথাইল আ্যাল্‌কোহল ; ইথাইল আযালকোহল ; মেথিলেটেড স্পিরিট ; 
আযালকোহলের সংঘুতি-সংকেত ; আযালকোহল-ঘটিত হাইডুকৃসিলের 
বিক্রিয়াসমৃহ 
farted একটি atarata 
(a) ফরম্যালডিহাইড এবং আযাসিট্যালডিহাইড 
প্রস্তুতি ফর্ণালিন ; ব্যাকেলাইট ; প্রাষ্টিকসমূহ | 
(গ) অ্যাসিটোন 
অআ'যালডিহাইড এবং কিটোনের সংযুতি-সংকেত 
(ঘ) ফমিক এবং আযাসিটিক-আ্যাসিড 
প্রস্ততি; সংযুতি-সংকেত। 
নিত্য-ব্যবহাধ জৈব আসিস 
অক্মযালিক-আ্যাপিড, সাইভ্রিক-আ্যাসিড, টারটারিক-আযাসিড। 
(ঙ) এসটারসমূহ; প্রস্তুতি ; আর্দর-বিশ্লেষণ 
সুগন্ধি দ্রব্যসকল ; CEs বা aiaa তৈল এবং চি ; সাবান। 
(5) সেলুলোজ এবং Bib 
সেলুলোজ-জাত ত্রব্যসমূহের সভ্যতার ইতিহাসে 
ক্ষেত্রে অবদান এ 
ইচ্ষু-শর্করা এবং গ্লুকোজ ; Questions, 
পঞ্চম অধ্যায় £ আারোমেটিক যৌগসমূহ_ 
আলকাতরার অন্তধূমিপাতনদ্বার] উৎপন্ন দ্রব্যসমূহ ; 
বেনজিন এবং তত্সমজাতীয় যৌগলমূহের বিশেষত্ব ; বৃত্তাকার এবং 
সারিবদ্ধ যৌগসমূহ ; বেনজিন হইতে উৎপন্ন যৌগসমৃহ এবং 
হইতে উৎপন্ন রং ও বীজবারক ইষধসমূহ ; Questions, 


ষষ্ঠ অধ্যায়ঃ AI 


এবং উৎপাদনের 


"৪৩৪ 


তাহা 


tee 8৫৫ 
খাগ্ভ__নির্বাচনের নিয়ম ; পুষ্টি; স্থনির্বাচিত খাছ; ভাইটামিন ; 
খাদ্য জীর্ণকরণ প্রণালী ; Questions. 

পরিশিষ্ট__পর্যায়-সারণী AREA 
পরিভাষা Bie 


I. S. Questions os 898 


ল্রহলালসত্লেজ caves জা 
তৃতীয় ভাগ 


ii 


একাদশ মানের জন্য 
atfaes Senta 
তুল্যাঙ্কভার 
( Equivalent Weight ) 
তুল্যাঙ্কভার-_€ Equivalent Weight or Chemical Equivalent ) 
অথবা যোজনভার ( Combining Weight ) £__মিথোনুপীভ সূত্র (Law of 
Reciprocal proportions ) পূর্বেই এই গ্রন্থের দ্বিতীয় ভাগে (পু. ২২-২৩) উল্লিখিত 
হইয়াছে। এই স্থত্রটি হইতে তুল্যান্ক BRATS সূত্ৰ ( Law of Equivalent 


proportions ) পাওয়া যায় (রসায়নের গোড়ার কথা, দ্বিতীয় ভাগ, পৃ. 28)! 
নিয্নলিখিত যৌগিক পদার্থগুলিকে বিশ্লেষণ করিলে দেখা যায় যে_ 


(ক) HO এ] গ্রাম হাইড্রোজেন 355 গ্রাম ক্লোরিণের সহিত যুক্ত হয়। 


(a) 5০ এ 5 n 8 ভা A A 
(গ) HS এ টু y 16 » সলফারের 2২৮১২] 
(ঘ) মনুঙতে ৮ sa TE 67 cau GIRS) in) on ral 
© CH, 4 ন 3 „ কার্বনের 2১৮75 
(BD) NaHS y » 93 +, সোভিয়ামের , * 41 
(ছ) aH ৮ P 20 4 ক্যালসিয়ামের , . yt 


কাজেই এই সকল যোগে sate মৌলগুলির যে ওজন 1 গ্রাম হাইড্রোজেনের 
সহিত যুক্ত হয়, সেই মৌলগুলি যদি নিজেদের ভিতর রাসায়নিকভাবে যুক্ত হয় 


২ বনায়নের গোড়ার কথা 


তবে সেই দেই ওজনের অনুপাতে তাহারা যুক্ত হয়। যেমন, CH,-41 গ্রাম 
হাইড্রোজেন ৪ গ্রাম কার্বনের সহিত যুক্ত হয়; এবং [701-এ 1 গ্রাম হাইড্রোজেন 
855 গ্রাম ক্লোরিণের সহিত যুক্ত হয়। কার্বন ও ক্লোরিণ বদি রাসায়নিকভাবে যুক্ত 
হয়, তবে 3 গ্রাম কার্বন 855 গ্রাম ক্লোরিণের সহিত যুক্ত হইবে। কার্বন টেট্রা- 
ক্লোরাইড নামক কার্বন ও ক্লোরিশের যোগে যথার্থ ই ৪ গ্রাম কান 35'5 গ্রাম 
ক্লোরিণের সহিত যুক্ত হইয়া আছে দেখা যায়। 

অতএব, ওজন হিপাবে 355 গ্রাম ক্লোরিণ যথাক্রমে 3 গ্রাম কার্বন, ৪ গ্রাম 
অক্সিজেন, 16 গ্রাম দলফার, 20 গ্রাম ক্যালসিয়াম অথবা 93 গ্রাম সোডিয়্ামের সহিত 
রাপারনিকভাবে যুক্ত হইয়া তাহাদের ক্লোরাইড নামক যৌগ উৎপন্ন করে | 

আবার, 


() 23 গ্রাম cafa যে-কোন আাপিভ হইতে 1 গ্রাম হাইড্রোজেন 
প্রতিস্থাপিত করে। 


(ii) 39°69 গ্রাম জিঙ্ক যে-কোন অআ'যাদিড হইতে 1 গ্রাম হাইড্রোজেন প্রতি. 
স্থাপিত করে। 


(i) 12 গ্রাম ম্যাগনেপিরাম যে-কোন আযাসিভ হইতে 1 গ্রাম হাইড্রোজেন 
প্রতিস্থাপিত করে । 


তাই, 855 গ্রাম ক্লোরিণ যথাক্রমে 93 গ্রাম সোডিয়াম, 39:09 গ্রাম faz অথবা 
19 গ্রাম ম্যাগনেপিয়ামের সহিত রাসায়নিকভাবে যুক্ত হয়। 


রাসায়নিক সংযোগেয় সময় উপরে উল্লিখিত মৌলগুলির যে যে ওজন উল্লিখিত 
হইয়াছে, সেই সেই ওজনগুলিকে তুল্য al সমান ওজন ধর! হয়, কারণ উক্ত মৌল- 
গুলির এ এ ওজন 1 গ্রাম হাইড্রোজেনের সহিত যুক্ত হয় বা 1 গ্রাম হাইড্রোজেন 
প্রতিস্থাপিত করিতে পারে। সোডিয়াম যখন সলফার, অক্সিজেন বা ক্লোরিণের সহিত 
যুক্ত হয় অথব| উক্ত মৌলগুলি যখন পরস্পরযুক্ত হয়, তখন উপরে লিখিত অনুপাতে বা 
তাহাদের সরল গুণিতকে তাহাদের যুক্ত হইতে দেখা যায়। 
হাইড্রোজেনের যোৌজনভার ( combining weight) সর্বাপেক্ষা কম। তাই 
তাহাকে একক ধরিলে হাইড্রোজেনের 1 গ্রামের সহিত saty মৌলের যে যে 
ওজন যুক্ত হইতে পারে বা অন্তান্ত মৌলের যে যে ওজন 1 গ্রাম হাইড্রোজেন 
প্রতিস্থাপিত করিতে পারে, মৌলের সেই সেই ওজনের সংখ্যাগুলিকে যোজন- 
ভার ( combining weight ) বা তুল্যাঙ্কভার (Equivalent weight) বলে। 


তুল্যাঙ্কভার : ৩ 


তুল্যাক্কভার £ কোন মৌলের যে ওজন এক তৌলিক ভাগ ( one part by 
woight ) হাইড্রোজেনের (কিংবা ৪ তৌলিক ভাগ অক্সিজেনের বা 355 তৌলিক 
ভাগ ক্লোরিণের ) সহিত যুক্ত হয় অথবা হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিণের উল্লিখিত 
তৌলিক ভাগদমূহ স্থানচ্যুত বা প্রতিস্থাপিত করিতে পারে, উক্ত মৌলের সেই €জনকে 
মৌলের তুল্যাঙ্কভার বা বৌজনভার বলে। 

এই সংজ্ঞ| নিয্লিখিতভাবে প্রকাশিত করা যায় £_ 


মৌলের ওজন i 
প্রতিস্থাপিত বা সংযুক্ত হাইডেে:জেনের ওজন 


মৌলের তুল্যাঙ্কভার = 


ওদ্রনগ্ুলি যে-কোন এককে প্রকাশিত হইতে পারে, যথা গ্রাম, বা পাউণ্ড বা SEA 
কিন্ত তুল্যাঙ্কভার দুইট ওজনের আমুপাতিছ সংখ্যা মাত্র; তাই উহার কোন একক 
থাকিতে পারে Al | 


যখন কোন মৌল হাইড্রোঞ্জেনের সহিত সাক্ষাতভাবে যুক্ত হইতে পারে অথবা 
আযাদিড হইতে হাইড্রোজেন প্রতিস্থাপিত করিতে পারে, তখন সহজেই তার GA 
ভার fate হয়। কিন্ত যে সকল মৌল হাইড্রোজেনের সহিত সাক্ষাংভাবে যুক্ত 
হয় ন! অথবা আযাসিভ হইতে হাইড্রোজেন প্রতিস্থাপিত করিতে পারে না, তখন 
দেই সকল মৌলের যে SAA অক্নিজেনের বা ক্লোরিণের তুল্যাঙ্ক-ওজনের (যথাক্রমে ৪ 
গ্রাম বা 855 গ্রামের) সহিত যুক্ত হয়, ততথানি ওজনের সংখ্য! দ্বারা তাহাদের 
তুল্যাঙ্ক প্রকাশ করা হয়। যেমন, কপার হাইড্রোজেনের সহিত সহজে যুক্ত 
হয় না বা অ্যাসিড হইতে হাইড্রোজেন প্রতিস্থাপিত করিতে পারে না, কিন্ত 
৪ ভাগ অক্সিজেনের সহিত 3175 ভাগ কপার যুক্ত হইয়া কিউপ্রিক অক্সাইড 
উৎপন্ন করে; সুতরাং কপারের সেই অবস্থায় Yas ওজন =31'75। fastas 
অনুরূপ একটি মৌল। তাই ক্লোরিণের সহিত সংযোগ ঘটাইয়! সিলভার ক্লোরাইড 
ততয়ারী করিয়া উহার বিশ্লেষণদ্বারা নিরূপণ করা হয় যে উহাতে 355 গ্রাম 
ক্লোরিণের সহিত 10798 গ্রাম সিলভার যুক্ত হইয়াছে। তাই দিলভারের তুল্যাঙ্ক- 
ভার হইল 10793 


বিশেষ দ্রষ্টব্য £ (1) আজকাল অক্সিজেনের gE ওজনকে (-8'00) প্রমাণ ধরিয়া 
অন্য সমস্ত মৌলের তুল্যাঙ্ক প্রকাশ করা হয়। তাহাতে হাইড্রোজেনের তুল্যাঙ্ক হয় 10081 তাই 
হাইড্রোজেনের সহিত তুলনায় তুল্য ক VASA নির্ণয় করিতে হইলে হাইড্রোজেনের 1 ভাগ ওজনের 
স্থলে 1:008 ভাগ ওজন ধরিয়া feats করিতে হয়। 


৪ - রসায়নের গোড়ার কথা 
(2) তুল্যাঙ্কভার গ্রামে প্রকাশ করিলে সেই অবস্থায় তুল্য স্কভারকে গ্রাম-তুল্যাস্ক ( Gram- 
equivalent ) বলে | 
(3) কতকগুলি যৌলের ক্ষেত্রে দেখা যায় যে, তাহাদের তুল্যান্ছভার স্থিরাঙ্ক নয়, তাহার! 
পরিবর্তনবীল। তাই যখন তাহার] হাইড্রোজেন, অদ্দিজেন a ক্লোরিণের সহিত যুক্ত হয়, তখন তাহাদের 
তুল্যান্কভার একই থাকে না। মৌলগুলির পারমাণবিক ওজন fate এবং পারমাণবিক ওজন = 
তুল্যাঙ্কভার x যোজ্যতা (পরে দেখান হইয়াছে)। একই মৌলের যোজ্যতা পরিবর্তিত হইতে 
দেখা যায়। তাই তাহার golsa পরিবঠিত হয়। উদাহরণস্বরূপ কপারের দুইটি অক্সাইড 
আছে ; একটিতে কপার একযে!জী এবং কপারের উক্ত অবস্থায় ARITI সংকেত হইল 00501 
কপারের এই অন্সাইডটর রং লাল। এই অন্রাইডে 8 ভাগ অক্সিজেনের সহিত 63 5 ভাগ কপার যুক্ত 
হইয়াছে। অন্যটিতে কপার দ্বিযোজী এবং কপারের এই দ্বিতীয় অবস্থায় অন্সাইডের সংকেত হইল 
০8০91 কপারের এই অক্সাইডটির রং কালো। এই অল্সাইডে 8 ভাগ অক্সিজেনের সহিত 3175 
ভাগ কপার যুক্ত হইয়াছে। সুতরাং কপারের দুইটি তুল্যাঙ্কভার যথাক্রমে 63'S এবং 31°75 | 
তুল্যাক্কভার-নির্ণর-পদ্ধতি :£_অধাতুর gaea নির্ধারণ করিবার 
প্রণালীগুলিতে অধাতুকে হয় হাইড্রোজেনের সহিত প্রত্যক্ষভাবে সংযুক্ত করা হয় 
অথবা তাহাকে অক্সিজেনের সহিত সংযুক্ত করিয়! অব্মাইডে পরিবতিত করা হয়। ay 
হয় উহাকে ক্লোরিণের সহিত সংযুক্ত করিয়! ক্লোরাইডে রূপান্তরিত করা হয়। 
ধাতুর তুল্যাঙ্কভার নানাভাবে নির্ণয় করা হইয়া থাকে যথা__ 
(1) অন্ন, তীব্র ক্ষার বা জল হইতে ধাতুদ্বার! হাইড্রোজেন প্রতিস্থাপন-ছারা ; 
(2) অক্সিজেনের সহিত ধাতুর সংযোগ ঘটাইয়া ধাতুর GAZE উৎপন্ন করিয়া 
BAT ধাতুর অক্মাইডকে বিভা রণ প্রক্রিয়াদ্ধারা ধাতুতে পরিবর্তিত করিয়া ; 


(8) ক্লোরিণের সহিত ধাতুকে সংযুক্ত করিয় ধাতুর ক্লোরাইড গঠনদ্বারা অথবা 
ধাতুর বিশুদ্ধ ক্লোরাইড লইয়া তাহার বিশ্লেষণ-দ্বারা; 

(4) একটি ধাতুকে অপর একটি ধাতুর দ্বারা প্রতিস্থাপিত করিয়া; 

(5) তড়িৎবিশ্লেষণ-প্রণালী প্রয়োগ করিয়া ফ্যারাডের দ্বিতীয় সূত্রের সাহায্যে । 
( তড়িং-বিয়োজনের শেষ অংশে TBAT | ) 

অধাতুর তুল্যাদ্কভার-নির্ণয প্রথমে অধাতুর তুল্যাঙ্কভার নির্ণয়ের বিষয় 
বলিতে গেলেই অক্সিজেন এবং কার্বনের তুল্যাঙ্কভার নির্ণয়ের পদ্ধতির বিষয় 
বলা প্রয়োল্গন। বিজ্ঞানী ডুমা জলের তৌলিক সংযুতি নির্ণয় করিতে লোহিত- 
তপ্ত কালো কপার অল্মাইডের উপর দিয়া বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস চালনা করেন 
এবং উৎপন্ন জলের পরিমাণ এবং কপার অল্মাইডের ওজনের হ্রাসের পরিমাণ 


তুল্যাঙ্কভার A 


হইতে জলে কত ভাগ হাইড্রোঙ্েনের সহিত কত ভাগ অক্সিজেন যুক্ত হইয়া আছে 
তাহা fafa করেন (“রদায়নের গোড়ার Fai", থম ভাগ, চতুর্থ সংস্করণ 
পুঃ ১১৯-১২০)। তিনি কার্বন ডাই-অন্সাইডের তৌলিক সংযুতি বিশুদ্ধ অক্সিজেনে 
কার্বন দগ্ধ করিয়া কার্বন ডাই-অক্সাইভ উৎপাদনের দ্বার! fate করেন এবং উহাতে 
কত ভাগ ওজনের কার্বনের সহিত কত ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হইয়া আছে তাহা 
far করেন। (“রসায়নের গোড়ার কথা”, দ্বিতীয় ভাগ, পৃ. ১৩৫-১৩৬)। বৈজ্ঞানিক 
Bal যে যে পদ্ধতি AINA করিয়া জল ও কার্বন ডাই-অক্সাইডের তৌলিক সংযুতি 
নির্ণয় করেন সেই সেই পদ্ধতি পরীক্ষামূলকভাবে পুনরায় চালিত কৰিলে অক্সিজেনের 
এবং কার্বনের তুল্যাক্ষভার স্থির করা যায়। 

কে) অক্সিজেনের তুল্যান্কভার-নির্ণর-পদ্ধতি s পরীক্ষা হই দিকে 
নলযুক্ত একটি শক্ত কাচের তৈয়ারী Fre (bulb) কিছু পরিমাণ শুদ্ধ এবং 
বিশুদ্ধ কালো কিউপ্রিক-অক্সাইড লওয়া হইল এবং তাহার ওজন alare সাহায্যে 
সঠিকভাবে নির্ধারণ করা হইল। কুণ্ডের একটি নলকে হাইড্রোজেন উৎপাদক- 
যন্ত্রের সহিত সংযুক্ত হাইড্রোজেনের বিশুদ্ধতা ও শুদ্ধতা! সম্পাদক শেষ U-নলের 


১০ 


হাইড্রোজেন 


চিত্র নং] 


নির্গমননলের সহিত যুক্ত করা হইল ; কুণ্ডের অপর নলটি একটি গলিত ক্যালসিয়াম 
ক্লোরাইডঘুক্ত ও সুক্ষভাবে ওজন কর! V-A সহিত যুক্ত করা হইল। aar 
চিত্রে দেখান মত সাজাইয়া প্রথমে gata মধ্য দিয়া শুফ এবং বিশুদ্ধ হাইড্রোজেন 
চালনা করিয়া যন্তরমধ্যস্থ বায়ু সম্পূর্ণবূপে বিতাড়িত করা হইল, পরে কিউপ্রিক 
অক্মাইভযুক্ত Feber বুনসেন দীপ সাহায্যে উত্তপ্ত করা হইল। উত্তপ্ত অবস্থায় 


৬ বুসায়নের গোড়ার কথা 


কিউপ্রিক অক্সাইড হাইড্রোজেন-ছারা বিজারিত হয় এবং হাইড্রোজেন অক্মাইডের 
অক্সিজেনের সহিত যুক্ত হইয়া জলীয় বাঞ্প (H,O) উৎপন্ন করে এবং এই 
উৎপন্ন HO হাইড্রোজেনের স্রোতের দ্বারা চালিত হইয়া ঢ-নলে অবস্থিত গলিত 
ক্যালসিয়াম ক্লোরাইডের ভিতর দিয়া যাইবার ময় সম্পূর্ণরূপে ক্যালসিয়াম ক্লোরাইড- 
ছারা শোষিত হয়। পরীক্ষার শেষে বুনসেন দীপ সরাইয়া যন্্রটিকে হাইড্রোজেন 
স্রোতের দ্বারাই শীতল করা হইল । তাহার পর কুণ্ডটিকে এবং ঢ-নলটিকে 
পৃথক করিয়া HSI ওজন কর] হইল । কুণ্ডটির ওজন পূর্বের অপেক্ষা কম 
হয়, কারণ কিউপ্রিক অক্সাইড হইতে অক্সিজেন হাইড্রোজেন-ছারা অপসারিত 
হইয়াছে; ঢ-নলটির ওজন বৃদ্ধি পায়, কারণ U-নলস্থিত ক্যালসিয়াম ক্লোরাইড জল 
শোষণ করিয়াছে। 
খীণনা £_মনে কর, পরীক্ষার পূর্বে কিউপ্রিক অক্সাইডগহ grea ওজন = W গ্রাম 
ও » পরে অবশিষ্ট কিউপ্রিক অক্সাইড এবং 
কপারসহ কুণ্ডের ওজন = Ww, Ata 
অক্সিজেনের ওজন = (W _ W) atta | 
মনে কর, পরীক্ষার পূর্বে গলিত ক্যালসিয়াম ক্লোরাইভঘুক্ত 
U-নলের ওজন =W, গ্রাম 


ও ” পরে so» জনও গ্রাম। 
উৎপন্ন এবং শোষিত জলের ওজন =( Wa- W, ) গ্রাম । 
হাইড্রোজেনের ওজন = জলের ওজন - অক্সিজেনের ওজন 
= (Ws = Wa) Par (W = W3)) গ্রাম 


অক্সিজেনের তুল্যাঙ্কভার =1 গ্রাম হাইড্রোজেনের সহিত সংযুক্ত অক্সিজেনের 


ওজন প্রকাশক সংখ্যা ( সংজ্ঞা SATA )= SW a T 
Ws- Wa)-(W— অং) 

(খ) কার্বনের তুল্যাঙ্কভার-নির্ণয়ের পদ্ধতিঃ পরীক্ষা £__তোলদণ্ডে 
প্রথমে একটি ছোট পরিফার এবং শুষ্ক পোসিলেন নৌকা ওজন করিয়া ওয় 
হয়। পরে উহাতে প্রায় o2 গ্রাম পরিমাণ শর্বরাজাত বিশুদ্ধ কার্বন (sugar 
charcoal) লইয়া Gel পুনরায় esq করা হয়। এই দুইটি ওজনের বিয়োগঞল 
হইল গৃহীত কার্ধনের যথার্থ ওজন। কার্বনদহ এই পোর্গিলেন alate একটি 


অন্ভূমিকভাবে রক্ষিত ছুই মুখ খোলা একটি শক্ত কাচের নলের ভিতর রাখ! 


তুল্যাঙ্কভার q 
হয়। কাচ নলটির অপর অংশ AT চিত্রে প্রদর্শিত মত কিউপ্রিক অক্সাইভ- 
দ্বারা পূর্ণ sha রাখা হয়। নলটির দুই মুখ দুইটি কর্কদ্বারা বন্ধ করিয়া 
দেওয়া zal গ্যাস চালনা করার জন্য কর্ক দুইটির মধ্য দিয়া দুইটি সরু কাচ-নল 


চিত্র নং__9 


যোগ করিয়া দেওয়া হয়। শক্ত কাচ-নলের যে প্রান্তে কার্বনযুক্ত নৌকাটি থাকে সেই 
প্রান্তের প্রবেশনল শু এবং বিশুদ্ধ অক্সিজেন-উৎপাঁদক যন্ত্রের সহিত যুক্ত করা হয়। 
অপর প্রান্তে সংযুক্ত ছোট কাচ-নল একটি সোডালাইম পূর্ণ (soda-lime ) ঢ-নলের 
সহিত যুক্ত করা হয়। উক্ত ঢ-নলের অপর মুখে একটি গলিত ক্যালসিয়াম 
ক্লোরাইডপূর্ণ ছোট রক্ষী-নল ( guard-tubo ) যোগ করা হয়। বক্ষী-নলসহ U-নলটি 
সুক্মভাবে তোঁলদণ্ডে ওজন করা হয়। : 

প্রথমে শুদ্ধ বিশুদ্ধ অক্সিজেন প্রবাহ চালনা করিয়া বার্বনযুক্ত পোসিলেন 
নৌকানহ্‌ শক্ত কাচ-নলের ভিতরের বায়ু অপসারিত করিয়া পরে সোডালাইমযুক্ত 
q পর্যায়ক্রমে গলিত ক্যালসিয়াম ক্লোবাইডের রক্ষী-নল 
অক্সিজেন প্রবাহ চালিত রাখিয়া প্রথমে 
কিউপ্রিক অন্সাইডকে চুলীতে দীপমালার সাহায্যে খুব উত্তপ্ত করিয়া পরে 
কার্ধনযুক্ত পোগিলেন নৌকাটি Bes করা হয়। afaa উপরিলিখিত 
উত্তপ্ত কার্বনের দহন ঘটে এবং তাহার ফলে কার্বন ভাই-অক্মাইভ (002) SS 
হয়; কিছু কার্বন মনৌক্সাইডও উৎপন্ন হইতে পারে, কিন্তু উক্ত কার্বন 
মনোঝাইড Bad কপার অল্সাইডের উপর দিয়া যাইবার সময় সম্পূর্ণরূপে 
কার্বন ডাই-অন্সাইডে পরিবর্তিত হয়। সোডালাইম সম্পূর্ণরূপে উৎপন্ন কারন 
ডাই-অক্লাইড শোষণ করে। কার্বন সম্পূর্ণরূপে পুডিয়া গেলেও যতন্মণ না নটি 


yaa এবং তাহার পণ 
চিত্রে প্রদর্শিত মত লাগান হয়। 


è রসায়নের গোড়ার কথা 


শীতল হয় ততক্ষণ অক্সিজেন চালনা অব্যাহত রাখা হয়; ইহাতে উৎপন্ন কার্বন 
ডাই-অক্সাইভ সম্পূর্ণরূপে অঝ্মিজেন-দ্বারা তাড়িত হইব নল হইতে বাহির হইয়া আসে 
এবং সোডা-লাইমঘুক্ত ঢ-নলে শোষিত হর। পরে রক্ষী-নলসহ ঢ-নলটি খুলিয়া লইয়া 
ZASI পুনরায় তৌলদগ্ডে ওজন করা হয়। 
atlas ধর! যাউক, শুন্য পোপিলেন নৌকার ওজন = ॥ গ্রাম 
ও পোপিলেন নৌকা! ও কার্বনের ওজন = গ্রাম | 
কার্বনের ওজন-(১-৪) গ্রাম | 
পরীক্ষার পূর্বে, রক্ষী-নলসহ ঢ-নলের ওজন = গ্রাম 
ও পরীক্ষার পরে, ,১ x =a গ্রাম। 
উৎপন্ন কার্বন ডাই-অক্সাইডের ওজন = (0-০) গ্রাম। 
(b-a) গ্রাম কার্বনের সহিত 
সংযুক্ত অক্সিজেনের SFA = (d — c) — (b — a) গ্রাম। 


(৫-০-(১-৭) গ্রাম অক্সিজেন (b-a) গ্রাম কানের সহিত যুক্ত হইয়া 
কার্বন ডাই-অক্াইড উৎপন্ন করে | 


1 গ্রাম অক্সিজেন ae কার্বনের সহিত যুক্ত হয়। 


(b-a) 
৪ গ্রাম অক্সিজেন Z0- (baa) 8 গ্রাম কার্বনের সহিত যুক্ত হইতে 


পারে, এবং তুপ্যাঙ্কের সংজ্ঞা অনুসারে ইহাই কার্বনের yata | 
ধাতুর তুল্যাঙ্ক-নির্ধারণ s— 


1. SHAS হইতে ধাতুর দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপন- 
প্রণালী £যে ধাতু আযাপিড হ 


হইতে হাইড্রোজেন প্রতিস্থাপন করিতে পারে 
(যথা, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রণ, আ্যালুমিনিয়াম প্রভৃতি) সেই ধাতুর 
AFRUA ওজন-করা একটুকরা আ্যাপিডের দ্রবণে যোগ করিয়া হাইড্রোজেন 
উৎপাদন করা হয় এবং সেই হাইড্রোজেন যথাবিহিত ব্যবস্থাদ্বারা গ্যাস- 
পরিমাপক নলে ( Budiometer tube) সংগ্রহ করা হয়। সমস্ত ধাতু গলিয়া 
গেলে সংগৃহীত হাইড্রোজেনের আয়তন (V) এবং উহার উষ্ণতা ও চাপ সঠিকভাবে 
নির্ণয় করা হয়। প্রমাণ উষ্ণতায় ও চাপে Betz আয়তন (V,) গণনাদ্বারা ঠিক করা 


তুল্যান্কভার ৯ 


হয়। উৎপন্ন হাইড্রোজেনের ওজন উক্ত আয়তনকে (চকে ) হাইড্রোজেনের ঘনত্ব 


(D) দ্বারা গুণ করিয়া পাওয়া যায়। 


তখন সংজ্ঞা অনুসারে ধাতুর GATS হইবে হু ah 
উৎপন্ন হাইডোজেনের ওজন 


(ক) faces তুল্যান্ক নির্ধারণ £ 

প্রায় 0'1 গ্রাম ওজনের বিশুদ্ধ farsa একটি টুকরাকে স্বক্মভাবে রাসায়নিক 
cejano ওজন করিয়া একটি ঘড়ির কাচে (watch-glass) লওয়া হয়। পরে 
উক্ত জিঙ্কমেত ঘড়ির কাচটি একটি বীকারের তলায় বসাইয়া দেওয়া হয়। 
ঘড়ির কাঁচটির উপর একটি 
ছোট-নল-বিশিষ্ট  ফানেল 
উণ্টাইয়৷ ঢাকা দেওয়া হয়। 
এইভাবে ঘড়ির কাচ ও 
ফানেল রাখিয়া বীকারে জল 
ঢালিয়া ফানেলের ছোট 
নলটিকে সম্পূর্ণরূপে জলের 
তলায় লওয়া হয়। একটি 
একমুখবন্ধ অংশাঙ্কিত গ্যাস- 
পরিমাপক নল জল ভতি করিয়া 
Bata খোলা মুখ ৃদধাসু্ট-দ্বারা 
বন্ধ করিয়া বীকারের জলের 


ভিতর উন্টাইয়। ডুবাইয়া আঙুল চিত্র নং_3 
সরাইয়া লওয়া ইইল। তাহার পর গ্যাস-পরিমীপক নলটি সরাইয়া ফানেলের ছোট 


নলটির উপর আনিয়া ছোট নলটিকে সম্পূর্ণরূপে গযাস-পরিমাপক নলের ভিতর প্রবেশ 
করাইয়া বসান হইল। গ্যাস-পরিমাপক নলটিকে একটি লৌহদণ্ডের সহিত বন্ধনী 


সাহায্যে আটকান হইল। 


এইভাবে যন্ত্রটি সাঙ্জাইয়া পিপে 


বীকারের জলে ফানেলের মুখের কাছে যোগ করা 
বলিয়া বিশেষ কোন বিক্রিয়া হয় না। সেইজন্য পিপেটের সাহায্যে কয়েক ফোট। 


টের সাহায্যে কিছু বিশুদ্ধ গাঢ় সলফিউরিক ভ্যাঁসিড 
হইল। প্রথমে, জিঙ্ক বিশুদ্ধ 


rts রসায়নের গোড়ার কথ! 


পাতলা কপার সলফেটের ভ্রবণ জিষ্কের কাছে বীকারের জলে যোগ করা হইল। 
এখন হাইডোজেন গ্যাস উদ্ভূত হইতে থাকে এবং গ্যাস.পরিমাঁপক নলে 
জমা SF | 


যখন সমস্ত জিঙ্কের টুকরা ভ্রবীভূত হইরা যায়, তখন নলটির নিমজ্জিত খোলা-মুখ 
জলের ভিতর রাখিয়াই gazh সাহায্যে সতর্কভাবে বদ্ধ করিয়া বীকার হইতে 
উঠাইরা আনা হয় এবং একটি জলপূর্ণ দীর্ঘ পাত্রে Tyee বদ্ধ করা মুখ জলে 


ডুবাইয়া দিয়া বৃদ্াদুষ্ট সরাইয়া লওয়া হয়। পরে গ্যাস-পরিমাপক নলটিকে সম্পূর্ণরূপে 


জলাধারের ভিতর কিছুক্ষণ ডুবাইর়া রাখা হয়। তাহাতে ভিতরের হাইড্রোজেন 


গ্যাসের উষ্ণতা জলাধারের জলের উষ্ণতার 
সমান হয়। এই অবস্থায় নলটিকে তুলিয়া 
হাত দিয়া না ধরিয়া কাগজের বন্ধনী দিয়! 
ধরিয়া নলের ভিতরের এবং বাহিরের 
জলতল সমান করা হ্য়। এইভাবে নলটি 
ধরার উদ্দেশ্য এই যে, হাতের উত্তাপে যেন 
গ্যাস প্রসারিত না হয়। এই অবস্থায় 
নলটির মধ্যে আবদ্ধ গ্যাসের আয়তন 
সঠিকভাবে পড়িয়া লিপিবদ্ধ করা হয়। 
একটি থার্মোমিটারের সাহায্যে জলাধাঁরে 
জলের উষ্ণতা এবং ব্যারোমিটার হইতে ঘরে 
বারুচাপ দেখিয়া লিখিয়া লওয়া হয়। 
হাইড্রোজেন গ্যাসটি জলের উপর সংগৃহীত 
হইয়াছে; তাই ঘরের বায়ুচাপ = হাইড্রোজেন 
জলীয় Westy চাপ | 


চিত্র নং--4 


গ্যামের চাপ + জলের উষ্ণতায় সংপৃক্ত 


Ada £_ধরা যাউক, পরীক্ষায় গৃহীত farza 
উৎপন্ন হাইড্রোজেনের আয়তন = ঘন সেটিমিটার, জলাধারের জলের উষ্ণতা 
তথা হাইড্রোজেন গ্যাসের উষ্ণতা = সেটিগ্রেড, ব্যারোমিটারের পঠিত 
বায়ুচাপ- মিলিমিটার (মার্কার স্থতার উচ্চতা) এবং 4° সেটিগ্রেড উষ্ণতায় 
সংপৃক্ত জলীয় বাপের চাপ = মিলিমিটার (মার্কারীর স্থতার উচ্চতা) (রেনোর 
টেবল হইতে পরিদৃষ্ট)। 


টুকরার ওজন গ্রাম, 


তুল্যান্কভার ১১ 


এই পরীক্ষায় পাওয়। গেল যে w গ্রাম জিঙ্ক সলফিউরিক আযাসিড হইতে t? 
সেটিগ্রেড উষ্ণতায় এবং (০-) মিলিমিটার চাপে y ঘন সেন্টিমিটার হাইড্রোজেন 
উৎপন্ন করে। এখন এই উৎপন্ন হাইড্রোজেনের ওজন নির্ধারণ করিতে হইবে | 
প্রকৃতভাবে ওজন করিয়া স্থির করা হইয়াছে যে, প্রমাণ উষ্ণতায় (0° সেটিগ্রেড ) 
এবং চাপে (1760 মিলিমিটার ) 1 ঘন সেন্টিমিটার হাইড্রোজেনের ওজন = 0:00009 
' গ্রাম। তাই উৎপন্ন হাইড্রোজেনের প্রমাণ উষ্ণতায় ও চাপে আয়তন কত হয় 
তাহা নিৰ্ণয় করা প্রয়োজন | ধরা যাউক যে উৎপন্ন হাইড্রোজেনের প্রমাণ উষ্ণতায় 
ও চাপে আয়তন হইল Vy ঘন সেন্টিমিটার | 

অতএব AIA এবং চার্লসের সংযুক্ত সুত্রান্যায়ী 


Vx(P-f)_Vi x 760 
237 +t 273 


_Vx(P=f) x 973 4 র A 
অথবা Vi= 60% 07848) ঘ্ল সেটিমিটার এবং ইহার ওজন হইবে 


Vv x(P—£)x 273 , 0. 
760 x (273 +t) x 0°00009 গ্রাম 


=x গ্রাম, ধরা যাউক। 


সুতরাং সংজ্ঞা অঙ্গুারে fared Gayle 


farsa ওজন _w 
উৎপন্ন হাইড্রোজেনের ওজন xX 


a wx 760x(273+t) | 
VX(P-1) x 273 x 000009 


(1) এই প্রক্রিয়ায় কপার সলফেটের দ্রবণ যোগ করার উদ্দেশ্য হইল জিঙ্ক কর্তৃক 
তাহা জিঙ্কের উপর জম! হওয়ায় জিঙ্--কপার কপল্‌-এর 
খন সলফিউরিক আযাগিডের সহিত faces বিক্রিয়া 
হাইড্রোজেন উৎপাদন না করিয়া কপার প্রতিস্থাপন 
করিতে ব্যয়িত হয়। তাহার জন্য FACET gg একেবারে সঠিকভাবে নিরব 
সামান্য ait সংশোধন করিয়া বিশুদ্ধভাবে farsa তুল্যা্ক নির্ণয় করিতে হইলে faces টুকরাটি একটি 


প্লাটনামের পাতের উপর রাখিয়া ফানেল চাপা দেওয়া হয় এবং সমস্ত যন্ত্রটি ঠিকমত সাজাইয়া লইয়া 
সলফিউরিক আযাসিড যোগ করা হয়। যদি গ্যাদ-পরিমাপক TARTS 50 ঘন সেন্টিমিটার গ্যাস 


ধরে, তবে farga টুকরার ওজন 0-1 গ্রামের বেশী লওয়া যাইবে TI 


দ্রষ্টব্য £ 
সামান্য কপার প্রতিস্থাপিত করা এবং 


(Zinc-Copper Couple) উদ্ভব হয় এবং ত 


অতি Sig নিপন্ন হয়। কিন্তু ইহাতে সামান্য জিঙ্ক 


১২ বসারনের গোড়ার কথা 


(2) ম্যাগনেসিয়াম, আয়রণ ag ধাতুর gare ffs করিতে হইলে এই পদ্ধতিই অবলম্বন 
করা হয়। এই সকল ক্ষেত্রে গ্যাদ-পরিমাপক নলে পাতল! সলফিউরিক অ)াসিড ভা করিয়া নলের 
দুখ qai দ্বার! বন্ধ করিয়া বীকারে গ্রিত জলের উপর উণ্টাইয়া আঙ্গুল সরাইয়! লওয়া হয় $ তাহাতে 
নলটি পাতলা! সলদ্িউরিক আযাসিডে ভতিই থাকে । পূর্বেই ম্যাগনেসিয়াম বা আয়রণের টুকরা ওজন 
করিয়া লইয়। বাকারের জলের তলায় রাখিয়া ফানেল চাপা দেওয়। হয়। পরে ফানেলের নলের যুখের 
উপর গ্যাব-পরিমাপক নল রাখি! ম্যাগনেসিয়াম al আয়রণের Beata নিকট পিপেটে করিয়া! ঘন 
সলফিউরিক আিড যোগ করা হয়। এখানে কপার সলফেটের দ্রবণ যোগ করার কোন আবশ্যকতা 
নাই। এই পদ্ধতিতে টিন a আালুমিনিয়ামের তুল্যাঙ্কভার নির্ণয় করিতে হইলে সলফিউরিক 
স্যাসিডের পরিবর্তে হাইড্রোক্লোরিক আযানিড ব্যবহার করিতে হয়। 


© ক্ষার হইতে ধাতুর দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত করিরা 
তুল্যান্ক-নির্ধারণ £__আ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং টিনের তুল্যাঙ্ক নির্ধারণ করিতে 
উক্ত ধাতুগুলির বিশুদ্ধ অবস্থায় নির্দিষ্ট ওজনের টুকরা একে একে লইয়া কষ্টিক পোডার 


গাঢ় ভ্রবণের সহিত উত্তপ্ত করা হয়; ইহাতে উক্ত ধাতুগুলির টুকরা সম্পূর্ণরূপে 


দ্রবীভূত হয় এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই উৎপন্ন হাইড্রোজেন যথাযথ 
ভাবে সংগ্রহ করিয়া উহার আয়তন নির্ধারণ কর! RII গণনাংশ পূৰ্বরূপ । 


2, (i) অক্মাইভ-যৌগ পদ্ধতি £_ 


(ক) ম্যাগনেসিয়ামের তুল্যাঙ্ক £_ঢাকনাসহ একটি oe পো্সিলেন 
কয়েকবার উত্তপ্ত Bia শোষকাধারে Shel করিয়া এবং 
ওজন নির্ধারিত করা হইল | 


মুচিকে 
ওজন করিয়া উহার স্থির- 
পরে মুচিতে একটু অন্সাইডমুক্ত ম্যাগনেসিয়ামের টুকরা 
লইয়া পুনরায় ওজন করা হইল | দুইটি ওজনের পার্থক্য হইতে গৃহীত ম্যাগনেদিয়ামের 
saa জানিতে পারা যায়। মুচিটিকে একটি অগ্নিলহ মৃত্তিক! afis জি 
(Clay-pipe triangle) উপর রাখিয়া বুনসেন দীপের সাহায্যে সতর্কতার সহিত 
উত্তপ্ত করা হয় এবং উত্তপ্ত করিবার সময় মাঝে মাঝে ঢাকনাটি একটু সরাইয়া মুখটি 
অল্প খুলিয়া দেওয়া! হয়। ধীরে ধীরে উত্তাপের atal বাড়াইলে ম্যাগনেদিয়ামের দহন 
ঘটিয়া উহা সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম aCe পরিবত্িত হয়। ঢাকনি খুলিবার 
সময় দেখিতে হইবে যেন কোন ম্যাগনে পিয়াম অক্সাইড উড়িয়া না ata । দহন সম্পূর্ণ 
হইলে মুচিটিকে শোষকাধারে রাখিয়া সম্পূর্ণরূপে শীতল করির! পুনরায় ওজন করা৷ 
হয়। যতক্ষণ ন! ওজন স্থিরাঙ্কে আসে, ততক্ষণ উত্তপ্ত করা, শীতল করা ও এজন লওয়। 
ক্ৰমান্বয়ে চালাইয়া যাওয়া হয়। 


তুল্যাঙ্কভার ১৩ 
এণন! £_মনে কর, পোপিলেন মুচির +ঢাকনার ওজন = ঘা গ্রাম, 
পোঁদিলেন সুচির + ঢাকনার ও ম্যাগনেসিয়ামের ওজন = Wa গ্রাম, 
গৃহীত ম্যাগনেশিয়ামের ওজন = (দহ _ W) গ্রাম, 
পোসিলেন মৃচির + ঢাকনার ও ম্যাগনেসিয়াম অক্সাইডের ওজন = Wa ATA 
s সংযুক্ত অক্সিজেনের ওজন = (Wa _ Wa) গ্রাম, 
অতএব, (Wy _ Wa) গ্রাম অক্সিজেন, (Wa _ Wa) গ্রাম ম্যাগনেসিয়ামের সহিত 
সংযুক্ত হয়। 


8 গ্রাম অক্সিজেনের সহিত wea xS শ্রাম ম্যাগনেসিয়াম 
2 
সংযুক্ত হয়। 
অতএব সংজ্ঞানুসারে, ম্যাগনেপিয়ামের তুল্যাঙ্ক- Ne _ Wi xg, 
Ws = We 


দ্রষ্টব্য £_এই প্রণালীতে ম্যাগনেসিয়ামের Ae gate নির্ভুল নহে, কারণ উৎপন্ন 
ম্যাগনেসিয়াম অক্সাইডের ZA কণা উত্তাপ প্রয়োগের সময় সামান্য পরিমাণে উড়িয়া যাওয়ার বিশেষ 
সম্ভাবনা আছে এবং অল্প পরিমাণ ম্যাগনেসিয়াম বাহুর নাইট্রোজেনের সহিত সংযুক্ত হইয়া ম্যাগনে- 
সিয়াম নাইট্রাইডে (Mge Na) রূপান্তরিত হয়। তাই এই প্রণালী কেবল তাত্বিক প্রণালী (theore- 
tical method). প্রকৃত yanig নির্ধারণে ম্যাগনেসিয়ামের পক্ষে এই প্রণালী প্রয়োগ করা হয় না। 

(a) কপারের তুল্যাঙ্ক নির্ণয় £__হাইডোজেন-প্রতিস্থাপন পদ্ধতি কপারের 
বেলায় প্রযোজ্য নয়, কারণ কপার কোন আযাসিভ বা ক্ষার হইতে হাইড্রোজেন 
প্রতিস্থাপিত করিতে পারে না। আবার ম্যাগনেসিয়ামের মত কপারকে সরাসরি 
বায়ুতে উত্তপ্ত করিয়া সম্পূর্ণরূপে অক্সাইডে পরিণত করা সকল সময় সম্ভব নয়। তাই 
কপারের পরোক্ষ জারণ সংঘটিত করিয়া Gate নির্ণয় করা হয়। 

একটি ঢাকনা-সমেত শুফ পোগিলেন মুচিকে কয়েকবার উত্তপ্ত করিয়া, 
শোষকাধারে শীতল করিয়া এবং তৌলদণ্ডে ওজন করিয়া উহার স্থির ওজন নির্ধারিত 
শুদ্ধ তামার তারের কয়েক টুকরা উক্ত মুচিতে লইয়| 
মুচিটিকে পুনরায় ওজন করা হয়। দুইটি ওজনের পার্থক্যই হইল গৃহীত তামার 
Beata ওজন। এখন মুচিতে ঢাকনা ধা gated একটি eae 
বিন্দু করিয়া গাঢ় নাইট্রিক AS যোগ করিলে তামার টুকরাগুলি আ্যাসিডে 
সম্পূর্ণরূপে দ্রবীভূত হইয়া কপার নাইট্রেটের দ্রবণে পরিণত হয় এবং নাইট্রোজেন 
পার-অক্সাইড নামক একটি লাল রংএর গ্যাস বাহির হইয়া যায়। বিক্রিয়া শেষে, 


করা হয়। পরে একটি বি 


১৪ রসায়নের গোড়ার কথা 


মুচির ঢাকনার গায়ে যদি কোন সবুজ রংএর দ্রবণ লাগিয়া থাকিতে দেখ' যার, তবে 
তাহা ধৌত বোতল হইতে সাবধানে পাতিত জলের সাহায্যে ধুইয়া মুচির Baca যোগ 
করা হয়। Cu+4HNO,=Cu(NO;),+2NO,+2H.0, 

এই fafa সম্পূর্ণ হইলে ভ্রবণ-সমেত মুচিটিকে ঢাকনা! না লাগাইয়া! 
জলগাহের উপর রাখিয়া উত্তপ্ত করা হয়। ইহাতে সমস্ত ais aie 
এবং জল TAGS হইয়া চলিয়া যাইবে এবং মুচিতে কঠিন সবুজ কপার 
নাইট্রেট পড়িয়া থাঞ্িবে। এখন মুচিটিকে অগ্নিসহ মৃত্তিকা নিমিত ত্রিকোণের 
উপর রাখিয়া বুনসেন শিখার সাহায্যে ক্রমশঃ তাপ দিয় তীব্রভাবে 
উত্তপ্ত করা হয়। অত্যধিক উত্তাপে কপার নাইটরেট বিয়োজিত হইয়া কালো 
রংএর কপার অক্মাইডে পরিণত হয় এবং উৎপন্ন গ্যাসসমূহ বাহির x 

2Cu(NO)2 = 2Cu0 +4NO; + Os. 

যখন আর কোন গ্যাস নির্গত না হয়, তখন মুচিটিকে ঢাকনা লাগাইয়া কিছুক্ষণ উত্তপ্ত 
করিয়া পরে শোষকাধারে রাখিয়া ঠাণ্ডা করিয়া ওজন লওয়া Sy | 


করা, শোধকাধারে ঠাণ্ডা করা এবং ওজন লওয়! বার বার প্রয়োজন, য 
ওজন স্থিরাঙ্কে আসে। এইভাবে 


সম্পূর্ণরূপে কপার অক্সাইডে পরিবত্তি 
স্থির কর! হয়। 
গণনা s 
মুচির +ঢাকনার ওজন = W, গ্রাম 
মুচির +ঢাকনার + কপারের peata ওজন = Ww, গ্রাম 
গৃহীত কপারের টুকরার ওজন =(W, — W) গ্রাম 
ও মুচির +ঢাকনার + কপার অক্মাইডের ওজন = W, গ্রাম। 
সংযুক্ত অক্সিজেনের ওজন = (Wa - We) গ্রাম 
অতএব (Wa _ We) গ্রাম অক্সিজেন ( 
হইয়া কপার অক্মাইড উৎপন্ন করে। 


ইয়া যায়। 


মুচিটিকে Gees 


তক্ষণ না মুচির 
মুচিটির ভিতরে লওয়া কপারের টুকরাগুপিকে 
ত করা হয় এবং উৎপন্ন কপার অক্মাইডের ওজন 


Wo Wa ) গ্রাম কপারের সহিত সংযুক্ত 


-W 
অতএব ৪ গ্রাম অক্সিজেনের সহিত ও *৪ গ্রাম কপার সংযুক্ত হইয়া 


8 


কপার অক্সাইড দেয়। 


A = We Wi yg 
সংজ্ঞা অনুসারে কপারের p= x8, 


তুল্যাঙ্কভার ১৫ 


(গ) কপারের vie জিঙ্ক টিন, লেড, ম্যাগনেসিয়াম প্রভৃতির তুল্যাঙ্ক ও একই 
পদ্ধতিতে নির্ধারণ কর! যাইতে পারে। ধাতুর কিছু অংশ পূর্বের মত উপায়ে ওজন 
করিয়া লইয়া নাইট্রিক আ্যাসিডে দ্রবীভূত করা হয়। টিনের বেলায় পাতলা! নাইীট্রক 
আদি ব্যবহার করিয়া উহাকে ষ্ট্যানস্‌ নাইট্রেটে পরিবতিত করা হ্য়। বিক্রিয়া 
সম্পূর্ণ হইলে ভ্রবণটিকে জলগাহে রাখিয়া আযাদিভ এবং জল বাম্পীভূত করিয়া 
অপদারিত করা হয়। পরে কঠিন ধাতব নাইট্রেটকে তীব্র উত্তাপপ্রয়োগে টিন ডাই- 
অক্মাইভে (30) রূপান্তরিত করিয়া ওজন লওয়া হয়। কপারের বেলায় প্রযোজ্য 
গণনা এখানে প্রয়োগ করিয়া ধাতুর Pats নির্ণয় করা হয়। 


2. (ii) ধাতুর অক্সাইড বৌনিককে ধাতুতে রূপান্তরিতকরণ বা হাই- 
ডরৌজেন দ্বারা বিজারণ পদ্ধতি 2 


কপার, আয়রণ ইত্যাদির তুল্যান্ক ৪_ 

কপার, আয়রণ প্রভৃতির gate নির্ণয় করিতে উহাদের অক্মাইডকে হাইড্রোজেন 
গ্যানের প্রবাহে উত্তপ্ত ক'রয়া ধাতুতে রূপান্তরিত করা হয়। যেমন, 

CuO +H, =Cu +H,0. 

একটি পোরিলেন বোটে ( boat ) নির্দিষ্ট পরিমাণ ধাতব অক্মাইভ লওয়া হয়। প্রথমে 
agat এবং পরে ধাতব অক্সাইডযুক্ত বোট ওজন করিয়া অক্মাইডের ওজন ঠিক 
করিয়া লওয়া হয়। ধাতব অক্সাইডঘুক্ত বোটটি একটি শক্ত কাচ-নলের ভিতর রাখিয়া 
উত্তপ্ত করা হ্য়। উত্তপ্ত করিবার আগে নলের একমুখ দিয়া হাইড্রোজেন গ্যাস 
চালনা করা হয় এবং পরে অন্ত মুখ দিয়! জলীয় বাষ্প এবং অতিরিক্ত হাইড্রোজেন 
বাহির বরা হয়। ধাতব অক্সাইড লোহিত-তপ্ত হইলে উহা সম্পূর্ণরূপে 
বিগ্রারিত হইয়া ধাতব মৌল উৎপন্ন করে। বিক্রিয়া সম্পূর্ণ হইলে দীপ 
নির্বাপিত করিয়া উৎপন্ন ধাতুকে হাইড্রোজেন চালনা করিয়া ঠাণ্ডা করা 
হয়। পরে ধাতুযুক্ত ataa বোটটি বাহিরে আনিয়া শোবকাধারে ঠাণ্ডা 


করিয়া ওজন করা হয়। 
ধাতব অক্মাইডের ওজন এবং ধাতুর ওজন হইতে ধাতুটির তুল্যান্ক নিয়লিখিতভাবে 


গণনা করিয়া স্থির করা হয় £ 
গণনা 8 শৃন্ত পোপিলেন বোটের ওজন =W, গ্রাম 


ও পোদিলেন বোট + ধাতব অক্মাইডের ওজন = We গ্রাম 


১৬ বনায়নের গোড়ার কথা 


ধাতব অক্মাইডের ওজন = (W —W,) গ্রাম 
পোপসিলেন বোট + ধাতুর ওজন = W, গ্রাম 
ধাতুর ওজন = (Wa - W,) ata! 
(Ws- W.) গ্রাম ধাতুর সহিত [(w.-W,)-(W,-W,)] বা 
(We — We) গ্রাম অক্সিজেন সংযুক্ত হইয! ধাতুর অক্সাইড গঠন করে। 


৪ গ্রাম অক্সিজেনের সহিত সংযুক্ত ধাতুর ওজন = *8 গ্রাম; 


2 8 
অতএব সংজ্ঞা অনুসারে ধাতুর gate- We x8, 
2 8 
8. ক্লোরিণের সহিত সংবোগদ্বারা অথবা পরোক্ষভাবে গণনা দ্বারা 


ক্লৌরিণের সহিত অংঘুতি afaa 


(ক) সিলভারের তুল্যাঙ্কভাঁর £_বিশুদ্ধ এবং পরিদ্কৃত সিলভারের পাত 
হইতে এক টুকরা কাটিয়া লইয়া! তৌলদণ্ড সাহায্যে উহার যথার্থ ওজন স্থির করা হয়। 
এই সিলভারের পাতটুক্ একটি বীকারে staal উহাতে গাঢ় নাইট্রিক আযাসিড যৌগ 


করা হয়। সমস্ত সিলভার উহাতে দ্রবীভূত হইলে সামান্ত নাই ট্রিক আযাসিভ যোগ 
করিয়া দ্রবণটি wai করা হয়। 


Ag+9HNO,=AgNO,+NO,+H,0. 

অতঃপর এই সিলভার নাইট্রেটের দ্রবণে পাতলা হাইডোক্লোরিক আযাসিভ একটু 
একটু করিয়া যোগ করা হয় এবং কাচদণ্ডের সাহায্যে মিশ্রণটকে আলোডিত 
করাহয়। ইহাতে সিলভার নাইট্রেটের সমস্ত সিলভার সিলভার ক্লোরাইডরূপে 
কঠিন আকারে অধঃক্ষিপ্ত হয়। তখন মিশ্রণটিকে ফুটাইয়া ঠাণ্ডা করা হয়। 
দেখা যাইবে যে, সিলভার ক্লোরাইডের সমস্ত অধঃক্ষেপ বীকারের তলদেশে জমা 
হইয়াছে এবং উপরের জল পরিফার হইয়াছে। তখন সামান্য পাতলা হাইড্রোক্রোরিক 
আযাসিড কাচদগ্ডের গা ARA উপরের পরিষ্কার জলে যোগ করা হয়। তাহাতে 
জল ঘোলা না হইলে বুঝা যাইবে যে সমস্ত সিলভারই সিলভার-ক্লোরাইডে পরিণত 
হইয়াছে। £৫0১+701-4801+ HNO, এখন একটি ওজন করা 
(tared) ফিল্টার কাগজের মধ্য fiat দ্রবণটিকে পরিক্রুত কর! হয় এবং ফিন্টার 
কাগজে স্থিত অধঃক্ষেপটিকে প্রথমে অল্প পাতলা নাইট্রক আ্াসিড দ্বারা ধুইয়া পরে 
পাতিত জলদ্বার! ধুইয়া লইতে হয়। অধঃক্ষেপ-সহ ফিন্টার কাগজটিকে প্রথমে 


তুল্যাস্কভার ১৭ 


100° সেটিগ্রেড উষ্ণতায় এবং পরে 130° সেন্টিগ্রেড উষ্ণতায় একটি বায়ু চুলীতে উত্তপ্ত 
করিয়া পরে শোষকাধারে রাখিয়া শীতল করা হয়। শীতল হইলে পূর্ববৎ অধঃক্ষেপ- 
সমেত ফিল্টার কাগজের ওজন লওয়া হয়। ওজন স্থিরাঙ্কে না আসা পর্যন্ত উত্তপ্ত করা, 
শীতল করা এবং ওজন কর! ক্রমান্বয়ে সম্পাদিত করা হয়। 


steer] £_ধরা যাউক, পিলভারের een=w গ্রাম; সিলভার ক্লোরাইডের 
ওজন = গ্রাম । .". সংযুক্ত ক্লোরিণের ওজন (জং - জা) গ্রাম । 
(W.-W) গ্রাম ক্লোরিণের সহিত w গ্রাম সিলভার সংযুক্ত হইয়া 
সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়। 
wW 


অতএব সংজ্ঞা অনুদীরে দিলভারের তুল্যান্কভার = 


x 855. 


(খ) সোডিয়াম বা পটাসিয়ামের তুল্যাঙ্কভার ঃ 


সোডিয়াম বা পটাপিয়াম বিশুদ্ধভাবে পাওয়া কঠিন এবং তাহাদের ওজন লওয়া 
সম্ভব নয়; পরন্ত সোডিয়াম বা পটাসিয়াম লইয়া পরীক্ষা করা বিপজ্জনক। কারণ 
ইহারা বায়ুর অক্সিজেনের সহিত সহজেই বিক্রিয়া ঘটাইয়া জলিয়া উঠে। তাই 
ইহাদের তুল্যান্ক পরোক্ষভাবে নির্ণয় করা হয়। 


বিশুদ্ধ পটাসিয়াম ক্লোরাইড ( বা সোডিয়াম ক্লোরাইড ) ওজন করিবার বোতলে 
(weighing bottle) লইয়া তাহার কিছু অংশ ওজন করিয়া একটি বীকারে 
লওয়া হয়। তাহার পর উহাকে পাতিত জলে দ্রবীভূত করা হয়। এখন 
দ্রবণটিকে সামান্য নাইট্রিক ante যোগ করিয়| অগ্লীকৃত করিয়া উহাতে ধীরে 
ধীরে সিলভার নাইট্রেটের পাতলা দ্রবণ যোগ করা হয় এবং কাচদণ্ডের সাহায্যে 
মিশ্রণটিকে নিয়ত আলোড়িত করা হয়। তাহাতে উৎপন্ন সিলভার ক্লোরাইডের 
অধঃক্ষেপ সংবদ্ধ ( coagulated ) হইয়া সহজেই বীকারের তলদেশে জমা হয়। 
উপরের জল পরিষ্কার হইয়া যায়_এখন আর একটু সিলভার নাইট্রেটের ভ্রবণ 
যোগ করিয়া দেখা হয় যে, আরও অধঃক্ষেপ উৎপন্ন হয় কি all যখন সিলভার 
নাইট্রেটের দ্রবণ কাচদণ্ডের সাহায্যে যোগ করিলে উপরের জল পরিষ্কার থাকে 
তখন বোঝা যায় যে, পটাপিয়াম ক্লোরাইডের (বা সোডিয়াম ক্লোরাইডের ) সমস্ত 
ক্লোরিণ সিলভার ক্লোরাইড হিসাবে অধঃক্ষিপ্ত হইয়াছে। এখন ভ্রবণটিকে উত্তপ্ত 
করিয়া ফুটাইয়া Stel করা হয় এবং একটি ওজন করা ফিন্টার কাগজের মধ্য 
দিয়া পরিক্রুত করা হয় এবং ফিল্টার কাগজের উপরে স্থিত সিলভার ক্লোরাইডকে 


২৩৪) 


১৮ রসায়নের গোড়ার কথা 


সামান্য পাতলা নাইট্রিক অাদিডদ্বারা ধৌত করিয়া পরে পাতিত জল দ্বারা উত্তমরূপে 
ধৌত করা zal ভিজা অধঃক্ষেপটিকে সত্তকভাবে একটি বায়ু চুলীতে ( air-oven ) 
130° afas তাপমাত্রায় e করিয়া পরে শোষকাধারে শীতল করিয়া পূর্ববৎ ওজন 
কর] হয়। শেষ ওজন Raig না আদা! পর্যন্ত উত্তপ্ত করা, শীতল করা ও ওজন করা 
ক্রমান্বয়ে চালাইর়া যাইতে হয়। KC1+AgNO,=KNO, + AgCl. 

asta 2__ধরা যাউক, 

পটাসিয়াম (বা সোডিয়াম ) ক্লোরাইডের গৃহীত ওজন - Wy গ্রাম, 

সিলভার ক্লোরাইড +ফিণ্টার কাগজের 


» =W, গ্রাম, 
ফিল্টার কাগজের » =W, গ্রাম । 
সিলভার ক্লোরাইডের », =(Wi - Wa) গ্রাম । 


এক্ষণে জান। আছে যে, (109+ 855) বা 1435 গ্রাম সিলভার ক্লোরাইডে 
355 গ্রাম ক্লোরিণ থাকে। 
(Wi - Wa) গ্রাম সিলভার ক্লোরাইভে ক্লোরিণের পরিমাণ 


= (Wi = Wo) ২ 355 গ্রাম = সু গ্রাম, ধরা যাউক । 
1485 


এই ক্লোরিণ সম্পূর্ণরূপে Ww গ্রাম পটাসিয়াম (বা সোডিয়াম) ক্লোরাইড হইতে 
আদিতেছে। 
পটাসিয়াম বা সোডিয়াম ক্লোরাইডে পটাসিয়ামের (বা সোডিয়ামের ) 
ওজন =(W-X) গ্রাম। 
অতএব, সংজ্ঞ৷ অগ্সারে, পটাসিয়ামের ( বা সোডিয়ামের ) তুল্যাস্কভার 


-T-X x355 | 


4, এক ধাতুর দ্বারা অপর ধাতুর প্রতিস্থাপন £_ 

অনেক সময় ধাতব যৌগের দ্রবণ হইতে ধাতুটিকে অন্য একটি ধাতু যোগ করিয়া 
greate r 06819 তড়িতাধানযুক্ত strongly electro- 
positive) ধাতু দারা কম ধনাত্মক তড়িতাধানযুক্ত ( weakly electropositive ) 
ধাতুর লবণের দ্রবণ হইতে ধাতুটিকে মুক্ত করিতে পারা যায় এবং এই রাসায়নিক 
প্রতিস্থাপনের সময় মৌলগুলি সর্বদাই পরম্পরের তুল্যাঙ্ক অনুপাতে প্রতিস্থাপন করিয়া 
থাকে। জিঙ্ক বা আয়রণ কপার সালফেটের দ্রবণ হইতে কপার এবং জিঙ্ক সিলভার 
নাইট্রেটের দ্রবণ হইতে সিলভার প্রতিস্থাপিত করে। 


তুল্যাঙ্কভার p ১৯ 


Zn +CuS0, = ZnSO, +Cu ; Fe + 08904 ₹ FeSO, + 08; 
Zn + 29AgNOs = Zn(NOs). + 2Ag 


কপারের তুল্যান্কভার £_বিশুদ্ধ জিঙ্কের কিছু পরিমাণ তৌলদণ্ডে ওজন 
করিয়া লইয়া কপার সলফেটের দ্রবণে যোগ করা হয়। জিঙ্ক ক্রমশঃ গলিয়া 
যাইতে থাকে এবং দ্রবণ হইতে চূর্ণ অবস্থায় ধাতব কপার পৃথক হইয়া 
আসে। এখন দ্রবণটিকে অল্প-পরিমাণে উত্তপ্ত করা হয় এবং SFT টুকরাটি 
সম্পূর্ণরূপে দ্রবীভূত হইয়া যায়। কপারের pl অধ্ধক্ষেপকে একটি ওজন-করা 
fetta কাগজের মধ্য দিয়া ARPS করা হয়। পরিশ্রাবণের সময় লক্ষ্য রাখিতে 
হয় যেন কোন ধাতুচুর্ণ ফিপ্টার কাগজের বাহিরে না চলিয়া ata) fetta কাগজের 
উপরে ধৃত কপারের অধঃক্ষেপটি প্রথমে উঞ্জজলদ্বারা ধৌত করিয়া কপার 
সলফেট হইতে মুক্ত করা হয় এবং পরে ছুই তিনবার আযালকোহল দ্বারা ধৌত 
করা হয়। পরে অধঃক্ষেপটিসমেত fetta কাগজটি বায়ুচুলীতে শুষ্ক করিয়া 
শোষকাধারে শীতল করা হয় এবং শীতল হইলে ওজন Fey হয়। ওজন 
স্থিরাঙ্কে না-আসা পর্যন্ত উত্তপ্ত করা, শীতল করা ও ওজন লওয়া ক্রমাগত চালাইয়া 
যাইতে হয়। 
গণনা SAA কর, গৃহীত জিঙ্কের ওজন = W গ্রাম, 
কপার+ফিন্টার কাগজের » = জা, গ্রাম, 
ও ফিন্টার কাগজের » =W গ্রাম 
-* উৎপন্ন কপারের ওজন = (Wa _ Wa) গ্রাম । 
এখন জিস্কের তুল্যাস্কভার 39°75 হইলে (পূর্বে বণিত প্রণালীর সাহায্যে 


নির্ধারিত ), সংজ্ঞা AACA কপারের ুল্যাঙ্কভার W- We x 32°75 


দ্রষ্টব্য £_এই ATT হইতে দেখা যাইতেছে যে, 


উৎপন্ন কপারের ওজন _কপারের তুল্যাঙ্কভার 
গৃহীত জিঙ্কের ওজন facea gaeota | 


এই উপায়ে অন্যান্য ধাতু (যথ1__মায়রণ) এবং ধাতব লবণের দ্রবণ ( যথা--সিলভার নাইট্রেটের 
দ্রবণ) লইয়া এইরূপ পরীঞ্ষা! দ্বারা ধাতব মৌলের তুল্যাঞ্চভার নির্ণয় করা যায়। সিলভারের 
তুল্যাঙ্কভার অতি VAST অন্ত উপায়ে স্থিরীকৃত হইয়াছে; তাই এই পদ্ধতিতে আয়রণের তুল্যাঙ্কভার 


অতি সহজেই কুগন্রভাবে নির্ণাত হয়। 


২০ রসায়নের গোড়ার কথা 


5. কে) তুল্যাঙ্কভার সম্পর্কিত গণনা 2 

(1) By dissolving 0°22! gram ofa metal in an acid, 285 cc. 
of dry hydrogen at 17°C and 780 mm. pressure were obtained. 
Calculate the equivalent weight of the metal, 


ধর! যাউক, প্রমাণ উষ্ণতায় ও চাপে শুদ্ধ হাইডোজেনের আয়তন হইবে V ঘন 
সেন্টিমিটার | 


তাহা হইলে বয়েল এবং চার্লসের যুক্ত সুত্রান্তদারে 288 ৮799৭ 790, 
"OBIT 278৯০ 


অথবা y= 285% 780 x 273 
290 x 760 
প্রমাণ উষ্ণতায় ও চাপে 1 ঘন সেটিমিটার হাইড্রোজেনের ওজন হইল 0'00009 গ্রাম। 


প্রমাণ উষ্ণতায় ও চাপে 974'7 ঘন CH Aba হাইডোজেনের ওজন হইবে 
274'7 x 000009 গ্রাম = 00247 গ্রাম। 


ঘন সেন্টিমিটার = 274'7 ঘন সেন্টিমিটার | 


অতএব 010947 গ্রাম হাইড্রোজেন 0'294 গ্রাম ধাতু দ্বার! প্রতিস্থাপিত হয়। 


ধাতুটির ুসযান্চ-08247-9'0 f 

(2) By dissolving 0'218 gram of magnesium in hydrochloric 
acid, 218'2 c.c. moist hydrogen at 17°C and 7545 mm. pressure 
were collected. Calculate the equivalent weight of . Magnesium, 
( Aqueous tension at 17°C is 14°4 mm.) 

এখানে SF হাইড্রোজেনের চাপ =( 7545-144) অথবা 740'1 মিলিমিটার 
পারদের চাপ। 

ধরা যাউক প্রমাণ উষ্ণতায় ও চাপে উৎপন্ন we হাইড্রোজেনের আয়তন হইবে 


y ঘন সেন্টিমিটার I 
বয়েল ও চার্লসের যুক্ত সুত্রান্রসারে 


9199 x ৭40] _ V x 760 
972 +17 273 +0 


y= 2182 X 1401 * 278 ঘন সেন্টিমিটার = 200 ঘন সেটিমিটার। 
760 x 290 


তুল্যাঙ্কভার ২১ 


এক্ষণে প্রমাণ উষ্ণতার ও চাপে 1 ঘন সেন্টিমিটার হাইড্রোজেনের ওজন হইল 


0:00009 গ্রাম । 
প্রমাণ উষ্ণতায় ও চাপে 900 > » গা 
209 %0:00009 গ্রাম = 00159 গ্রাম | 
“918 
ংজ্ঞাগসারে গ্যাগনেপিয়ামের তুল্যাঙ্ক = 118 =12"11 | 


(3) On converting 1'303 grams ofa metal into its oxide, 1'628 
grams of the oxide were obtained. Calculate the equivalent weight 
of the metal, 

ধাতুটির অক্সাইডের ওজন = 1698 গ্রাম, 
ও ধাতুটির ওজন = 1'308 ATA | 
1308 গ্রাম ধাতুর সহিত সংযুক্ত অক্সিজেনের ওভন-08গ গ্রাম। 
অতএব সংজ্ঞান্গপারে ৪ গ্রাম অক্সিজেনের সহিত সংযুক্ত ধাতুর era হইবে উহার 
yan | 


1808 x 8 _ 


2'71 
0°32 Bair 


ধাতুটির তুল্যাঙ্ক = 


(4) 0°639 gram of silver was dissolved in nitric acid. To that 
nitric acid solution of silver, hydrochloric acid was added so as to 
convert all the silver into silver chloride. Silver chloride formed in 
this way was filtered, washed, dried and weighed, and its weight 
was found to be 0°8493 gram. Calculate the equivalent weight 
of silver. 
উৎপন্ন সিলভার ক্লোরীইডের ওজন = 0'8493 গ্রাম 

ও সিলভারের ওজন =0'689 গ্রাম 
0'639 গ্রাম সিলভারের সহিত সংযুক্ত ক্লোরিণের ওজন = 0'2103 ATT | 


এক্ষণে সংজ্ঞানুদারে সিলভারের যে ওজন 35'5 গ্রাম ক্লোরিণের সহিত সংযুক্ত হয় 
তাহাই Gata Gat | 


দিলভারের gosta = 689 * ৭55 L 10787 


0°2108 


(5) A chloride of an eloment contains 38'LL per cent of 
chlorine. Calculate the equivalent weight of the element. 


T., West Bengal % 
B.C.E R 5 -3 সি হু ev sp SS 
৪1০...) o Library D 
T এ ৮1774, p: ও (৩ gn, 2 


২২ রসায়নের গোড়ার কথা 


যেহেতু মৌলের ক্লোরাইডে শতঙ্করা 38:11 ভাগ ক্লোরিণ আছে, অতএব Be 
ক্লোরাইডে মৌলটি শতকরা ( 100-8811 ) ভাগ বা 61-89 ভাগ বর্তমান | 
অতএব 3911 ভাগ ক্লোরিণের সহিত 61:59 ভাগ মৌল সংযুক্ত হইয়া ক্লোরাইড 
উৎপন্ন হয়। 
saagaa 855 ভাগ ক্লোরিণের সহিত সংযুক্ত যৌলটির পরিমাণ হইল 


তাহার তুল্যাঙ্ক, এবং তাহা হইল = (889 x 85'5 অথবা 57°65 | 

(6) On adding silver nitrate solution in excess to a solution 
containing 1 gram of potassium chloride, 
1'926 grams were obtained. 
108 and that of chlorine 35'5 


silver chloride weighing 
If the equivalent weight of silver be 
» calculate the equivalent weight of 


potassium, 
সিলভার ক্লোরাইডের আণবিক সংকেত হইল AgCl এবং তাহার আণবিক ওজন 
হইল (108+85) অথবা 14851 অতএব 1485 গ্রাম সিলভার ক্লোরাইডে 


855 গ্রাম ক্লোরিণ আছে। BEM 1926 গ্রাম সিলভার ক্লোরাইডে 


135 গ্রাম অথবা 04765 গ্রাম ক্লোরিণ আছে। এই cathe সম্পূর্ণরূপে 
1 গ্রাম পটাসিয়াম ক্লোরাইড হইতে আদিয়াছে। 

ক্লোরাইডে 04765 গ্রাম ক্লোরিণ (1-0:4705) বা 
সহিত সংযুক্ত হইয়া আছে। 


= 0'5235 x 35°5 
04765 


1926 x 85°5 


অতএব 1 গ্রাম পটাপিয়াম 
05235 গ্রাম পটাসিয়ামের 
asak সংজ্ঞাহ্সারে পটাসিয়ামের Pane 
=39°001 | 


(7) 0'3 gram of zine displaces 1 gram of Silver from a solution of 
silver nitrate, If the equivalent weight of zine be 32°5, calculate the 
equivalent weight of silver. 


o's গ্রাম জিঙ্ক সিলভার নাইট্রেটের দ্রবণ হইতে 1 গ্রাম সিলভার প্রতিস্থাপিত করে i 


1 

oe এ পাম » S 03 ” ” » A 
1x325 

SPT A ” Try a? » n | 


তলাই_ 3০5 _ 82 ; 
অতএব mataa সিলভারের তুল্যাঙ্ক= 5 = 2 108 331 


তুল্যাঙ্কভার ২৩ 


(8) One gram of calcium chloride (anhydrous ) was dissolved 
in water and then treated with a solution of sodium sulphate. The 
weight of calcium sulphate produced by complete precipitation was 
found to be 1°225 grams. What is the equivalent weight of 
calcium ? (Equivalent weight of chlorine is 965 and that of sulphate 
radical is 48. ) 

ক্যালসিয়াম ক্লোরাইডের ওজন _1'000 | 

ক্যালসিয়াম সলফেটের ওজন 1'225 

যদি ক্যালসিয়ামের তুল্যাঙ্ক % ধরা যায়, তবে তুল্যাঙ্ক অন্থপাতজ্ছত্র ( Law of 
Equivalent proportions, এই পুস্তকের ছিতীয় ভাগ পৃঃ ২৩ দ্রষ্টব্য ) অনুসারে 

+3855 ৮1000 
a+48 1225’ 
অথবা 1995 x x + 43°4875 = x + 48 
11995 *%-% =48-43°4875, 


i : 3 45195 
অথবা 0'225 x w= 45195 <. æ= == =90'06 | 
x 5 x 0225 00. 


(খ) তুল্যাস্কভার এবং পারমাণবিক ওজন 

যে কোন মৌলের পারমাণবিক ওজনের সংজ্ঞা নিয়লিখিত ছুইভাবে 
দেওয়া হয় s— ৰ 

(1) যে-কোন মৌলের পারমাণবিক ওজন বলিতে এইরূপ একটি 
সংখ্যাকে বুঝায়, যে সংখ্য! দ্বারা উক্ত মৌলের একটি পরমাণু হাইডরো- 
জেনের একটি পরমাণুর তুলনায় কত গুণ ভারী তাহা! বুঝা Ws! 


মৌলের একটি পরমাণুর ওজন 
হাইড্রোজেনের একটি পরমাণুর ওজন 


(2) যে-কোন মৌলের পারমাণবিক ওজন হুইল উক্ত মৌল হইতে 
উৎপন্ন Sofa যৌগ হয়_ভাহাদের মধ্যে উক্ত মৌলের সর্বাপেক্ষা! কম 
যে ওজন বর্তমান থাকিতে দেখা বায়। 

গ্রাম-পারমাণবিক ওজন অথবা 1 গ্রাম-পরমাধু হইল গ্রামে প্রকাশ করা 
পারমাণবিক ওজন । যেমন ম্যাগনেসিয়ামের 1 গ্রাম-পরমাণু ম্যাগনেসিয়ামের 24 
গ্রামকে বুঝায়। 


অতএব মৌলের পারমাণবিক ওজন = 


২৪ রসায়নের গোড়ার কথা 


পূর্বে উল্লিখিত হইয়াছে যে, পারমাণবিক ওজন বাহির করিতে 1 পরমাণু 
হাইডোজেনের ওজনকে প্রমাণ ধরা হইফাছে। কিন্ত তাহাতে অনেক প্রকার aafaa] 
দেখা দেওয়ার অক্সিজেনের 1 পরমাণুর ওজনকে 16-0000 প্রমাণ ধরিয়া AIII মৌলের 
পারমাণবিক ওজন স্থির করা হয়। তাহাতে হাইডোজেনের পারমাণবিক ওজন 
হয় 10081 তাই ঠিকভাবে তুল্যাঙ্কভারের সংজ্ঞা দিতে হইলে 1 গ্রাম হাইড্রোজেনের 
স্থলে 1'008 গ্রাম হাইড্রোজেন বলিতে হয়। 

এক্ষণে gaset ও পারমাণবিক ওজনের ভিতর সম্পর্ক নিয়লিখিত উপায়ে 
দেখান হয় £_ 

(i) 23 ভাগ ওজনের সোডিয়াম হাইড্রোক্রোরিক আযাসিভ হইতে 1 ভাগ ওজন 
হাইড্রোজেন প্রতিস্থাপিত করিতে পারে। 

অতএব পোডিগ্গামের তুল্যাঙ্কভার হইল 93 (সংজ্ঞান্থদারে )। 


আবার, সোডিগ্লামের পারমাণবিক ওজন হইল 23 ( 


হাইড্রোজেনের পারমাণবিক 
ওজন 1 ধরিয়া )। 


আরও জানা আছে যে 1 পরমাণু সোডিয়াম হাইড্রোক্লোরিক sie হইতে 1 
পরমাণু হাইড্রোজেন প্রতিস্থাপিত aca | 


অতএব HABIT সোডিয়ামের যোজ্যতা =1। 
সুতরাং সোডিয়ামের যোজ্যতা = 23 + 


3৯-সোডিয়ামের পারমাণবিক ওজন 
-সোডিথামের তুল্যাঙ্কভার। 


Gi) আবার 39°75 ভাগ ওজনের জিঙ্ক হাইড্রোক্লোরিক আযাসিড হইতে 1 ভাগ 
ওজনের হাইড্রোজেন প্রতিস্থাপিত করিতে পারে | 


অতএব সংজ্ঞাঙ্গদারে জিক্কের তুল্যাঙ্কভার = 3275 | 


আবার facza পারমাণবিক ওজন হইল 655, যখন হাইড্রোজেনের পারমাণবিক 
ওজন হইল 1। 


আরও জান! আছে যে, 1 পরমাণু জিঙ্ক হাইড্রোক্লোরিক AIT হইতে 9 পরমাণু 
বা] অণু হাইড্রোজেন প্রতিস্থাপিত করে। 

সুতরাং জিঙ্কের যোজ্যতা = 9 (সংজ্ঞান্সারে )। 

অতএব farsa যোগ্যতা -66'6--82%5-্জিষ্কের পারমাণবিক ওজন + জিঙ্কের 
তুল্যাস্কভার। 


তুল্যাঙ্কভাব ২৫ 

(ii) 9 ভাগ ওজনের আ্যালুমিনিরাম হাইড্রোক্লোরিক athe হইতে 1 ভাগ 
জনের হাইড্রোজেন প্রতিস্থাপিত করে। 

অতএব সংজ্ঞান্তদারে আযালুমি নিযামের তুল্যাঙ্কভার -91 

কিন্ত হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1 ধরিয়া আযালুমিনিয়ামের পারমাণবিক 
ওজন হয় 27 | 

আবার 1 পরমাণু অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরিক athe হইতে 3 পরমাণু 
হাইড্রোজেন প্রতিস্থাপিত করিতে পারে। 

অতএব সংজ্ঞানগসারে আালুমিনিয়ামের যোজ্যতা-৪। 

স্থতরাং আযালুমিনিয়ামের যোজ্যতা -97--9- আ্যালুমিনিয়ামের পারমাণবিক 
ওজন আযীলুমিনিয়ামের তুল্যাক্কভার। 

এইভাবে প্রত্যেক মৌলের ক্ষেত্রেই দেখান যাইতে পারে যে, মৌলটির যোজ্যতা 
= মৌলটির পারমাণবিক ওজন + মৌলটির তুল্যাঙ্কভার | 


অথবা, যে কোন মৌলের পারমাণবিক ওজন = সেই মৌলের তুল্যাঙ্কার x 
মৌলের GSTS! | 

অতএব যে-কোন মৌলের পারমাণবিক ওজন উহার তুল্যাঙ্কভারকে একটি অখণ্ড 
পূর্ণগংখ্যাদ্ধারা গুণ করিয়া পাওয়া যায়। এখন যে-কোন মৌলের তুল্যাস্কভার সঠিক- 
ভাবে পূর্বে উল্লিখিত প্রণালীগুলির একটি-না-একটি প্রয়োগ করিয়া নির্ধারিত করা যায়। 
তাই মৌলের পারমাণবিক ওজন তাহার সঠিকভাবে নির্ধীরিত তুল্যাঙ্ক ভারকে উহার 
যোজ্যতাদ্বারা গুণ করিয়া সঠিকভাবে পাওয়া যায়। যে-কোন মৌলের পারমাণবিক 
ওজন বলিতে উক্ত মৌলের এক পরমাণু হাইড্রোজেনের এক পরমাণুর ওজন অপেক্ষা 
কতগুণ ভারি তাহাই প্রকাশ করা VI! এইভাবে পরমাণুর ওজন প্রকাশ করিবার সময় 
হাইড্রোজেনের পরমাণুর ওজনকে একক (unit) ধরা হয়। যেমন অক্সিজেনের 
পারমাণবিক ওজন 16 বলিতে বুঝায় যে, অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেনের 


একটি পরমাণুর ওজনের তুলনায় ষোল গুণ sf | 


ভিন্ন মৌলের পরমাণুর হাইড্রোজেনের পরমাণুর সহিত যুক্ত হইবার 


আবার বি 
ক্ষমতা বিভিন্ন প্রকার। যোজ্যতার সংজ্ঞান্ুসারে আমরা জানি যে মৌলের 


যোগ্যতা যত, মৌলটির একটি পরমাণু তত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সহিত 


EK রসায়নের গোড়ার কথা 


যুক্ত হয়। বিভিন্ন মৌলের এইভাবে হাইডোজেন পরমাণুর সহিত যুক্ত 
হইবার ক্ষমতা বিভিন্ন alata) যথা, অক্সিজেনের যোজ্যতা 9; তাই অক্সিজেনের 
একটি পরমাণু হাইড্রোজেনের দুইটি পরমাণুর সহিত যুক্ত হইয়া যৌগ জল (4,0) 
গঠন করে | 


অতএব aft কোন মৌলের যোজ্যতা ধরা যায় V এবং তাহার পারমাণবিক 
ওজনকে ধরা যায় A, তাহা হইলে আমরা সংজ্ঞান্সারে জানিতে পারি যে, y সংখ্যক 
হাইড্রোজেন পরমাণু মৌলিক পদার্থ টির একটি পরমাণুর সঙ্গে যুক্ত হয়। 

এখন, V সংখ্যক হাইড্রোজেন পরমাণুর ওজন = x 1 =V, 

এবং মৌলটির একটি পরমাণুর ওজন = A | 


অতএব V ভাগ ওজনের হাইড্রোজেন A ভাগ ওজনের মৌলের সহিত যুক্ত হয়। 


1 ভাগ ওজনের হাইড্রোজেন ভাগ 


» » | 


” MOR 8 


কিন্তু একটি মৌলের যে পরিমাণ ওজন একভাগ ওজনের হাইড্রোজেনের সহিত 
যুক্ত হয়, তাহাই মৌলটির তুল্যাস্কভার। তাই মোঁলটির তুল্যাক্ষভারকে এ ধরিলে, 
=A z 
E= অথবা A=Exy, 


অথবা, পারমাণবিক ওজন -তুল্যান্কভার x যোজ্যতা। 
(গ) পারমাণবিক ওজন নির্ণয় | 


যে-কোন মৌলের পারমাণবিক ওজন নি্ধারণ করিতে 


নিয়ে উল্লিখিত উপায়গুলি 
BIAS হইয়া থাকে £__ 


(i) তুল্যাক্কভার নির্ণয় করিয়! (রাসায়নিক পদ্ধতি I 


(i) আযাভোগাড়ো প্রকল্পের প্রয়োগঘারা (যখন মৌলটির অনেকগুলি সুস্থিত 
গ্যাদীর অথবা উদ্বায়ী যৌগ পাওয়া যায়, তখন প্রযোজ্য ; ইহাকেই ক্যানিজারে। 
পদ্ধতি বলে )। 


(iii) ga এবং পেটিটের স্থত্র প্রয়োগ করিয়া (কেবলমাত্র কঠিন মৌলগুলির 
ক্ষেত্রে প্রযোজ্য )। 


(iv) “মিতদারলিসের সমাকুতি সুত্র” প্রয়োগ করিয়া এবং 


(৮) পর্যায় সারণীতে 
(Periodic Table) মৌলটির অবস্থান দেখিয়া | 


KA 


তুল্যাঙ্কভার ২৭ 

বিশেষ দ্রষ্টব্য $_ঠিকভাবে পারমাণধিক ওজন নির্ধারণ করিতে কেবল তুল্যাঙ্কভার নির্ণয় 

পদ্ধতি এবং সমাকৃতি কেলাসের বিশ্লেষণ পদ্ধতিই ব্যবহৃত হইয়া থাকে ; অন্য পদ্ধতিগুলি কেবল 
নির্ধারিত পারমাণবিক ওজন ঠিক কিনা দেখিবার জন্য ব্যবহৃত হয়। 

() তুল্যাঙ্কভার নির্ণয়ের উপর ভিত্তি করিয়া! পরীক্ষামূলকভাবে 
পারমাণবিক ওজন নির্ধারণ £_নিয্নলিখিতভাবে পদ্ধতিটি প্রয়োগ করা হইয়া 
থাকে 25 

() প্রথমতঃ, অতি সাবধানে সঠিকভাবে মৌলটির তুলযাঙ্কভার নির্ণয় 


করা হয়। 
(i) পরে হয় ডুলং ও পেটিটের সুত্র অথবা AT কোন উপরে লিখিত উপায়ে 


মোলটির মোটামুটিভাবে ( approximate ) পারমাণবিক ওজন ঠিক করা হয়। 

Gi) অতঃপর মোটামুটিভাবে নির্দারিত পারমাণবিক ওজনকে উহার সঠিকভাবে 
নির্ণীত তুল্যাঙ্কভার দিয়া ভাগ করিয়া মৌলিক পদাথটির যোজ্যতা স্থির করা হয়। 
এখন মনে রাখা প্রয়োজন যে, মৌলের যোজ্যতা সকল সময়েই একটি পূর্ণসংখ]া হয়; 
উহা কখনও ভগ্নাংশ হইতে পারে না। কিন্তু মৌলটির পারমাণবিক ওজন মোটামুটি- 
ভাবে নির্ধারিত হওয়ায় এই ভাগফলে ভগ্নাংশ থাকিতে পারে। তাই, এই 
ভগ্রাংশঘুক্ত সংখ্যার নিকটবর্তী পূর্ণ সংখ্যাকে মৌলটির যোজ্যতা ধরা হয়। 

Gv) তখন সঠিকভাবে ATE মৌলটির তুল্যাঙ্কভারকে এই যোজ্যতা-প্রকাশক 
সংখ্যা দ্বারা গুণ করিয়া উহার সঠিক পারমাণবিক ওজন স্থির করা হয়। একটি 
উদাহরণ দ্বারা বিষয়টি বুঝাইয়া দেওয়া হইল £_ 

05895 gram of a metallic element yields 07176 gram of its 
chloride. The specific heat of the element is 0°059. Calculate the 
exact atomic weight of the element. 

ডুলং এবং পেটিটের-স্থত্র (faa আলোচিত হইয়াছে ) অনুসারে জানা যায় যে 
কঠিন ধাতব পদার্থের পারমাণবিক ওজন x ধাতব মোঁলটির আপেক্ষিক তাপ- 64 


(মোটামুটিভাবে ) | 


t 6'4 \ 
অতএব ধাতব মৌলটির মোটামুটি পারমাণবিক ওজন হি 108'471 আবার, 


ধাতব মৌলটির 0:559ঠ গ্রাম (07175-08395) গ্রাম অথবা 01780 গ্রাম 
ক্লোরিণের সহিত যুক্ত হইয়া 07155 গ্রাম ক্লোরাইড উৎপন্ন করে। 


২৮ বুসায়নের গোড়ার কথা 


অতএব, ধাতব মৌলটির তুল্যাঙ্কভার = লেই x 85'5= 107 6 
অতএব, ধাতব মৌলটিব্র যোজ্যত' = 1'008 | ফোজ্য তাকে পূর্ণসংখযায় 
রূপান্তরিত করিলে উহা হয় 11 


অতএব ধাতব মৌলটির সঠিক পারমাণবিক ওজন = 1070 *1=107'61 


Gi) আাঁভোগাড়ে! প্রকল্পের প্রয়োগ দ্বার! পারমাণবিক ওজন নির্ণয় £ 
€ক্যানিজারে। পদ্ধতি )2__ 

এই পদ্ধতি দশম শ্রেণীর জন্য লিখিত “রসায়নের গোড়ার কথা” দ্বিতীয় ভাগে 
বিশদভাবে কয়েকটি উদাহরণ-দহ আলোচিত হইয়াছে .( পৃঃ ১৮৫_ ১৮৮ ) | 


(iil) ga এবং পেটিটের সূত্র প্রয়োগ করিয়! পারমাণবিক ওজন 
নিৰ্ণয় s— 


যে-কোন দ্রব্যের আপেক্ষিক তাপ ( specific heat ) বলিতে বুঝায় একটি সংখ্যা, 

যাহা দ্বারা উহার 1 গ্রামের 1° সেটিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করিতে যে পরিমাণ তাপ 

প্রয়োজন হয় তাহার সহিত জলের 1 গ্রামের 1° সেন্ট 

পরিমাণ তাপ লাগে তাহার অনুপাত প্রকাশ করে। 
আপেক্ষিক তাপ 


1 গ্রাম পদার্থের 1° সেটিগ্েড উষ্ণতা বৃদ্ধি করিতে যে পরিমাণ তাপ লাগে 


1 গ্রাম জলের 1° সেটিগ্রেড উষ্ণতা বুদ্ধ কারতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় ! 


এখন 1 গ্রাম জলের 1” দেটটিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করিতে যে পরিমাণ তাপ 


প্রয়োজন হয়, তাহাকে তাপের একক ধরা হয় এবং তাহাকে 1 sjin ( caloric ) 
AH! অতএব, 1 গ্রাম করিতে যে পরিমাণ 
হইতেই সেই পদার্থের আপেক্ষিক 
পাত বলিয়া ইহা একটি সংখ্যামাত্র ; 


গ্রড উষ্ণতা বৃদ্ধি করিতে যে 


পদার্থের 1” সেটিগ্রেড উষ্ণতা বৃদ্ধি 
তাপ ( ক্যালোরিতে প্রকাশ করিলে) লাগে, তাহা 


তাপের পরিমাণ হইয়া থাকে। দুইটি তাপের অন্তু 
ইহার কোন একক নাই। 


1819 খৃষ্টাব্দে GA এবং পেটিট বিভিন্ন কঠিন মৌলিক পদার্থ লইয়া পরীক্ষ। 
করিয়া প্রমাণ করেন £ “যে কোন কঠিন মৌলের পরমাণু তাপ ( atomic 
heat ) সকল সময়ে একই হয় এবং উহার পরিমাণ প্রায়শঃ 6:4 gq” 

ইহাই ডুলং এবং পেটিটের সূত্র (Datong and Petits Law ) নামে 
অভিহিত হয়। এই স্থব্রটি বেরিলিয়াম, বোরন, কার্বন, সিলিকন প্রভৃতি কয়েকটি 


তুল্যাঙ্কভার ২৯ 


কম পারমাণবিক ওজন-বিশিষ্ট মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তাহাও আবার 
যখন উক্ত মৌলগুলির আপেক্ষিক তাপ 100° সেটিগ্রেড উষ্ণতার ভিতর fea 
কর! হয়; কিন্তু উচ্চ উষ্ণতার উক্ত মৌলগুলির আপেক্ষিক তাপ স্থিরীরুত হইলে 
উহাদের পরমাণু-তাপ প্রায় 6'4-এর কাছাকাছিই হয়। 

মৌলের পরমাণু-তাপ বলিতে উহার পারমাণবিক ওজন এবং উহার আপেক্ষিক 
তাপের গুণফলকে বুঝায়। 

অতএব পারমাণবিক ওজন x আপেক্ষিক তাপ = 6'4 ( মোটামুটিভাবে ), 

6'4 

মৌলের আপেক্ষিক তাপ 

এই উপায়ে নির্ধারিত মৌলের পারমাণবিক ওজন সঠিক হইতে পারে না। তবে 
এইভাবে নির্ণীত মৌলের মোটামুটি (approximate ) পারমাণবিক ওজন হইতে 
মৌলিক পদার্থটির যোজ্যতা নির্ণয় কর! সম্ভব হয়। স্থতরাং মৌলটির তুল্যাঙ্কভার 
জানা থাকিলে উহাকে যোজ্যতা fazi গুণ করিলেই উহার সঠিক পারমাণবিক ওজন 


স্থির করা যায়। 

Example—O0'l gram of a metal, when acted upon by an acid, 
gives rise to 124°2 c.c. of dry hydrogen at N. T. P. The specific heat 
of the metal is 0'214. Calculate the equivalent weight and the 
exact atomic weight of the metallic element. (1 c.c. of hydrogen at 
N. গা, P. weighs 0'00009 gram.) 

প্রমাণ উষ্ণতায় ও চাপে 194 ঘন সেন্টিমিটার শুষ্ক হাইড্রোজেনের ওজন 
19412 x 0°00009 গ্রাম 

(যেহেতু প্রমাণ উষ্ণতায় ও চাপে 1 ঘন সেন্টিমিটার হাইড্রোজেনের ওজন দেওয়া 
আছে 0'00009 গ্রাম) 


অথবা মৌলের পারমাণবিক ওজন = 


=0°011178 গ্রাম | 
ংজ্ঞানুসারে ধাতুটির তু ২501 Se +-8:6 
অতএব RAAI ধাতুটির তুল্যাঙ্কভার টিজার 8:95 


ডুলং এবং পেটিটের RAATI, 


ধাতুটির মোটামুটি পারমাণবিক ওজন = oan 99°9 | 
অতএব, ধাতুটির যোজ্যতা = 72 = 8194 


৩০ রদায়নের গোড়ার কথা 


যেহেতু যোজ্যতা ভগ্নাংশ হইতে পারে না, অতএব নিকটতম পূর্ণসংখ্যা 3 হইল 
ধাতুটির প্রকৃত যোজ্যতা। 
অতএব, ধাতব মৌলটির সঠিক পারমাণবিক ওজন = 8'95 x 3 = 26°85 | 


(iv) মিতজারলিসের “সমাকুতি-ূত্র” প্রয়োগ করিয়া পারমাণবিক 
ওজন নির্ণয় :_ 

কঠিন পদার্থগুলি প্রায়ই স্কটিকারুতিবিশিষ্ট হয়' আবার অনেক সময় 
একাধিক পদার্থের স্কটিকের আক্রতি দেখিতে হুবহু একই প্রকার হয়। এই সকল 
স্কটিককে “সমাকৃতি কেলাঁস” (Isomorphous Crystals ) বলা হইয়া থাকে। 
যথা, কেলাসিত ম্যাগনেসিয়াম সলফেট (MgSO,, 78:50), কেলাসিত জিঙ্ক 
সলফেট (230, 78:0) এবং কেলাসিত ফেরান মলফেট (7930, 78,0) 
হুবহু একই আকারের হয় এবং ইহাদের কেলাসগুলিকে সমারুৃতি বিশিষ্ট 
(Isomorphous ) বল| হয়। উল্লিখিত দ্রব্যকলের কেলাসগুলি আয়তনে ছোট বড 
হইতে পারে; কিন্তু তাহাদের কোণের সংখ্যা ও অনুরূপ কোণের পরিমাপ এবং 
পৃষ্ঠতলের সংখ্যা একই হয়। অন্যান্ত সমারৃণ্তি কেলাস-বিশিষ্ট যৌগিক পদার্থের 
উদাহরণ হইল (1) পটাদিয়াম সলফেট (590) এবং পটাসিয়াম catat 
(50:05), (ii) পটাসিয়াম পারক্লোরেট (010, এবং পটাসিয়াম 
পারম্যার্ানেট (KMnO,), (ii) ফেরাস আামোনিয়াম সলফেট [(NH,),S0,, 
75904, 6750] এবং নিকেল আযাযোনিয়াম সলফেট [ (NH,).80,, NiSO,, 
67501, (iv) সাধারণ ফটকিরি বা পটাস আযালম [K,S0,, $150902)5, 
এ4750] এবং ক্রোম আযালম [15904, 025(80,)০, 24750, 


এখানে উল্লেখ করিতে হয় যে, কোন দুইটি পদার্থের কেলাসের কেবলমাত্র 
আরুতি একপ্রকার হইলেই তাহারা সমারুতি CATH হইবে তাহা নহে। যেমন, 
লবণের কেলাদ এবং ভায়মণ্ডের কেলাদ একইপ্রকার আকুতি-বিশিষ্ট ( Cubic 
crystals) হইলেও উহাদিগকে সমাকৃতি-বিশিষ্ট বলিয়া গণ্য করা হয় না। 
দুইটি পদার্থের কেলাসের ভিতর সমাক্কৃতিত্ব ছাড়া আরও দুইটি লক্ষণ মিলাইয়া 
পাইলে তবে পদার্থ ছুইটি সমাক্তি বলিয়া! গণ্য করা হয়। (i) পদার্থ দুইটির 
দ্রবণ একত্র মিশাইয়া মিশ্রিত দ্রবণকে কেলাসিত করিলে যে কেলাস পাওয়া 
যাইবে, তাহাতে উভয় পদার্থের অণু বিদ্যমান দেখা যাইবে এবং কেলাসের আকৃতি 
যেকোন একটির আক্কৃতির অনুরূপ হইবে। (i) যে কোন একটি পদার্থের সংপৃক্ত 


তুল্যাঙ্কভার ৩১ 


দ্রবণ লইয়া তাহার ভিতর অপর পদার্থ টির একটি ছোট কেলাস সুতায় বাধিয়া 
Hasan দিলে উক্ত ছোট কেলাসের উপর প্রথম পদার্থের আস্তরণ ( deposit ) 
পড়িবে এবং তাহার ফলে ছোট কেলাসটির আয়তন বৃদ্ধিপ্রাপ্ত হইবে। এইভাবে 
গঠিত কেলাসকে স্তর কেলাস বা “ওভার গ্রোথ ( overgrowth ) কেলাস” বলে। 

অতএব যে সকল যৌগিক পদার্থ (i) একই আকু তিসম্পন্ন কেলাস গঠন করে, 
(1) যাহাদের মিশ্র দ্রবণ হইতে মিশ্র কেলাপ পাওয়া যায় এবং (111) যাহাদের একটি 
ছোট কেলাসের উপর অন্যটির স্তর কেলাস বা ওভার গ্রোথ কেলাস উৎপন্ন কর! যায় 
তাহাদের সমাক্কৃতি (Isomorphous ) যৌগিক বলে এবং সেইরূপ স্ফটিকগুলিকে 
সমাকুতি স্কটিক (Isomorphous crystals) বলা হয়। এইভাবে সমাকুতিবি শিষ্ট 
স্ফটিক গঠনের ধর্মকে সমাকৃতিত্ব ( Isomorphism ) বলে। 

BVA :_এবখানে বলা প্রয়োজন যে, বিভিন্ন পদার্থের সমাকৃতি-বিশিষ্ট স্কটিকগুলির অনুরূপ 
কোণগুল একেবারে সমান নয়। অণুরূপ কোণগুলি গোনিওমিটারের ( Goniometer ) সাহায্যে 
মাপিয়! দেখ। গিয়াছে কোণগুলি মাপে সামান্য পৃথক হয়। 

নানাপ্রকার যৌগিক পদার্থের সমাক্ৃতি কেলাস বিশ্লেষণ করিয়! 1890 খৃষ্টাব্দে 
বিজ্ঞানী মিতসারলিস নিয্নলিখিত স্ুত্রটি-প্রকাশ করেন s— 

“সমান সংখ্যক পরমাণু সমভাবে সংযোজিত ZZN সমাকৃতি কেলাস 
গঠন করে। এই সকল কেলাসের আকৃতি তাহাদের উপাদানগুলির 
রাসায়নিক ধর্মের উপর নির্ভর করে না» কেবলমাত্র উহাদের ভিতর 
অবস্থিত পরমাণুগুলির সংখ্য! এবং বিন্তাসের উপর নির্ভর করে।” 

ইহাকেই মিতসারলিসের সমাকৃতি সূত্ৰ ( Mitscherlich’s Law of 
Isomorphism ) বলে। 

মিত _সারালস্‌-এর সুত্র অনুসারে বুঝা যায় যে, দুইটি সমারুতি পদার্থের অণুতে 
যে মৌলিক পদার্থ ছুইটি বিভিন্ন হইবে, তাহাদের পরমাণু সংখ্যা একই হয়। তাই 
ate পদার্থগুলির আণবিক সংকেত একই প্রকারে প্রকাশিত হয়। যেমন, 
পটাসিয়াম সলফেট ও পটাদিয়াম সেলেনেট সমারৃতি স্ফটিক উৎপন্ন করে। 
পটাসিয়াম সলফেটের আণবিক সংকেত হইল 75901 অতএব পটাসিয়াম 
সেলেনেটের আণবিক সংকেত [59904 হইতেই হইবে, কারণ সমাকৃতিত্বের ay 
পটাসিয়াম সলফেট এবং পটাপিয়াম সেলেনেটের অণুতে পরমাণুর সংখ্যা ও তাহাদের 
বিন্যাস এক হওয়া প্রয়োজন | আবার যেহেতু পটাসিয়াম সলফেটের অগুতে সলফারের 


৩২ রসায়নের গোড়ার কথা 


পরমাণু একটি আছে, সমারুতি পটাসিয়াম সেলেনেটের অণুতে সলফারের স্থলে 
অন্য যে মৌল সেলেনিয়াম আছে তাহারও একটি পরমাণুই থাকিতে হইবে | 

এই নিয়মটির সাহায্যে মৌলের পারমাণবিক ওজন স্থির কঃ! যাইতে পারে। নিয়ে 
উদ্বাহরণদ্বার উহা বুঝাইয়া দেওয়া Zea | 


Examples: (1) A sulphate of a metal is found to contain 
20°9 percent of the metal and it is found to be isomorphous with 


zine sulphate ZnSO,, TH20. Calculate the atomic weight of the 
metal. 


ধাতুটির পরমাণুর সংকেত M aa প্রকাশ করিলে উহার সলফেটের আণবিক 
সংকেত হইবে MSO., 7750, কারণ সলফেটটি ZnSO, 7850-এর সহিত 
সমারুতি। 

এক্ষণে ধাতুটির পারমাণবিক ওঞ্জন  ধরিলে উহার সলফেটের আণবিক ওজন 
হয় x+82+4x16+7x18=x+96+126=x+222; অতএব ধাতুটির 
সলফেটে ধাতুর শতকরা পরিমাণ হইবে 


৮100 
x +222 


xx 100 ‘ 
রঃ ——— =20°9 | 
এবং প্রশ্নান্থসারে, 758? 0 


অতএব x=58'65 ; অ ভএব ধাতুটির পারমাণবিক ওজন হইল 59°65 | 


(2) Potassium perchlorate (₹0109+) 
potassium permanganate. 
chlorate contains 28°2 


is isomorphous with 
On analysis isis found that potassium 
percent potassium, 25°6 percent chlorine and 
the rest oxygen; potassium permanganate contains 24°7 percent. 
potassium, 9418. percent manganese and the rest oxygen. From the 
above results calculate the atomic weight of manganese, (Atomic 
weight of chlorine = 955), 


মিতদারলিসের সমাক্কতি zagaa পটাসিয়াম পারম্যা্লানেটের আ পারি 
ংকেত হইবে KMnO,! এক্ষণে পটাসিয়াম পারক্লোরেটে এবং পটাপিয়াম 
পারম্যা্ানেটে একই পরিমাণ পটাপিয়ামের সহিত ক্লোরিণ এবং ম্যাঙ্গানিজের যে 
যে ওজন সংযুক্ত থাকিবে সেই সেই ওজনের IRNS উহাদের পারমাণবিক ওজনের 
অনুপাতের সহিত সমান হইবে। 


তুল্যাঙ্কভার রি wo 
এখন বিশ্লেষণের ফল হইতে জানা যায় যে, পটাসিয়াম পারক্লোরেটে ৪56 ভাগ 
ওজনের ক্লোরিণের সহিত 982 ভাগ ওজনের পটাসিয়াম সংযুক্ত আছে। অতএব, 


1 ভাগ ওজনের পটাসিয়ামের IRS 5 a 6 £ ভাগ ওজন ক্লোরিণ সংযুক্ত আছে, এবং 


94'7 ভাগ ওজনের পটা সয়ামের সহিত se 6 94'7 ভাগ অথবা 924 ভাগ ওজন 
ক্লোরিণ সংযুক্ত আছে। 
24"? ভাগ ওজনের পটাসিয়ামের সহিত 


ম্যাঙ্গানিজের পারমাণবিক ওজন সংযুক্ত ম্যাঙ্গানিজের ওভন 
ক্লোরিণের পারমাণবিক ওজন Ge ওজনের পটানয়ামের সাহত সংযুক্ত 


ক্লোরিণের ওজন 
ম্যাঙ্গানিজের পারমাণবিক esq _ 34°8 


অতএব 


অথবা, লাল =, 
35°5 9914 
অতএব ম্যাঙ্গানিজের পারমাণবিক ওজন 349১3 
=55'15 
(ক) পর্যায় সারণী (Periodic Table) হুইতে পারমাণবিক ওজন 


নির্ণয় :— 

পর্ধীয়-সারপীতে যে-কোন মৌলের অবস্থান হইতে তাহার চারিদিকের চারিটি 
মৌলের পারমাণবিক ওজন যোগ করিয়া চার দিয়া ভাগ করিলে মৌলটির পারমাণবিক 
ega মোটামুটিভাবে ATSR যায়। 

উদ্দাহরনম্বর্ূপ সেলেনিয়ামের পারমাণবিক ওজন নির্ধারণে পর্যায়-দারণী দেখিয়! 
পাওয়া যায় উহার চারিদিকের চারিটি মৌল হইল আর্সেনিক (As, পারমাণবিক 
ওজন 749), ক্রোমিন (Br, পারমাণবিক ওজন ৭99), সালফার (৪, পারমাণবিক 
ওজন 8906) এবং টেলিউরিয়াম ( Te, পারমাণবিক ওজন 127°6 ) | 

অতএব সেলেনিয়ামের পারমাণবিক ওজন মোটামুটিভাবে হইবে 


149 + 19'9 + 820° +1976 অথবা 2177, অথবা 78°61, 


সেলেনিয়ামের প্রকৃত পারমাণবিক ওজন হইল 79'2 | 
ag: পধায়-সারণী বিষয়ে পরিশিষ্ট আলোচনা করা হইয়াছে। 


: হল) 


৩৪ রসায়নের গোড়ার কথা 


Questions 

1. What is meant by equivalent weight of a metal? 0'212 gm. of magnesium 

were dissolved in hydrochloric acid and the volume of hydrogen collected over 
water at 16°C and 750mm. was 2135 c.c. Calculate the equivalent weight of 
magnesium. (Aqueous tension at 16°C=13'5 mm). [Ans, 121] 
>i কোনও ধাতুর তুল্যাঙ্কভার বলিতে কি বুঝায়? ম্যাগনেনিয়াম ধাতুর ০'২১২ গ্রাম 
হাইড্রোক্লোরিক আযাপিডে দ্রাবিত করিলে ১৬০.১ট্িখ্েড উষ্ণতায় এবং ৭৫০ মিলিমিটার পারদের চাপে 
২১৩ ঘন সেন্টিমিটার হাইড্রোজেন গ্যান উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম ধাতুর তুল্যাঙ্কভার নির্ণয় কর। 
(১৬০ সেন্টিশ্রেড উষ্ণতায় জলীয় বাপ্পের চাপ =১৩'৫ মিলিমিটার পারদের চাপ)। [উত্তর 2১৭১] 
2. Describe an experiment with calculations invoived for the determination 

of the equivalent weight of zinc. A sample of zinc weighing 0'2023 gm. was 
treated with excess of sulphuric acid, the hydrogen liberated being collected over 


water at 26°5°C. and pressure of 1 atmosphere. The gram-equivalent weight of zine 


is 32°7 g. Calculate the theoretical volume of dry hydrogen obtainable at the 
given temperature and pressure, 


(1 atmosphere=760 mm. of mercury pressure, 
aqueous tension at 26° 


5°O=25°75 mm. of mercury pressure) [Ans. 78'7c,¢,] 
২। fares তুল্যাঙ্কভার নির্ণয়ের পদ্ধতি গণনাসহ adal কর । জিঙ্ক ধাতুর একটি নদুনার ০*২০২৩ 
গ্রাম অধিক পরিমাণ সলফিউরিক আাগিড দ্বার! দ্রাবিত করিয়া যে হাইড্রোজেন উৎপন্ন হয়, তাহা 
২৬৫০ সেন্টিগ্রেড উষ্ণতায় এবং বারুচাপের সমান চাপে সংগ্রহ কর! হইল। যদি জিঙ্কের গরাম-তুল্যাঙ্ক 
৩২'৭ গ্রাম হয়, তবে উৎপন্ন শুদ্ধ হাইড্রোজেনের আয়তন কত হইবে ? (বায়ু চাপ- ৭৬০ মিলিমিটার 
পারদের চাপ; ২৬৫% সেণ্টিগ্রেড উষ্ণতায় সংপৃক্ত জলীয় বাণ্পের চাপ ২৫৭৫ মিলিমিটার পারদের 
চাপ)! [উত্তর 2 ৭৮৭ ঘন সেন্টিমিটার ] 

8. 100 gms, of Mg combine with 656 gms. of Oxygen. 8 gms. of Oxygen com- 
bine with 1 gm, of Hydrogen. Find the equivalent wt. of Mg, [Ans, 12°19] 


৩। ১০০ গ্রাম ম্যাগনেপিয়াম ৬৫৬ গাম অক্সিজেনের সহিত সংযুক্ত হইয়। অক্সাইড উৎপন্ন করে। 

৮ গ্রাম অক্সিজেন > গ্রাম হাইড্রোজেনের সহিত সংঘুক্ত হইয়া জল উৎপাদন করে। ম্যাগনেসিয়ামের 
তুল্যাঙ্কভার নির্ণয় কর | E 

ভত্তুর £$ ১২১৯] 


& calculat s 
weight of aluminium. culate the OE 
ns. 9'0 gms. 
৪। ve গ্রাম আযালুমিনিয়াম ধাতুকে ss সোডার পাতলা Barta সহিত উত্তপ্ত করিলে ২০০ 
afas উষ্ণতায় এবং ৭৪ মিলিমিটার পারদের চাপে eea লিটার হাইড্রোজেন 


পারদের উপর সংগ্রহ 

করা নার। ইবাছইকেযারহিদিহালর পাস, 
8m. of its oxide. Calculate 
(Ans, 12°03} 


5. 02 gm. Of a metal on ignition in air gave 0'833 
the equivalent weight cf the metal. 


€শ্লাবলী ৩৫ 

e কোনও ধাতুর ০*২ গ্রাম বায়ুতে পুড়াইলে উহার ০৩৩০ খ্রাম অক্সাইড উৎপন্ন হয় ॥ 
খাতুটির ভূল্যাঞ্চভার নির্ণয় কর। [উত্তর ৪ ১২০৩] 
6. A current of dry hy?rogen was passed over 2'214 gms. of heated copper 


oxide and the metal obtained on reduction weighed 1°7685 gms. Calculate the 


equivalent weight of copper. [Ans. 31'8] 


৬। ২২১৪ গ্রাম উত্তপ্ত কপার অল্পাইডের উপর দিয়! wes ইড়োজেন গ্যাস চালনা করিলে 
১৭৬৮৫ গ্রাম ধাতব কপার উৎপন্ন হয়। কপারের তুল্যাঙ্কভার নির্ণয় কর । [উত্তর 2 ৩১৮] 
7. Explain what you understand by the combining weight of an element. Is 


it constant for a particular element ? 
s two chlorides containing 344% and 44% of Iron. Can you deduce 


Iron form 
[Ans. 18°62 ; 27°89] 


the equiva'ent weight of Iron ? 


৭1 কোনও মৌলের তুলটাঙ্কভার বলিতে কি বোঝায় তাহ ব্যাখ্য' করিরা বুঝাইয়া দাও । 


কোনও একটি মে'লের পক্ষে ইহ কি নিত্য সংখ্য! ? 

আয়রণের দুইটি ক্লোরাইড উৎপাদন কর! Wa, তাহার একটিতে শতকরা ৩৪৪ ভাগ আয়রণ 
এবং অন্যটিতে শতকরা ৪৪ ভাগ আয়রণ থাকে | এই ফলছুইটি হইতে কি আয়রণের তুল্যাঙ্কভার 
নির্ণয় করা যায়? [উত্তর 2 ১৮৬২; ২৭৮৯] 


8. On analysing a metallic chlorid> the following results were obtained , 

Chlorine—47'°65% » metal 52°35%. Calculate the equivalent weight of the metal. 

[Ans. 38°99] 

কোনও ধাতুর ক্রোরাইডকে বিশ্লেষিত করিয়। নিম্নলিখিতরূপ ফল পাওয়া গেল £ ক্লোরিণ__ 
ধাতু-শতকরা ৫২ ৩০ ভাগ  ধাতুটির তুল্যাঙ্কভার নির্নয় কর। 

[উত্তরঃ ৩৮৯৯] 


9, 149 grams of potassium chloride gave 287 grams of silver chloride. 
quivalent weight of potassium. (O.U. 1943) [Ans. 39] 


vi 


শতকরা! 80t ভাগ, 


Calculate the e 
ন। ১:৪৯ গ্রাম পটাসিয়াম ক্লোরাইড হইতে ২৮৭ গ্রাম সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়। 
পটংপিয়ামের তুল্যাঙ্কভার এই ফল হইতে নির্ণয় pal ( ক. বি. ৯৯৪৩) [উত্তর 2 ৩৯] 
10. The chloride of an element was converted quantitatively*into the corres- 


ponding oxide, and the following results were obtained : 0'2670 gram of the chloride 


gave 01020 gram of the oxide, Calculate the equivalent weight of the element. 
[Ans. 9] 


১০। কোনও মে'লের ক্লোরাইডকে সম্পূর্ণরূপে অক্সাইডে পরিবতিত করিয়া নিযললিখিতরূপ ফল 
পাওয়া গেল £ ০২৬৭০ গ্রাম ক্লোরাইড হইতে esere গ্রাম অক্সাইড উৎপন্ন হয়। মৌলটির তুল্যাঙ্ক- 
ভার নির্ণয় কর। [উত্তরঃ =] 


11. (a) What is meant by the equivalent weight of an element? How is it 


related to its atomic weight ? 


৩৬ রসায়নের গোড়ার FAI 


(b) 90 gms. of lead were completely converted into its oxide which weighed 
21544 gms. What is the equivalent weight of leai? [Ans. 103°6] 
(c) On heating 08567 gm. of copper oxide in a current of hydrogen the 
resultant copper weighei 0°6812 gm. What is the equivalent weight of copper ? 
‘Ans, 31°74] 
(West Bengal Board of Higher Se:ondary Examination 51960) 


১৯। কে) কোনও মৌলের তুল্যাঙ্কভার বলিতে কি বুঝায়? ইহার সহিত মৌলের পারমাণবিক 
ওজনের সম্পর্ক কি? 

G) ve গ্রাম লেডকে সম্পূর্ণরূপে উহার অক্সাইডে পরিণত করিলে অন্সাইডের ওজন হয় 

২১৫৪৪ গ্রাম । লেডের তুল্যাঙ্কভার কত? [উত্তর £ ১:৩৬ ] 

(গ) ০৮৫৬৭ গ্রাম কপার অল্পাইডকে উত্তপ্ত wheal হাইড্রোজেন গ্যাস দ্বার! বিজারিত 

করিলে ০:৬৮৪২ গ্রাম কপার পাওয়| যায়। কপারের gosta কত? [উত্তর 3 ৩১৭৪] 


( পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যৎ। ৯৯৬০ ) 


gram of a metal when dissolved in hydrochloric 
gen ata temperature of 22০0 and a pressure of 750 
ific heat of the metal was found to be 0'152. Calculate 
the chemical equivalent an1 the exact atomic weight of the element. (0.U. 1934) 


[Ans. 20°16 ; 40'932] 

১২। একটি পরীক্ষার দেখা গেল যে, ০৪৯ গ্রাম একটি ধাতুকে হাইড্রোক্লোরিক আযামিড দ্বার! 
দ্রাবিত করিলে ২২০ সেণ্টিগ্রেড উষ্ণতায় এবং ৭৫০ মিলিমিটার পারদের চাপে ২৯৫ ঘন সেন্টিমিটার we 
হাইড্রোজেন উৎপন্ন হ্য়। ধাতুটির আপেক্ষিক তাপ পরীক্ষায় CHA গেল ০*১৫২। ধাতুটির রাসায়নিক 
তুল্যাঙ্ক এবং সঠিক পারমাণবিক ওজন নির্ণয় কর | (ক. বি. ১৯৩৪) [ উত্তর 2 ২০ ১৬; ৪০৩২ ] 

18. An oxide of a metal Contains 30% oxygen. Its chloride contains. 
65'5% chlorine. 100 ০.০. of vapour of the chloride at N. 
The specific heat of the metal is 0114. What are its eq 
and the formula of the chloride? 

১৩। একটি ধাতুর অক্সাইডে শতকরা ০ ভাগ অক্সিজেন আ 
৬৫৫ ভাগ ক্লোরিণ আছে। ক্লোরাইডের ১০০ ঘন সেন্টিমিটার atr 
০'৭২গ্রাম। ধা$টির আপেক্ষিক তাপ হইল 
ক্লোরাইডের আণবিক সংকেত নির্ণয় কর। 


12. In an experiment 049 
acid gave 295 ০.০. of dry hydro; 
mm. of mercury. The speai 


uivalent wb, at. wt. 
[Ans. 18°69 ; 56-01 ; 21015] 
ছে। ইহার ক্লোরাইডে শতকর! 
র (প্রমাণ উষ্ণতায় ও চাপে) ওজন 
*'১১৪। থাতুটির তুল্যাস্কভার, পারমাণবিক ওজন এবং 
[উত্তরঃ sere 5 ৫৬:০১, MOI, ] 
14, Define atomic weight of an element, 


i 3 Describe the methods for the 
determination of atomic weights of elements, 


1'112 gms. of aluminium forms 2'109 gms. of its oxide, 
metal forms a double salt with potassium sulphate which i 
chrome alum 05904, Crs(SO,)s, 24H,0. The atomi 
What is the atomic weight of aluminium ? 


The sulphate of the 
8 isomorphous with 
© weight of chromium is 52. 


[Ans, 26°76) 


প্রশ্নাবলী ৩৭ 


১৪। মৌলের পারমাণবিক ওজনের asl faal মোঁলগুলির পারমাণবিক ওজন নির্ণয়ের 
পদ্ধতিগুলি বৰ্ণনা কর 1 
ssx গ্রাম আলুমিনিয়াম হইতে ২'১০৯ গ্রাম উহার অক্সাইড পাওয়া TH! ইহার সলফেট 
পটাপিয়াম সলফেটের সহিত যুগ্ম লবণ উৎসাদন করে এবং উক্ত Wy লবণের কেলাস ক্রোম আযালম 
05305, Cro(SO,)s, 24H30-এর সহিত সমাকৃতি। ক্রোমিয়ামের পারমাণবিক ওজন cere হইলে 
আযালুমিনিয়ামের পারমাণবিক ওজন কত? [উত্তরঃ wee] 
15 State Dulong and Petit’s Law and state its importance in chemistry. 
The chloride of a metal was found to contain 47'22% of the metal. Its spesific 
heat is 0'094. What is its exact atomic weight ? [Ans. 63°52] 
১₹। ডুলং এবং পেটিটের সুত্র উল্লেখ কর এবং রদায়নে ইহার উপযোগিতা বর্ণনা কর। একটি 
খাতুর ক্লোরাইডে ASFA ৪৭'২২ ভাগ ধাতু অ'ছে। ধাতুটির আপেক্ষিক তাপ হইল ovens | ধাতুটির 
=ঠিক পারমাণবিক ওজন কত? [উত্তরঃ He] 
16. Whatis meant by the term “equivalent weight’’? What relation does 
-it bear to the ato nio weight ? 
0'109 gm. of a metal was dissolved in dilute acid and the hydrogen liberated 
was exploded with 27:84 c.c. of dry oxygen at 27°C and 750mm. The residual 


hydrogen at the same temperature and pressure measured also 27°84 c.s. Calculate 
the equivalent weight of the metal. (C.U.,I.So., 1960) [Ans, 16:1) 


১৬। মোঁলের “তুল্যাঙ্কভার” বলিতে কি বুঝায়? তুল্যাঙ্কভ!রের সহিত পারমাণবিক ওজনের 
সম্পর্ক কিরূপ ? 
একটি ধাতুর ০১০৯ গ্রাম পাতল! tars দ্রবীভূত করিয়া যে পরিমাণ হাইড্রোজেন গ্যাস TES 
হইল তাহার সহিত ২৭০ মেণ্টিগ্রেড উষ্ণতায় এবং ৭৫* মিলিমিটার পারদের চাপে ২৭৮৪ ঘন সেন্টি- 
মিটার অক্সিজেন মিশাইয়। বিস্ফোরণ সংঘটিত করা হইল। তাহার প্র যে পরিমাণ হাইড্রোজেন 
অবশিষ্ট থাকিল তাহাকে ২৭০ সেণ্টিগ্রেড উষ্ণতায় এবং ৭৫০ মিলিমিটার পারদের চাপে মাপিয়া দেখা 
গেল যে, উহার আয় তন ২৭৮৪ ঘন ABABA agia তুল্যাঙ্কভার নির্ণয় কর | 
(ক. বি. ১৯৬ ) [উত্তর £ ১৬১] 
17. What is isomorphism? State Mitscherlich’s law of isomorphism and 


discuss its applications. 
The sulphate of a metal is found to contain 20'9% of the metal and is isomor- 


phous with MgSO,, 7H,0. Calculate tha atomic weight of the metal. 
[Ans, 58°7] 


১৭। মমাকৃতিত্ব কি? মিতপারলিসের সমাকৃতি-হুত্র উল্লেখ কর এবং ইহার প্রয়োগ সম্বন্ধে 


আলোচনা কর। 
একটি ধাতুর সলফেটে শতকর 
zag ধাতুটির পারমাণবিক ওজন নির্ণয় কর। [উত্তর £ 


1 gore ভাগ ধাতু আছে এবং উহা! 38994, 170-এর সহিত 
৫৮৭ i} 


৩৮ রসায়নের গোডার কথা 


18. In an experiment itis found that 0346 gm. of zinc displaces 0'336 gm. 
of copper from as lution of copper sulphate. If the equivalent weight of copper 
be 31:8, what is the equivalent weight of zinc ? If the valency of zinc be the 
same as that of copper in copper sulphate, what is the atomic weight of zinc? 


[Ans. 327 ; 65°4] 

১৮। একটি পরীক্ষ য় দেখা গেল যে ০*৩৪৬ গ্রাম জিঙ্ক কপার সলফেটের দ্রবণ হইতে *'৩৩৬ গ্রাম 
কপার প্রতি্াপিত করে। যদি কশারের তুল্যাস্ক ৩১-৮ হয়, তবে জিঙ্কের Garis কত? যদি জিঙ্কের 
যোজাত! কপার সলফেটে কপারের যোজ্যত*র সমান হয়, তাহা হইলে জিঙ্কের পারমাণবিক ওজন 
কত? [উত্তর 2 ৩২৭; ৬০৪] 
19. The chloride of a metal M is found to contain 20 2 per cent of the metal. 

The specific heat of the metal is 0'224. What isthe azcurate atomic weight of 


the metal? Ifthe vapour density of the chloride be 4'632 (air=1!, what is its 
molecular formula? (01=85°5) [Ans 26'958 ; 11015] 


১৯। একটি ধাতুর (M) ক্লোরাইডে শতকরা ২*'২ ভাগ ধাতু আছে। ধাতুটির আপেক্ষিক তাপ 
হইল ০*২২৪। ধাডুটির সঠিক পারমাণবিক ওজন কত? যদ ধাতুটির ক্লোরাইডের aAa ঘনত্ব 
৪*৬৩২ (বায়ু-১) হয়, তাহ! হলে উহার অ'ণবিক সংকেত কি হইবে? (০/-৩২*৫)। 


[ত্তর £ ২৬৯৫৮ 11018 ] 


20. Describe an experiment for the determination of equivalent weight of 


zine by displacement of hydrogen from an acid, Indicate the method of calculation 
from experimental data. 


[W. B. Board of Higher Secondary Examination, 1961]. 
২:। হাইড্রোজেন প্রতিস্থাপন দ্বার fares তুল্য স্কভার নির্ণয়ের feag পরীক্ষামূলকভাবে বর্ণনা 
কর। পণীক্ষার ফল হইতে কিভাবে তুল্য স্কভার গণন। করা হর Stel দেখাও | [মধ্যশিক্ষাপর্ষৎ, ১৯৬১] 


21, Explain the difference between equivalent weight and atomis weight of 


an element. Under what condition have they the same value? Give two 
iliustrati-ns. 


Calculate the equivalent weight of a metal from the following experimental 
data :— 

First weight of the weighing bottle+ motal...... 12°9580 gm. 

Sex nd weight, a‘ter taking out a portion of the metal...... 12°9070 gm. 


Total volume of hydrogen evolved by dissolving the metal taken out in dilute 
acid (after drying)...19 55 ml 


Pressure of hydrogen, when the volume was noted 
Temperature of the gas ..... 957০0. 
One millilitre ( ml. ) of dry hy iro jen at N.T.P. weighs 0:000089 gm. 
[ Ans.—32°7 1 
[ W.B.H.S. Science, 1963 ] 


ses T50 mm. 


প্রশ্নাবলী ta 


২১। gzs ও পারমাণবিক ওজনের ভিতর aides বিশদভাবে বুঝাইয়া দাও। কোন্‌ 
অবস্থায় দুইটির একই ওজন হয়? দুইটি উদাহরণ দ'ও। 

নিক্নলিখিত পরীক্ষামূলক অস্কগুলি হইতে একটি ধাতুর তুল্যাঙ্কভার নির্ণয় কর £_ 

ধাতুযুক্ত ওজন করিবার বোতল+ ধাতুর ওজন ১২৯৫৮০ গ্রাম ; কিছু ধাতু বাহির করিয়া লইবার 
পর ধাতুযুক্ত ear করিবার বোতল+ ধাতুর CIT ১২৯০৭৯ গ্রাম 5 ধাতুটিকে আযাসিডে গলানর 
ফলে উৎপঃ স্কাইড্রোজেনের সমগ্র আয়তন ( GF অবস্থায়) saree নি.লি., যখন হাইড্োজেনের 
আয়তন পরিমাপ করা হইল, তখন ক্কার হাইড্রেজেনের চাপ-_-৭৫০ মি.মি.। হাইড্রোজেনের উষ্ণতা 


১-২৭০ সে. । এক মিলিলিটার ( মি.লি. ) হাইড্রোজেনের প্রমাণ উষ্ণতায় ও চাপে ওজন হইল 


০*০০০০৮৯ গ্রাম | [ মধ্যশিক্ষা পর্ষৎ, ১৯৬৩ ] 


22. (a) Starting from pure metalli» copper, how would you determine its 
equivalent weight ? Give experimental details and method of calsulation. 


(b) 039৭5 gm. of copper oxide was heated in a current of pure and dry 
hydrogen till completely reduced and the gaseous product was passed through 2 
tube containing fused calcium chloride previously weighed. The gain in weight of 


the latter was 009 gm. Calculats the equivalent weight of copper. 
[ Atomic wt. of Cu=63% ] 


(c) The weight of copper deposited from a solution of copper sulphate by & 
uniform current of 0'25 ampere f-wing for one hour is 0'295 gm. Find the 
equivalent weight of copper. 

RE Faraday =96500 soulombs J. 
[ Ans.—(b) 31°75 ; (c) 81°63] 
{ W. B. H. S. Science, 1:64 ] 

২২। (ক) বিশুদ্ধ ধাতব কপার লইয়। কিভাবে কপারের তুল্যান্কভার fata করিবে? 

পরীক্ষার সঠিক বর্ণন| দাও এবং গণনার কোঁশল দেখাও | 

(খ) ge হাইড্রোজেনের শ্রে'তের ভিতর ০৩৯৭৫ গ্রাম কপার অল্সাইডকে উত্তপ্ত করিয়া 
মম্পূর্ণভ'বে তাহাকে বিজারিত করা হইল এবং যে ব'ল্পীয় পদার্থ উৎপন্ন হইল তাহাকে 
লগিয়াম ক্লোরাইডযুক্ত নলের ভিতর দিয়। চ'লনা কর! হইল। এই প্রকারে 


একটি গলিত ক্য 
গ্রাম দ্বার! বুদ্ধি প্রাপ্ত হইল। কপারের তুল্যাঙ্কভার 


ক্যালসিয়াম ক্লোরাইডযুক্ত নলের ওজন ০০৯ 
নির্ণয় কর। ( কপারের পারমাণবিক ওজন -৬৩'৫ ) 
(গ) কপার সলফেটের দ্রবণের ভিতর দিয়া ০+২৫ আগল্পিয়ার RATE চালনা করিয়া 


০,২৯৫ গ্রাম কপার উৎপন্ন হৃষ্টল। কপারের তুল্যাস্কভার নির্ণয় কর। 


একবণ্টায় 
(১ ফ্যারাডে-৯৬৫০০ কুলম্ব ) 
98. (a) An oxide of a metal contains 52 91% of the metal. Calculate its 
aimi ape ses 3'225 gm. of silver from & solution of silver 


gm. of a metal disple 
t weight of the metal. 


[ At. weight of Ag 


(b) 0'362 E 
nitrate. Calou'ate the ফাযিল an =107'88 and its yalency=1 ] 


৪০ রদায়নের গোড়ার কথা 


(০) 16182 gm. of pure metallic silver, when dissolved in nitric acid-and treated 
with slight excess of hyirozhloric acid, produces 21501 gm. of silver chloride. 
Calculate the equivalent weight of silver. Equivalent weight of chlorine is 35°46. 

[ Ans.—(a) 8'991, (b) 12°11, (c) 1078 ] 
[ W. B. H. S. Sciense, 1965 ] 


32, (ক) একটি ধাতুর অক্সাইডে ৫২:৯১% ধাতু বিদ্যম:ন ধাতুটির তুস্যাঙ্গভার নির্ণয় 
কর। 

(খ) একটি ধাতুর **৩৬২ গ্রাম সিলভার নাইন্রেটের দ্রবণ হইতে oe গ্র'ম নিলতার 

প্রতিগ্থাপিত করে। ধাতুটির তুল্যাঙ্কভার নির্ণয় কর ! [ Gastar পারমাণবিক ওজন = 

১০৭৮৮ এবং ইহার যোজ্যতা-১ ] 

গে) ৯৬৯৮২ গ্রাম বিশুদ্ধ ধাতব দিলভারকে নাইট্রিক আযাসিডে wes করিয়া দ্রবণে 

একটু সধিক পরিমাণে হাইড্রোক্রোরিক অঠানিড যোগ কর! হইল। 

ক্লোরাইড উৎপন্ন হইল। fasias তুল্যাঙ্কভার নির্ণয় wz | 


৩৫৪৬ | 


২১৫০১ গ্রাম সিলভার 
ক্লোরিপের তুল্যাঙ্কভার হইল 
[উত্তর £ (ক) ৮৯৯৯, হে) ১২৯১, গে) sore ] 

24. Define “19001581006 weight’’ and atomic weight of an element. How are 
they related? O'1 gm. of a metal completely dissolved in dilute sulphuric acid 


liberating 34°26 ml. of dry hydrogen at N.T.P. Calculate the equivalent weight of 
the metal. 


The solution 19৫6 gave on evaporation in a desiccator a white crystalline com- 
pound isomorphous with FeSO,, 7H,0. Molecular weight of the compound was 
approximately 287. Calculate the exact atomis weight of the element. 


[ Use the data: gram molecular volume of a gas is 29°4 litres at N.T.P, 
and atomic weight of sulphur is 32. ] 


[ Ans.—32'64 ; ] 
[ W. B. H. S. Scienze, 1966 ] 
২৪। ণ্তুল্যাঙ্কভার? ও পারমাণবিক ওজনের সংজ্ঞা faa | 
সম্পর্ক বিদ্যমান ? 


কোন ধাতুর o> গ্রাম পাতল! সালফিউরিক আ্যাসিডে সম্পর্ণভাবে দ্রাবিত হইয়া ৩৪'২৬ মি.লি, 
ওফ হাইড্রোজেন প্রমাণ উষ্ণতায় ও চাপে উৎপন্ন করে। ধাতুটির তুল্যাঙ্কভার fats কর। 

যে ধাতব দ্রবণ উৎপন্ন হইল তাহাকে শোষকাধারে শুষ্ক করিলে একটি সাদা কেলানিত পদার্থ 
উৎপন্ন হয় । উক্ত সাদা কেলামিত পদার্থটি FeSO, TH,0-a3 সহিত সমাকৃতি। যোঁগটির 
আণবিক ওজন প্রায় ২৮৭। ধাতুটির প্রকৃত পারমাণবিক ওজন নির্ণয় কর। 


তাহাদের ভিতর কি প্রকার 


aata Senta 
তড়িৎ-বিশ্লেষণ (Electrolysis) 

আমাদের সাধারণ অভিজ্ঞতা হইতে জানি যে, সকল বস্তুর ভিতর দিয়া তড়িং-প্রবাহ 
চলিতে পারে না। কপার, সিলভার, গোল্ড, আয়রণ প্রভৃতি ধাতব পদার্থের ভিতর 
দিয়া তড়িতপ্রবাহ চলার বিষয় জানা আছে। আতাসিড, ক্ষার বা লবণ জাতীয় 
পদার্থের জলীয় দ্রবণের ভিতর দিয়া অনায়াসে তড়িৎ পরিবাহিত হয়। যে সমস্ত 
পদার্থের ভিতর দিয়! তড়িং-প্রবাহ চালনা করা যায়, তাহাদিগকে ভড়িৎ-পরিবাঁহী 
(conductors ) বলা হয়। সাধারণ কাঠকয়লা, গন্ধক, কাঠ, চিনির জলীয় দ্রবণ 
প্রভৃতির ভিতর দিয়া কখনও তড়িৎ-প্রবাহ চালনা করা যায় না। যে সমস্ত পদার্থের 
ভিতর দিয়া তড়িৎ-প্রবাহ চালনা করা যায় না, তাহাদিগকে অপরিবাহী non- 
conductors ) বলা হইয়া থাকে | 

যে সকল পদার্থ তড়িং-পরিবহনে সমৎ, তাহাদিগকে দুইটি পর্যায়ে ভাগ করা 
যায় 2— 

(1) ধাতব পদার্থগুলি এবং গ্যাস-কাধন ও সেলেনিফাম (freas: যখন 
ইহা উজ্জল আলোদারা উদ্ভাসিত হয়) তড়িৎ-পরিবাহী ; কিন্তু ইহাদের ভিতর দিয়া 
ড়িত-প্রবাহ চালনা করিলে ইহাদের কৌন রাসায়নিক পরিবর্তন হয় ail কপারের 
তারের ভিতর দিয়াই সাধারণতঃ তড়িৎ চালনা করা হয় ; কিন্তু তাহার ফলে কপারের 
কোন রাপায়নিক পরিবর্তন সংঘটিত হয় না। 

(9) আযালিড, ক্ষার বা লবণ জাতীয় পদার্থের জলীয় Bata ভিতর দিয়া অথবা 
বিগলিত অবস্থায় ক্ষার বা লবণ জাতীয় পদার্থের ভিতর দিয়া তড়িৎপরিচালনা কালে 
পদার্ঘগুলি বিয়োজিত হয় এবং তাহার ফলে নূতন পদার্থ উৎপন্ন হয়। বাঁজেই এই 
স্থলে পদার্থগুলির রাপায়নিক পরিবর্তন ঘটিয়া থাকে | এই সকল পদার্থকে সাধারণভাবে 
ofgera (Electrolyte) নামে অভিহিত করা হয়। লবণের স্কটিকের 
ভিতর দিয়া তড়িংপ্রবাহ চালনা করা সম্ভব নয় ; কিন্তু বিগলিত অবস্থায় বা জলীয় 


mara অবস্থিত লবণের ভিতর দিয়া তড়িৎ পরিবাহিত হয় এবং তাহার ফলে api 


৪২ রসায়নের গোড়ার কথা 


বিয়োজিত হইয়া প্রথম ক্ষেত্রে ক্লোরণ ও ধাতব সোডিয়াম এবং দ্বিতীয় ক্ষেত্রে ক্লোরণ 
ও SRF সোড! এবং হাইড্রোজেন দিয়া থাকে। 
তড়িৎ প্রবাহ চালনা করিয়া পদার্থের বিয়োজনকে তড়িৎ-বিশ্লেষণ ( Electro- 
lysis) বলে। অর্ধিকাংশ স্থলেই আযাপিড, ক্ষার বা লবণের জলীয় ভ্রবণের তড়িৎ- 
বিশ্লেষণ প্রয়োজনমত করা হয়। নকল স্থলেই দ্রবণকে একটি পাত্রে রাখিয়া Seta 
দুই প্রান্তে দুইটি ধাতুনিঘিত পাত আংশিকভাবে দ্রবণে ডুবাইয়া রাখা হয়। এই 
পাতদুইটিতে কপারের তার লাগাইয়া তারছুইটিকে একটি ব্যাটারীর ধনাত্মক বা 
পজিটিভ (positive) এবং ঝণাত্মক ব। নেগেটিভ (negative ) মেরুর সহিত সংযুক্ত 
করা হয়। এই ব্যাটারী-সংযোগ স্থাপিত হওয়া মাত্র ভ্রবণের ভিতর fiti তড়িৎ 
প্রবাহিত হইয়া থাকে। এই দুইটি ধাতুর পাতকে ভড়িৎ-দ্বার ( Electrodes ) 
বলে। যে পাতটিকে ধনাত্মক মেরুর সহিত সংযুক্ত করা হয় তাহাকে আ্যানোড 
মু 5 মপর যে পাতটি angr মেরুর 
T স'হত সংযুক্ত তাহাকে ক্যাথোড (cathode ) 
বলে। বিদ্যুৎ দ্রবণের ভিতর আানোডদ্বারে 
প্রবেশ afasi ক্যাথোডদ্বার দিয়া বাহির হয় (চিত্র 
EE ARC) তড়িতপ্রবাহ দ্রবণের ভিতর দিয়া চালিত 
হংয়া মাত্রই gaga ভিতর অবস্থিত পদার্থাটর 
তড়িৎদ্বারে বিয়ো৪ন (decomposition) atas হয়। এই বিয়োজন ক্রিয়া 
কেবলমাত্র তড়িৎদ্বারের নিকটেই সংঘটিত হয়, সম্পূর্ণ দ্রবণের ভিতর হয় a | 
তড়িত্ৰার হিসাবে যে-কোন ধাতুর পাত ব্যবহার কর! যায়। 
প্রাটিনাঘ ও কপারের পাতই ত্উৎদ্বার হিসাবে ব্যবহৃত 
নিকেল, আয়রণ, গ্র্যাফাইট অথবা! গ্যান-কাবন প্র 
প্রচলন দেখা যায়। 


সাধারণতঃ 
হয়; কিন্ধ প্রয়োজনমত 
ভূতি বিছ্যুৎ-পরিবাহী বস্তরও 


তড়িৎ-বিয়োজন ( Electrolytic Dissociation ) 
পরীক্ষাদ্বারা জানা যায় যে, সামান্য আযসিড a ক্ষারযুক্ত জলের ভিতর দিয়া 
তড়িত্প্রবাহ চালনা করিলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং আযানোডে অক্সিজেন 
গ্যাপ মুক্ত হয়। আবার কপার সলফেটের দ্রবণের মধ্য দিয়া ভড়িৎ প্রবাহিত 
করিলে ক্যাথোডে কপার ধাতু এবং আ্যানোডে অক্সিজেন গ্যাস মুক্ত হয়। 


তড়িৎ-বিয়োজন ৪৩ 
হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘন aaga ভিতর দিয়া তডিত- প্রবাহ চালাইলে 
ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং আযানোডে ক্লোরিণ গ্যাস মুক্ত হয়। এইভাবে 
বিভিন্ন বস্তুর জলীয় দ্রবণকে তড়িখবিশ্লিষ্ট করিলে দেখ যায় যে, ধাতু এবং হাইড্রোজেন 
ব্যাটারীর atar মেরুর সহিত সংযুক্ত তড়িৎদ্বার অর্থাৎ ক্যাথোডে মুক্ত হয় এবং 
অধাতব মৌল বা যোগমূলক উক্ত ব্যাটারীর ধনাত্মক মেরুর সহিত যুক্ত তড়িৎ রে 
অথবা অ্যানোডে মুক্ত হয়। ইহা হইতে সিদ্ধান্ত করা যায় যে, তড়িৎ-পরিবাহী 
পদার্থের জলীয় দ্রবণে পদার্থগুলি বিয়োজন সহকারে ধনাত্মক তড়িৎ-আধান 
বা তড়িৎশক্তি সংযুক্ত ধাতব অংশে এবং ANAF তড়িৎ-আধান বা তড়িৎ 
শক্তিযুক্ত অধাতব অংশে বিভক্ত বা বিশ্লিষ্ট হইয়া যায়। এই প্রকার বিয়োজন-দ্বারা 
উৎপন্ন তড়িৎ-আধান যুক্ত পদার্থের অংশগুলিকে আয়ন (ion) বলে। আয়ন 
কথাটির মর্ম হইল তড়িংপরিবাহক। BIN GWG সংযুক্ত পরম'ণু বা 
যোগমূলক হইল আয়ন। CATS তড়িংবিশ্লেষ্য যৌগ পদার্থকে জলে দ্রবীভূত 
করিলে এবং উত্তাপ প্রয়ো-গ গলাইলে Beta আয়নে বিশ্লিষ্ট হওয়াকে আয়নীভবন 
( lonisation ) বলা হয়। আয়নীভূত পদার্থের eats? তড়িংশক্তি সংযুক্ত অংশকে 
ধনাত্মক-তয়ন T ক্যাটায়ন ( Cation ) বলে এবং বণাত্মক তড়িৎশক্তি সংযুক্ত 
অংশকে খণাত্মক আয়ন বা আ্যাঁনী য়ন ( Anion )বলে। ক্টাটায়ন ক্যাথোডে মুক্ত 
হয় এবং আযানায়ন আযানোডে মুক্ত FT | উদাহরণস্বরূপ বল৷ যায় কপার সলফেটকে 
জনে দ্রবীভূত করিলে ইহার অধিকাংশ age ছুই প্রকারের আয়নে etai যায়। 
প্রত্যেক কপার সলফেটের অণু হইতে একটি ধনাত্মক তড়িংশক্তিযুক্ত কপার আয়ন 
(Cutt) এবং একটি খণাত্মক তড়িংশক্তিযুক্ত সলফেট আয়ন (80,77) উৎপন্ন হয়। 
কিন্তু উভয়বিধ আয়নই সমপরিমাণে উৎপন্ন হওয়ায় দ্রবণকে কোন প্রকার TVS- 
শক্তিযুক্ত (carrying electric charge) দেখা যায় না। আরও বলিতে হয় যে, 
সকল দ্রব্যের আয়নীভূত হইবার ক্ষমতা সমান নয় । হাইড্রোক্রো রিক নীইট্রিক বা 
সলফিউকরিক আ্যাসিড। ক্ষার বা লবণ-জাতীয় পদার্থ জলে দ্রবীভূত করিলে তাহাদের 
অধিকাংশ অণুই আয়নে efi ধায়। আবার জৈব আযাসিড (যথা, র্‌ 
asthe, লযাক্টিক-্যাপিড বা টারটারিক আযাসিড প্রভৃতি) জলের a1 আংশিক, 
ভাবে আমনে ভাঙ্গিয়া থাকে এবং gara জলের ভাগ বেশী করিয়া BAM? যত পাতলা 

qana হয় । প্রথম প্রকারের পদার্থগুলিকে তীব্র- 


কর। হয় আয়নের সংখ্যাও তত ক রর 
ভাবে ভড়িতবিশ্রেষ্য পদার্থ ( strong dlectrolyte ) বলে এবং দ্বতীয় প্রকারের Aid- 


গুলিকে ক্ষীণ তড়িৎবিশ্লেষ্ঠ ( weak electrolyte )বলে। 


৪৪ রসায়নের গোড়ার কথা 


বিভিন্ন পদার্থের জলীয় দ্রবণ হইতে উৎপন্ন আয়ন নিয়ে দেখান হইল £__ 
০0৬৬৪ 40955; CuSO, Cutt + 9047 
07--থ++0লু- ; H,SO,=2H* +80,-- 

CaCl Jatt + 2017; FeCl,=Fet*++ 3¢)- 


আরহেনিয়াসের ভড়িৎ-বিয়োজনবাদ অথবা আয়নবাঁদ ( Arrhenius’ 
theory of Electrolytic Dissociation or Ionic Theory ) 2 
বিভিন্ন পদার্থের তড়িৎ বিশ্লেষণের ফল ব্যাখ্যা করিবার জন্য 186? খৃষ্টাব্দে বিজ্ঞানী 
আরহেনিয়াস তাহার বিখ্যাত তড়িৎ-বিয়োজনবাদ প্রবর্তন করেন। এই বাদ 
saat: (ক) তড়িং-বিমেশ্য পদাধগুলি (যথা আযাসিড, ক্ষার এবং 
বা অন্য কোন আয়নীকরণ ( ionising ) মাধ্যমে দ্রবীভূত করিবামাত্রই উ 
এবং AESI হইয়া পড়ে এবং পদার্থগুলির অল্প বা অধিকাংশ অণু বিভক্ত বা 
বিশ্লিষ্ট হইয়া বিপরীতধমী তড়িংশক্তি-বিশ্লিষ্ট ছুই বা ততোধিক আযঃ়নে পরিণত হয়। 
যেমন, সোডিয়াম ক্লোরাইড (লবণ) জলে দ্রবীভূত করিলে ইহার একটি অণু হইতে 
একটি ধনাত্মক তড়িংশক্তিযুক্ত সোডিয়াম আয়ন এবং একটি খণাত্মক তড়িৎশক্তিযুক্ত 
ক্লোরিণ আয়ন উৎপন্ন হয়। আবার ক্যালসিয়াম ক্লোরাইড (অন্ত একটি লবণ ) 
) অনুরূপভাবে জলের দ্রবণে একটি ধনাত্মক তড়িংশক্তিযুক্ত ক্যালসিয়াম আয়ন এবং 


লবণ) জলে 
হারা অস্থায়ী 


aitas তড়িংশক্তিযুক্ত দুইটি ক্লোরিণ আয়ন উৎপন্ন করে। 
NaCl=Na*+Cl- ; CaCl, Cat +9017 | 
(খ) তড়িতবিশ্লেপ্ পদার্থ বিশ্লিষ্ট হইয়া সমান সংখ্যক 
যুক্ত আয়ন এবং বণাত্মক তড়িংশক্তিযুক্ত আয়ন উ 
কিন্তু ধনাত্মক তড়িংশক্কিযুক্ত আয়নের মোট ধনাত্মক ত 
যুক্ত আয়নের মোট খণাত্মক তড়িৎশক্তির সমান হয়। ছুই বিপরীতধ্মী তাড়ংশক্তি 
সমপরিমাণে থাকার জন্ত দ্রবণ তড়িৎ-নিরপেক্ষ ( electrically neutral ) 23 | 
উপরের সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের উদাহরণ হইতেই আমর! 
দেখিতে পাই যে, সোডিয়াম ক্লোরাইডের আয়নরূপে বিয়োজনে সমান সংখ্যক 
সোডিয়াম ক্যাটারন এবং ক্লোরিণ আযানায়ন উৎপন্ন হয়। কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইডের 
আয়নরূপে বিয়োজনে একটি ক্যালসিয়াম ক্যাটায়ন এবং দুইটি ক্লোরিণ আযানায়ন 
উৎপন্ন হয়। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই ক্যাটায়নের সমগ্র ধনাত্মক তড়িৎশক্তি = 
আযানায়নের সমগ্র adas তড়িৎশক্তি। আবার সলফিউরিক sie জলে 


ধনাত্মক তড়িৎশক্তি- 
SAA নাও করিতে পারে; 
ডিৎশক্তি খণা ত্বক তড়িৎশক্তি- 


তড়িতৎবিয়োভন . ৪৫. 


দ্রবীভূত হইলে দুইটি Ht আয়ন এবং একটি SO, আয়ন দেয় : এখানে ক্যাটায়ন 
এবং আযানায়নের সংখ্যা বিভিন্ন হইলেও ধনাত্মক ও AAP তডিৎশক্তির সংখ্যা 
সঘান। (গ) একই মৌলের আয়নের এবং পরযাণুর রাসায়নিক ধর্ম বিভিন্ন হয়। 
পটাপিফ্কাঘের পরমাণু (K) জলের সহিত সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করিয়া হাইড্রোজেন 
গ্যাস উৎপন্ন করে এবং দ্রবণে কষ্টিক পটাশ দেয় £ 9K +9H,O=2KOH +H, ; 
fee kt আওন জলের ভিতর পটাপিয়ামের লবণের জলীয় দ্রবণে থাকে, কিন্তু জলের 
HSS কোন বিক্রিয়ায় যোগদান করে না। (ঘ) কোন ভডিতবিশ্রেষ্তা পদার্থের তড়িৎ 
বিয়োজনে উৎপন্ন আয়ন এবং পদার্থটির অবশিষ্ট অণু (তাহা তড়িৎ-বিয়োজিত 
হয় নাই) সমতা রক্ষা করে। ইহা বিপরীতমুখী তীরচিহ্ন দিয়া দেখান হয়। 
ইহার কারণ হইল যে, সব ক্ষেত্রেই তড়িংবিশ্লেষ্য পদার্থের সকল অণুই একেবারে 
বিশ্লিষ্ট হয় না। আবার এমনও ঘটিয়া থাকে যে, দ্রবণের ভিতর বিপরীতধমী তড়িৎ. 
বিশিষ্ট দুইটি আয়ন পরস্পর আরুষ্ট হইয়া একত্রিত হয় এবং তাহাদের তড়িত্শক্তি 
প্রধমিত হইয়া যায়; তাহাদের মূল অণু পুনর্গঠিত হয়। অতএব একদিকে যেমন 
তড়িৎ-নিরপেক্ষ অণু তড়িৎশক্তিযুক্ত আয়নে বিশ্লিষ্ট হয়, অপর দিকে তেমনি বিশ্লিষ্ট: 
আয়ন পুনমিলিত হইয়া তড়িৎ-উদাসীন অণু গঠন করে। তাই এই বিয়ৌজনকে 
তড়িং-বিশ্রেষণ ( Electrolytic dissociation ) It% | [ দেষ্টব্য ইহা একেবার 
পরিপূর্ণ বিশ্লেষণ (decomposition) নহে। অবস্থার পরিবর্তন ঘটাইলে, অর্থাৎ 
জলীয় দ্রবণ হইতে জল বাচ্পাকারে উড়াইয়া দিলে, বিশ্লিষ্ট আঃন সংযুক্ত হইয়া 
যায় এবং পদার্থটি ফিরিয়া পাওয়া যায়।] (ঙ) তড়িৎবিশ্লেপ্ত পদার্থের জলীয় 
দ্রবণে দ্রাবক জলের ভাগ বৃদ্ধি করিলে অর্থাৎ দ্রবণকে খুব পাতলা করিলে বিশ্লিষ্ট 
অনুর ott Beets হয় ; এমন কি, খুব বেশী atea ward পদার্থের সমস্ত অণুই 
আয়নে বিশ্লিষ্ট হইয়া থাকে। (6) দ্রবণের ভিতর এই আয়নগুলিই তড়িৎ পরিবহন 
করে ; অবশিষ্ট অণু দ্রবণে তড়িং-পরিবহনে সাহায্য করে না। (ছ) তড়িৎ আীনোৌজ 
দিয়া তড়িংবিগ্লেষ্য পদার্থের দ্রবণে প্রবেশ করে এবং আযনোড হইতে ক্যাথোডের 
দিকে দ্রবণের ভিতর দিয়া আরনের সাহায্যে প্রবাহিত হয়। তড়িৎ প্রবাহ চালিত 
হওয়ার ফলে স্বাভাবিক আকর্ষণেই খণাত্মক তড়িংশক্তি-বিশিষ্ট আয়ন বিপরীতধর্মী 
ধনাত্মক তড়িৎদ্বারের (anode) দিকে, এবং ধনাত্মক তড়িৎশক্কি-বিশিষ্ট আয়ন 
বণাত্মুক তড়িৎদ্বারের ( cathode) দিকে, সরিয়! যায়। পরে আয়নগুলি তড়িৎদ্বারের 
সংস্পর্শে আসায় তাহাদের তড়িৎশক্তি প্রশমিত হয় এবং তাহারা সাধারণ তড়িৎ- 
উদাসীন মৌলের পরমাণুতে অথবা যৌগমূলকে পরিণত হয়। স্থতরাং তড়িৎ 


ac বুসায়নের গোড়ার কথা 


বিশ্লেষণে উৎপন্ন পদাৰ্থ কেবল তড়ৎদ্বারে পাওয়া যায়। ভ্রবণের ভিতর হইতে তাহা 
বাহির হইতে পারে না। 

ম্যাগনেদিয়াম ক্লোরাইডকে গলিত অবস্থায় কৌল-গযাদ দ্বারা বায়ু অপসারণ 
করিয়া একটি আবদ্ধ পাত্রে তড়িৎ-বিশ্লেষিত করিলে ছুই একক ধনাত্মক তডিৎ- 
বিশিষ্ট একটি ম্যাগনেপিয়াম আয়ন ক্যাথোডে যাইয়া তড়িত্শক্তি প্রশমিত হওয়ার 
ফলে একটি ম্যাএনেসিয়ামের পরমাগুতে পরিণত হয়। আবার এচ একক ANTT 
তড়িংশক্তি-বিশিষ্ট দুইটি ক্লোরিণ আয়ন আানোডে যাইয়া তড়িৎশক্তি প্রশমিত 
হওয়ার ফলে দুইটি ক্লোরিণ পরমাণুতে পরিণত হরর । তখন ক্লোরিণের দুইটি পরমাণু 
মিজিত হইয়া একটি ক্লোরিণ অণু গঠন করে। তাই বলা হয় যে, ম্যাগনেসিয়াম 
ক্লোরাইড তড়িৎবিশ্লিষ্ট হইয়া ম্যাগনেসিগাম ও ক্লোরিণ দেয়। যদি খণাত্মক 
তড়িৎশক্তির একককে ৪ ধরা হয়, তবে উপরের তড়িং-বিশ্লেষণের ফল নিয়'ল'খত 
ভাবে দেখান যায় £ 


MgCl, = Mg** + 9017 
ক্যাথোডে, Mg** + 2e = Mg 
অযানোডে, 201-- 2e =2C1 

Cl+Cl=Cl, 


আয়মের SELE (Electric Chargo ) :_কোন্‌ মৌলের পরমাণু 
"অথবা গোন্‌ যৌগমূলক বস্তু কি পরিমাণ তড়িংশক্তি বহন করিবে, tial নির্ভর করে 
সেই মৌলিক পদার্থের অথবা যৌগমৃলকের যোজ্যতার উপর । প্রতিটি যাজ্য- 
তার জন্য মৌলের আয়ন বা ঘৌগমুলকের আয়ন এক একক তড়িৎশক্তি বহন 
করিতে সমর্থ। ঘৌলিক পদার্থের আয়ন অথবা যৌগমূলকের আয়নের গায়ে 
উপরের দিকে তড়িংশত্তির মাত্রা বুঝাইতে ‘4+? অথবা ‘-' চিহ্ন যোগ কর! হয় 
এবং যতগুলি ‘4? চিহ্ন অথবা ‘-' চিহ্ন লাগানে। থাকে, আয়নের তড়িৎশক্তি 
“তত একক বুঝিতে হয়। যেমন, হাইড্রোক্লোরিক aie অথবা সলফিউরিক 
at ares পাতল। জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন থাকে ; হাইড্রোজেনের যোজ্যত! 
এক, তাই হাইড্রোজেন ,আরন [+ দ্বার! প্রকাশ করা হয়। সেইরূপ ক্লোরিণের 
যোজ্যতা এক এবং ক্লোরিণ আয়ন হইল 01-| সলফেট যৌগমূলকের যোজ)ত 
দুই ; তাই স লফেট আয়ন হইল SO, | আ্যালুমিনিয্ামের যোজ্যতা তিন ; তাই 
জ্যালুমিনিয়ামের আয়ন হইল ALT | 


তড়িৎ বিয়োজন নি 


তড়িৎ-বিশ্লেষণের কয়েকটি উদীহুরণ £ 

(ক) জলের তড়িৎু-বিশ্লেষণ £_বিশুদ্ধ জল তড়িং-পরিবহনে অসমর্থ এবং 
দেই কারণে ইহাকে তড়িতের অ-পর্রবাহী ( non-conductor ) পর্যায়ে ফেলা হয়। 
কিন্তু বিশুদ্ধ জলে কয়েক ফৌটা মাত্র সল“ফউরিক BAG অথবা হাইডোক্লোরিক 
atas যোগ করিলে জল তড়িং-পরিবহনে ভালভাবে সমর্থ হয়। জল সামান্য 
পরিমাণে তড়িং-বিশ্লিষ্ট হই Bt আয়ন এবং 0ন-(হাইড্ক্সিল) আয়নে পরিণত ভয়; 
ন,০৮১++0ন্র-॥ যে সামান্ত খল 'ফিউরিক আযাসিড বা হাইড্রোক্লোরিক apt © 


যোগ করা হয়, তাহা সপ্দর্ণরূপে GAAS প্রকারে আরনে পরিণত হয় ঃ_ 


চিত্র নং_৬ 


১৪০,93৯ +80,7 এবং HCA? + 011 এই প্রকারে উৎপন্ন H+ 
আয়ন এবং সলফেট বা ক্লোরাইড আয়ন তড়িৎ পরিবহনে সাহায্য করে। প্রাটিনামের 
তড়িংদ্বার ব্যবহার করিয়া যদি আাসিড-সংযুক্ত জলের তড়িৎ্-বিশ্লেষণ সংঘটিত করা 
হয়, তখন H” আরন ক্যাথোডের দিকে যায় এবং OHT আয়ন ও SO, আয়ন" 
(অথবা 01- আয়ন) আযানোডের দিকে যায়। ক্যাথোডে পৌঁছানোর পর H+ 
আয়নের তড়িৎশক্তি প্রশমিত হওয়ায় হাইড্রোজেনের পরমাণু উৎপন্ন হয়। দুইটি 
উৎপন্ন হাইড্রোজেন পরমাণু মিলিত হইয়া হাইড্রোজেনের এবটি অণু গঠিত করে এবং 
উহা হাইড্রোজেন গ্যাস হিসাবে ক্যাথোড হইতে উখিত হয়। আানোডে প্রথমে 
OH আয়ন পৌছায়, কারণ উহার মোক্ষণ-বিভব (discharge potential ); 
সলফেট বা ক্লোরাইড আয়ন অপেক্ষা কম; ক্যাথোডে পৌছানোর পঃ OH 
্সায়নের তড়িৎশক্তি প্রশমিত হয় এবং OH aligas অ]ানোডে উৎপন্ন হয়। কিন্ত 


৪৮ ব্রসাফ়নের গোড়ার কথা 


On যৌগমূলক gs; তাই উহা জলে এবং অক্সিজেনে বিশ্লিষ্ট হয়। প্রথমে 
অক্সিজেনের পরমাণু উৎপন্ন হয় এবং দুইটি অক্সিজেনের পরমাণু মিলিত হইয়া! 
অক্সিজেনের অণু গঠন করে। তাই আযানোডে অক্সিজেন গ্যাস CES হয়। 


ল5০ল্* + OH™ 
জ্যানোডে, 
ক্যাথোডে, H*+ e=H OH’ - e=OH 
H +H=H. OH+OH=H,0+0 


0+0=0, 


(খ) গাঢ় হাইড্রোর্লোরিক atasa তড়িৎ-বিস্লোবণ £-_গাঢ 
হাইডোক্লোরিক আযাসিভ হাইড্রোজেন ক্লোরাইডের ঘন জলীয় দ্রবণ। ইহাতে 
হাইড্রোক্লোরিক আযাপিভের তড়িং-বিয়োজনে উৎপন্ন মু আয়ন এবং 01- আয়ন 
বর্তমান থাকে। HOSH* +0 দ্রবণের ভিতর দিয়া তড়িৎ প্রবাহ চালনা! করিলে 
ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং আযানোডে ক্লোরিণ গ্যাস উৎপন্ন হয়। 

ক্যাথোডে, H+ e=H \ আযনোডে, 01-- e=Cl 

H +H=H, Cl +Cl=Cla ) 

গে) অলফিটরিক আ্যাঁসিডের ভড়িৎ-বিশ্লেষণ £_ইহা ছুই রকম ভাবে 
নিষ্পন্ন হইতে দেখা যার। (1) সলফ্িউরিক ম্যাসিডের পাতল! জলীয় দ্রবণে Ht 
আয়ন এবং সগফেট (80,77) আয়ন সলফিউরিক আযাঁসিডের তড়িং-বিয়োজনে 
উৎপন্ন হয়| দ্রবণের ভিতর দিয়া তড়িংপ্রবাহ চালনা] করিলে ক্যাঁথোডে হাইডৌজেন 
আয়ন মোক্ষিত হইয়া Sere fe প্রণমনের ফলে হাইড্রোজেন গ্যাসে পরিবতিত ey | 
আযানোডে প্রথমে সলফেট আয়ন মোক্ষিত হয় ; কিনু উৎপন্ন সলফেট যৌগমুলক জলের 
সহিত বিক্রির করিয়া সলফিউরিক wte উৎপাদন করে এবং অক্সিজেনের পরমাণু. 
প্রথমে বাহির হয়। পরে Veta দুইটি পরমাণু মিলিত হইয়া অক্সিজেনের অণু গঠন, 
করে এবং আনোড হইতে অক্সিজেন গ্যাদ বাহির হয়। 


ক্যাথোডে, আযানোডে, 


H,SO,—H*+H*+80,-)S0,---2e = SO, 
Ht+Ht+e+e=H+H $0,+H.O0 =H,§0, +0 
H+H =H, O+0 EO nh 


2 


(2) সলফিউরিক আাসিডের ঘন জলীয় দ্রবণে (50%) তড়িং বিয়োজনের ফলস্বরূপ" 
Ht আয়ন এবং বাইসলফেট (50, -) আয়ন উৎপন্ন ছয়। qarda ভিতর দিয়া 


তড়িৎ-বিয়োজন ৪৯ 


তড়িৎ-প্রবাহ straie উচ্চ মাত্রায় ( high current densities at the anode ) 
প্রবাহিত করিলে এবং সঙ্গে সঙ্গে দ্রবণকে হিমমিশ্রের সাহায্যে ঠাণ্ডা করিলে বিভক্ত 
কোষ (diaphragm cell) ব্যবহার করিয়া আনোডে পার-ডাই-সলফিউরিক 
আযাসিড ( perdisulphuric acid, [59205 ) উৎপন্ন হয় | ক্যাথোডে হাইডৌজেন 


গ্যাস উৎপন্ন হয়। 


ক্যাথোডে, আযানোডে, 
Ht+ e=H HSO, - e= HSO, } 
H টার HSO, + HS0, =H2520s 
দ্রষ্টব্য? এই পদ্ধতি প্রয়োগ করিয়া উৎপাদিত পার-ডাই-সলফিউরিক অ্যাসিড 
হইতে পাতনক্রিরা দ্বারা হাইড্রোজেন পার-অক্মাইডের বর্তমান পণ্য-উৎপাদন সংসাধিত 
করা হয়ঃ H,S,0,+H.0=H,SO, + 5905 
H,SO, +H,0=H,S0, +17509. 


(ঘ) সোডিয়াম ক্লোরাঁইডের জলীয় ভ্রবণের তড়িৎ-বিশ্লেষণ ৪ 
পোডিয্নাম ক্লোরাইড জলীয় দ্রবণে তড়িৎ-বিয়োজিত হইয়া সোডিয়াম আয়ন (Nat ) 
এবং ক্লোরাইড আয়ন (01-) দিয়া থাকে £ ব৪01ব৮++01-1 qarda ভিতর 
দিয়া তড়িৎ-প্রবাহ চালনা করিলে প্রথমে ক্যাথোডে সোডিয়াম আয়ন যাইয়া তাহার 
gyfe প্রশমিত হওয়ার ফলে সোডিয়ামের পরমাণুরূপে মোক্ষিত হয়। কিন্ত 
সো ডয়ামের পরমাণুর প্রকৃতি অনুসারে উহা তৎক্ষণাৎ জলের সহিত বিক্রিয়া করিয়া 
হাইড্রোজেনের পরমাণু এবং ক্যাথোডের নিকটবত্তী দ্রবণে কষ্টিক সোডা উৎপন্ন করেঃ 
NatH,O=NaOH +H! পরে দুইটি হাইড্রোজেন পরমাণু মিলিত হইয়া 
ক্যাথোড হইতে হাইড্রোজেন গ্যাসের অণুরূপে নির্গত হয়। আযানোডে ক্লোরিণ 
যাইয়া তাহার তড়িৎশক্তি প্রশমিত হওয়ায় ক্লোরিণের পরমাণু গঠন করে। 


আয়ন 
পরে দুইটি ক্লোরিণ পরমাণু মিণিত হইয়া ক্লোরিণ গ্যাসের অণুর্ূপে আযানোড হইতে 
নির্গত হয়। 
ক্যাথোডে আযানোডে, 
| +i9=Na Cl” -e=Cl 
non, = Nn0H +H { 8708১) 
H+H= Hs 


s—( ৩য়) 


Ge রসায়নের গোড়ার কথা 


ডে) কপার সলফেটের জলীয় দ্রবণের তড়িশুবিশ্লেবণ £_ইহা ভড়িৎ- 
দ্বার হিসাবে ব্যবহ্ৃত ধাতুর উপর নির্ভরশীল () যখন দুইটি তড়িংদ্বারই প্ল।টিনামের 
তৈয়ারী হর, তখন কপার সলফেটের তড়িৎ-বিয়োজন হইতে উৎপন্ন কপার আয়ন 
ক্যাথোডে যায় এবং দেখানে Geta তড়িংশক্তি প্রশমিত হওয়ায় কপারের পরমাণু, 
উৎপন্ন করে ও প্রাটিনামের পাতের উপর কপার ধাতুর আস্তরণ পড়ে। আবার কপার 
সলফেটের তড়িং-বিয়োজন হইতে উৎপন্ন সলফেট আয়ন ATCA যায় এবং সেখানে 
উহার তড়িংশক্তি প্রশমিত হওয়ায় প্লাটিনামের আনোড়ে সলফেট যৌগমূলক হিসাবে 
মোক্ষিত হয়। কিন্তু সলফেট যৌগমূলক উৎপন্ন হওয়ামাত্র জলের সহিত বিক্রিয়া 
করিয়া সলফিউরিক আযাসিড উৎপন্ন করে এবং অক্সিজেনের পরমাণু বাহির হয়। দুইটি 
অক্সিজেনের পরমাণু মিলিত হইর! অক্সিজেনের অণু গঠন করে এবং অক্সিজেন গ্যাস 
atate হইতে বাহির হয়। 
CuSO0, Iu +80,7 
ক্যাথোডে, আযানোডে 
Cu*+ + 2e = Cu SO,” -20 =§0,; 
{ 50: 8,0 mto, +o} 
O+0=O.. 
(i) যখন দুইটি তড়িৎদ্বারই কপার-নিমিত হয়, তখন ক্যাথোডে পূর্বের মত কপার 
ধাতুর আস্তরণ পড়ে। কিন্তু আআনোডে দলফেট যৌগমূলক মোক্ষিত হইয়া কপারের 
নির্মিত atate কপার সলফেটে পরিবতিত করে এবং উৎপন্ন কপার সলফেট জলে 


ভ্রাবিত হইয়া যায়! তাই অযানোড হইতে কোন গ্যাস বাহির হয় না, এবং কপারের 
আনোড ক্ষয়প্ৰাপ্ত হয়। 


ক্যাথোডে, আযানোডে 
OEE $0,---9e=S0, 
EES ee ) +80, = CuSO, 


উপরের উদাহরণগুলি হইতে জানা যায় যে, তড়িৎ-বিশ্লেষণের ফল HAS 
পদার্থের অবস্থা (জলীয় দ্রবণ অথবা গলিত অবস্থা ), Beta গাঢ়তা, তড়িৎদ্বারের 
উৎপাদন, তড়িৎ-প্রবাহের মাত্রা এই সকলের উপর নির্ভর করে। 

ভড়িভের এবং তডিৎ-প্রবাছের একক 2__ 


(1) FAT (Coulomb )£-যে পরিমাণ তড়িং চালিত করিলে 0:001118 
গ্রাম asta অধবা 0:0300104 গ্রাম হাইড্রোঙ্জেন যথাযথ দ্রবণ হইতে মুক্ত 


তড়িৎ-বয়োজন ৫১ 
করে, তাহাকে FAF wal এক অ্যাম্পিয়ার তড়িংপ্রবাহ কোন বর্তনীর 
( circuit) মধ্য দিয়া এক সেকেণ্ড ধরিয়া প্রবাহিত করিলে মোট তড়িতের পরিমাণ 
এক কুলম্ব হয়। আ্যাম্পিয়ার হইল তড়িতপ্রবাহের একক। 

অতএব gag বলিতে বুঝায় আযাম্পিয়ার x ores) যদ “০” আ্যাম্পিয়ার 
বিহ্যাৎপ্রবাহ “e সেকেও Ral চলিয়। “0” পরিমাণ তড়িৎ ব্যবহৃত হয়, তাহা 
হইলে Q=0 xt হইবে। 

(9) ফ্যারাডে (Faraday ) £__কুলঘ্ঘ অতি ছোট একক বিধায় একটি বড় 
এককের প্রবর্তন করা হ্ইয়াছে। 96540 FAT তড়িতপ্রবাহকে এক ফ্যারাঁভে 
বলে। এক wate তড়িতপ্রবাহ সিলভার নাইট্রেটের দ্রবণের ভিতর দিয়া 
চালনা করিলে 96540 x 0:001118 রাম বা প্রায় 1078? গ্রাম সিলভার মুক্ত করে। 
এখন 10787 গ্রাম হইল সিলভারের গ্রাম তুল্যাঙ্কভার। তড়িৎ-বিশ্লেষণের 
প্রত্যেক CATAR দেখ| যায় যে এক ফ্যারাডে তড়িত্প্রবাহ চালিত হইলে প্রত্যেক 
আয়নের এক গ্রাম-তুল্যাঙ্কভার মোক্ষিত zz | 

ফ্যংরাডের তড়িৎ-বিশ্লেবণ সূত্র (Faraday’s Laws of Electro- 
lysis ) £__তড়িং-বিশেষণে বিশ্লেষ্য পদার্থ হইতে উৎপন্ন পদার্থ-সকলের পরিমাণ 
সম্বন্ধে নানারূপ পরীক্ষার am মাইকেল ফ্যারাডে ( Michael Faraday) 
1999 খৃষ্টাব্দে দুইটি সুত্র প্রকাশ করেন। এই za দুইটি 'ফ্যারাডের তড়িৎ-বিশ্লেষণ 
aga? বিয়া উল্লিখিত হয়। 

প্রথম সূত্র ঃ$_কোন ভড়িৎবিশ্লেন্য পদার্থের ভিতর দিয়া ভড়িৎপ্রবাহ 
চালনা করিলে প্রতি ভড়িৎদ্বারে উৎপন্ন পদার্থের ওজন তড়িতের 
প্রিমীণের সমানুপাতিক হয়। 

যদি ৫ gar পরিমাপের তড়িৎ প্রয়োগ করিয়া Ww গ্রাম ওজনের একটি পদার্থ 
উৎপন্ন হয়, তাহা হইলে স্থত্রাঙ্গসারে__ 

W«Qe« Ct, 

যেখানে 0 আযাম্পিয়ার তড়িৎপ্রবাহ সেকেণ্ড ধরিয়া  কুলম্ব পরিমাপের 
তড়িতের WE করে। 

অতএব, W=LCt, যেখানে একটি নিত্য সংখ্যা। কিন্ত বিভিন্ন পদার্থের 
ব্যবহার হইলে % বিভিন্ন হয়, কিন্তু একই পদার্থের বেলায় Z নিত্যসংখ্যা। 


৫২ বনায়নের গোড়ার কথা 


যখন Q=1 Fay হয়, অর্থাৎ 1 জ্যাম্পিরার satz 1 সেকেণ্ড ধরিয়া 
চালনা Fal হর, তাহা হইলে W=Z হয়, অর্থাৎ এক একক তড়িংদ্বারা 
মোক্ষিত আয়নের ওজন। এই za? তড়িৎ-রাঁসায়নিক তুল্যাঙ্ক বলে। 
সুতরাং তড়িত্রাসায়নিক তুল্যান্কের পরিমাণ হইল_-এক gay তড়িৎদ্বার! মুক্ত 
আয়নের ওজন | অর্থাৎ এক aiaa তড়িংপ্রবাহ 1 সেকেণ্ড ধরিয়া চালনা করিলে 
যে আয়ন মোক্ষিত হয় ভাহার গ্রামে প্রকাশিত ওজনকে তাহার তড়িৎ্রাঁসাঁয়নিক 
yas ( Electrochemical Equivalent অথবা সংক্ষেপে B.C.E. ) বলে। 

1 কুলম্ব তড়িং সিলভার নাইট্রেটের দ্রবণ হইতে 0001118 গ্রাম সিলভার 
ক্যাথোডে মোক্ষিত করে এবং অতি সামান্য আযাসিডঘুক্ত জল হইতে 00000104 
গ্রাম হাইড্রোজেন ক্যাথোডে উৎপন্ন করে। সুতরাং সিলভারের তড়িৎ-রাঁপায়নিক 
তুল্যান্ক-0:001118 গ্রাম এবং হাইড্রোজেনের তড়িং-রাসায়নিক yates 
= 0'0000104 গ্রাম। 

এখন, একই পরিমাণ (0) তড়িৎ প্রয়োগ করিলে যদি দুইটি পদার্থের যথাক্রমে 
Wi এবং W, গ্রাম ওজন উৎপন্ন হয় এবং তাহাদের তড়িং-রাদায়নিক Yaris 
Za এবং Zo হয়, তাহা হইলে W1 = 21 XQ এবং Wa= 2০ * 0, 


? 


অতএব Wi _ 41 
Wa, Zs 
অথবা প্রথম পদার্থের তড়িৎ-রাপায়নিক yanas 
দ্বিতীয় পদার্থের তাড়ৎ-রাধায়ানক Basis 
মোক্ষিত প্রথম পদার্থের ওজন 
মোক্ষিত দ্বিতীয় পদার্থের ওজন 
দ্বিতীয় সূত্র £_বিভিন্ন তড়িৎ-বিগ্লেষ্য পদার্থের ভিভর দিয়! একই 
পরিমাপের ভড়িৎ চালন। করিলে, বিভিন্ন ভড়িৎদ্বারে উৎপন্ন পদার্থগুলির 
ওজনের পরিমাণ উহাদের নিজ নিজ রাসায়নিক তুল্যাক্ষের সমানুপাতিক 
হয়। 
পৃথকভাবে চারিটি পাত্রে যথাক্রমে আযাদিডঘুক্ত জল, গাঢ় হাইডোক্লোরিক 
thy, সিলভার নাইট্রেটের দ্রবণ এবং কপার সলফেটের দ্রবণ লইয়া সংযুক্ত ছবিতে 
দেখানো মত শ্রেণীবদ্ধ লজ্জায় (in series) সাজাইয়া তড়িংদ্বার সংযোগ করিয়া 
একটি ব্যাটারী হইতে একই বিদ্যুৎপ্রবাহ একই সময় ধরিয়া তাহাদের ভিতর দিয়া 
পরিচালন! করা হইল। কিছু সময় পরে বিভিন্ন তড়িৎদ্বারে হাইড্রোজেন, অক্সিজেন, 


তড়িৎ-বিয়োজন ৫৩ 


che, সিলভার, কপার প্রভৃতি সঞ্চিত হইবে এবং উক্ত উৎপন্ন দ্রব্যগুলির ওজনের 
পরিমাণ বিভিন্ন হইবে; কিন্তু প্রত্যেকের পরিমাণ তাহার নিজ রাসায়নিক তুল্যাঙ্কের 
অনুপাতে হয়। তাই যদি প্রথম পাত্রের ক্যাথোডে 1 গ্রাম হাইড্রোজেন মুক্ত হয়, 
তবে উহার আ্যানোডে ৪ গ্রাম অক্সিজেন, দ্বিতীয় পাত্রের আানোডে ৪5৮ গ্রাম 


THIN হাইড্রোজেন হাইড্রোজেন 
১৬২ 


Sne YS ` গাঢ় Pes PATA 
জল TA ARRS TE . স্লফেটের 
SHAS Ray WA 
চিত্র নং? 


ক্লোরিণ, তৃতীয় পাত্রের ক্যাথোডে 10787 গ্রাম সিলভার এবং চতুর্থ পাত্রের 
ক্যাথোডে 3175 গ্রাম কপার উতপন্ন হইবে। রাসায়নিক তুল্যাঙ্ক হাইড্রোজেনের 
1, অক্সিজেনের 8, ক্লোরিণের 355, সিলভারের 10787 এবং কপারের 81°75. 
ইহাই দ্বিতীয় সুত্রাঙ্গপারে জানা যাএ। সুতরাং দুইটি পদার্থের রাসায়নিক Gants যদি 
E, এবং By হয় এবং একই তড়িৎ (Q) চালনা করার ফলে তাহাদের যথাক্রমে 
W, গ্রাম এবং We গ্রাম তড়িত্দ্বারে উৎপন্ন হয়, তাহা হইলে দ্বিতীয় সুত্রান্্যায়ী 

Wi = EB, এবং Wa ০০ Bs 

অতএব, WB, 

Ww 


E 


Wa 
Wa 


পদার্থহুইটির তড়িৎ্রাসায়নিক তুল্যাঙ্ক। 

Z By g প্রথম মৌলের ] 0.8. _প্রথম মৌলের OE, 
টন m 1ঘতীয় মৌলের 1.0.17, দ্বিতীয় মৌলের 0.7. 
উৎপন্ন পদার্থ দুইটির ভিতর একটি যদি হাইড্রোজেন হয়, তাহা হইলে তাহার 

ড়ি্-রাসায়নিক তুল্যান্ক 0'0000104, এবং 


3 
প্রথম স্থত্রামুসারে জানা আছে, = যেখানে Z, এবং Za যথাক্রমে 
3 


৫৪ রসায়নের গোড়ার কথা 
Vie $ By _BE, i 
00000104 হাইড্োজেনের ব্রাসায়ানকতুল্যান্ক 1 
অতএব, Z,=0°0000104 x Ey ; 
সুতরাং কোন পদার্থের তড়িৎ-রাসায়নিক ganz = উহার রাসায়নিক তুল্যাঙ্ক x 
হাইড্রোজেনের তড়িং-রাদায়নিক Gases | 


এখন এই দুইটি সুত্রকে সংযুক্ত কর! যায়। 
প্রথম স্থত্রাঞ্সারে W = Zet, যেখানে W= উৎপন্ন পদার্থের ওজন, 
% পদার্থের তড়িৎ-রাসায়নিক তুল্যাঙ্ক, 
c= তড়িৎপ্রবাহের আযাল্পিয়ারে পরিমাণ 
ও 6 = সেকেণ্ডে সময় | 
আবার দ্বিতীয় স্ুত্রীঙ্গঘারে 
; 7 = * হাইড্োজেনের-তড়িৎ-রাসারনিক তুল্যাঙ্ক 
=F x 00000104 
wats লেখ! যায়, 
W=Rx হাইড্রোজেনের তড়িৎ-রাসায়নিক Gary X ex t 
=0'0000104 x Ect, 
Examples. (1) How much copper will be deposited by passing 


a current of 2 amperes for 16 minutes and 5 seconds through a 
solution of copper sulphate ? 


96500 coulombs liberate “a grams of copper. 


96500 Ray তড়িৎ 6১৭ গ্রাম কপার উৎপন্ন করে। অতএব 1 কুলম্ব তড়িৎ 


2 
635 গ্রাম কপার উৎপন্ন করিবে। সংস্ঞাহছদারে 08° গ্রাম হই 
2x 965.0 ee" 2x 96500 হন 


কপারের তড়িং-রাসায়নিক Baste | 

ফ্যারাডের প্রথম watgata, W=ZCt, যেখানে W হইল উৎপন্ন কপারের 
ওজন, Z হইল কপারের তড়িৎ-রাপায়নিক Vas, 0 হইল আ্যাম্পিয়ারে পরিমাপিত 
তড়িৎপ্রবাহ, t হইল সেকেণ্ডে সময় | 


কম বার 


——— রা ক ০ সিন রস ১ হঞারারঠা নারে ্রচরচাচচাে 


তড়িং-বিয়োজন ৫৫ 
অতএব, এইখানে জা 885 xox 
2x 96500 2x 965 গ্ৰাম৷ 
(16 মিনিট 5 সেকেণ্ড =(16 x 60 +5 
CATES = 965 সেকেণ্ড ) 
=0°635 গ্রাম। 

(2) (i) 0'106 gram of copper and 0'3597 gram of silver are 
respectively deposited by passing the same current for the same 
length of time through solutions of copper sulphate and silver 
nitrate respectively by making use of the requisite electrodes, 

Calculate the equivalent weight of silver. 

(ii) How much silver will be deposited by passing a current 
of 2 amperes for 20 minutes through a solution of silver nitrate ? 
[ Equivalent weight of copper =31'8 ] 


(৪ ফ্যারাডের দ্বিতীয় স্থত্রান্ুসারে 


উৎপন্ন পিলভারের ওজন _সিলভারের Gane অ থব। 01359? _সিলভারের Sane | 
Bera কপারের ওজন. কপারের YANE 0'106 818 


(8) ফ্যারাডের প্রথম ZAJACA 
W=ZCt, যেখানে VV = উৎপন্ন সিলভারের ওজন, 
% = সিলভারের তড়িৎ-রাসায়নিক তুল্যাঙ্ক, 
c= atata তড়িৎপ্রবাহের পরিমাণ 
ও চ = সেকেণ্ডে সময়। 
W = E x 00000104 x ex, 
যেখানে B= পিলভাৱের রাসায়নিক Gans 
এবং 00000104 গ্রাম হাই ড্রোজেনের তড়িৎ-রাসায়নিক GANS 
W = 107°89 x 0:0000104% 2 x 20 x 60 গ্রাম = 21698 গ্রাম। 


(3) The same current is passed for the same length of time 
silver nitrate solution, (b) copper sulphate solution 


through (a) 
How much silver and copper will be 


and (c) acidulated water. 


৫৬ রসায়নের গোড়ার কথা 


liberated in the time 1947 c.c. of hydrogen at 27°C and 750 mm. 
pressure is liberated at the cathode placed in acidulated water ? 
[ Ag=108, Cu=64. ] 

ধরা যাউক যে প্রমাণ উষ্ণতায় ও চাপে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন V ঘন 
সেন্টিমিটার | 

বয়েল ও চার্লসের স্বত্রান্ুসারে 


Vx 760 _ 1217x750 
Q3+0 2734+97 ' 


EXT xg 
eee! ৫78 
এক্ষণে জানা আছে যে, প্রঘাণ উষ্ণতায় ও চাপে 1 ঘন সেটিমিট 
ওজন 0'00009 গ্রাম। 
অতএব প্রমাণ উঞ্ণতায় ও চাপে 119 ঘন সের্টিমিটার হাইড্রোজেনের ওজন = 
(112 x 0:00009) গ্রাম 0:01009 গ্রাম | 
এক্ষণে ফ্যারাডের দ্বিতীয় FIRANA, 


ঘন সেটিমিটার = 119 ঘন সেটিমিটার ( মোটামুটি ) 


iq হাইড্রোজেনের 


ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেনের ওজন হাইডোজেনের রাসায়নিক pans 
I 
ক্যাথোডে উৎপন্ন সিলভারের ওজন 


_ সিলভারের রাঁপায়নিক তুল্যাঙ্ক 
Nats 001008 al 
ক্যাথোডে উৎপন্ন পিলভারের ওজন 108 
ক্যাথেডে উৎপন্ন সিলভারের ওজন = (0:01038 x 108) গ্রাম 
_1089 গ্রাম (আসন্ন তৃতীয় দশমিক পৰ্যন্ত ) 


পেন 00008 জা 
ক্যাথোডে উৎপন্ন কপারের ওজন 64/2 


ক্যাথোডে উৎপন্ন কপারের ওজন =0'01008 x গু গ্রাম = 0 32956 গ্রাম | 
তড়িৎ-বিয়োজন-বাদের পরিপ্রেক্ষিতে আযাজিড, ক্ষার ও লবণ $_ 
ats, ক্ষার ও লবণের সাধারণ ধর্ম, লবণের শ্রেণীবিভাগ এবং afis, ক্ষার 
ও লবণের সাধারণ প্রস্তুত প্রণালী নবম শ্রেণীর জন্য লিখিভ “রসায়নের গোড়ার 
কথা” প্রথম ভাগে (চতুর্থ সংস্করণ, ষষ্ঠ (ক) অধ্যায়, পৃঃ 79-90) আলোচিত 
হইয়াছে । এইখানে তডৎ-বিয়োজন-বাদ seater ইহাদের বিষয় আলোচিত 
হইল। 


তড়িৎ-বিয়োজন ৫৭ 
atsa যোগ জলীয় দ্রবণে তড়িং-বিয়োজিত হইয়া H+ আয়ন 
givi অন্ত কোন ধনাত্মক তড়িৎশক্তি-বিশিষ্ট আয়ন দেয় না, তাহাকে AT 
বলে। যেমন, হাইড্রোক্রোরিক আযাসিভ জলীয় দ্রবণে নিয্নলিখিতভাবে হাইড্রোজেন 
আয়ন (H+) উৎপন্ন করেঃ লু0োলন++ 01 
সলফিউরিক আাসিডের ক্ষেত্রে H.SO,=H*+H*+S0,— 
আযাপিভের যে সমস্ত ধর্ম এই পুস্তকের প্রথমভাগে বণিত হইয়াছে, তাহা H+ 


আরনের ধর্ম। 
Ray £__জলীয় দ্রবণে মুক্ত (free) Ht আয়ন থাকে না। উহা! জলের সহিত 


যুক্ত হইয়া (50/* আয়নরূপে বিদ্যমান থাকে £ H* + H.O =(H,0)* | 

ক্ষার £_যে যৌগ জলে দ্রবীভূত হইয়া তড়িং-বিয়োজনের ফলে হাইডুক্সিল 
(OH) SHA ছাড়া অন্ত কোন খণাত্মক তড়িৎশতি-বিশিষ্ট আয়ন দেয় না, 
তাহাকে ক্ষার বলে। যেমন ক্ষার FR সোড! জলীয় দ্রবণে সোডিয়াম আয়ন 
(Nat) এবং হাইড্রক্সিল ATA (07) দেয় NaOH=Na*+(OH) | 

ক্ষারের যে সমস্ত ধর্ম এই পুস্তকের প্রথমভাগে বণিত হইয়াছে, তাহা (0) 
আয়নের ধর্ম। 

Ht ataa হইল প্রোটন (৮৮০%০)-_হাইড্রোভেন পরমাণু একটি প্রোটন 
এবং একটি ইলেকট্রন দ্বারা গঠিত এবং কোন উপায়ে ইলেকট্রনটি হাইড্রোজেনের 
পরমাণু হইতে সরাইয়। লইলে প্রোটনমাত্র অবশিষ্ট থাকে। (এই পুস্তকের চতুর্থ 
অধ্যায়ে পরমাণুর গঠন সম্বন্ধে লিখিত বিষয় দেখ )। 

ose feat] ( Neutralisation ) £__যে-কোনও আযাসিডের সহিত তাহার 
সমতুল্য পরিমাণ ক্ষার মিশাইলে যে দ্রবণ উৎপন্ন হয়, তাহার aise বা ক্ষারীয় 
কোনপ্রকার ধর্মই থাকে না। এই সময় দ্রবণটিকে ‘প্রশমিত দ্রবণ’ বলে। এই 
বিক্রিয়াটিকে প্রণমন-ক্রিয়! বলা হয় এবং এই বিক্রিয়ার ফলে লবণ এবং জল 
উৎপন্ন হয়। হাইড্রোক্লোরিক আযাসিভের দ্রবণে তাহার সমতুল্য BVH পটাসের 
দ্রবণ যোগ করিলে amas বিক্রিয়া ঘটিয়া পটাসিয়াম ক্লোরাইড (লবণ) এবং জল 

HOl+KOH=KC1+H,0 
উৎপন্ন হয় এবং দ্রবণের ANAT বা ক্ষারীয় কোন ধর্মই থাকে না। এক্ষণে তড়িৎ 
বিয়োজনবাদ অনুলারে আমরা জানি যে, হাইড্রোক্রোরিক আযাসিডের জলীয় দ্রবণে 
হাইড্রেজেন আয়ন (H+) এবং ক্লোরাইড আয়ন (01) থাকে। আর কষ্টিক 


er বনায়নের গোড়ার কথা 


পটাসের জলীয় দ্রবণে পটাসিয়াম আয়ন (KT) এবং ziyaa আয়ন [(97)] 
থাকে। আবার পটাসিয়াম ক্লোরাইডেত্র জলীয় ত্রবণে পটাসিয়াম আয়ন (Kt) 
এবং ক্লোরিণ আয়ন (01) বর্তমান থাকে। জলের তড়িং-বিয়োজন খুবই 
সামান্য পরিমাণে a থাকে এবং নেই কারণে জল তড়িতের কুপরিবাহী। 
কাজেই প্রশমন-ক্রিন্বায় যাহা ঘটিয়া থাকে, তাহা নিশ্নলিখিত সমীকরণ দ্বারা প্রকাশ 
করা যায় £ 


H+ +Ol-+K*t +(OH) কু K +01 +H,0, 
অর্থাৎ H*+(0H) =H,0, 


সুতরাং প্রশমন-ক্রিয়ার একটি সংজ্ঞা নিয়লিখিত প্রকারে দেওয়া হয় ; যে বিক্রিয়ার 
আযাসিড হইতে উৎপন্ন Ht আয়ন তাহার সমতুল্য পরিমাণ ক্ষার হইতে উৎপন্ন 
(OH)- আয়নের সহিত মিলিত হইয়! তড়িৎ বিয়োজ্রনের ভাবে প্রায় অবিয়োগিত 
জলের অণু গঠন করে, তাহাকে প্রশমন-ক্রিরা বলে । 


লবণ 2-_লবণ মাত্রেই জলীয় দ্রবণে প্রায় পুন্রাপুরিভাবে তড়িৎবিশ্লিষ্ট হইয় 
একটিধনাত্মক তড়িৎশক্কি-বিশিষ্ট ক্ষারীয় বা ক্ষারকীয়মূলক basic radical এবং ANAF 
তড়িৎ শক্তিবিশিষ্ট একটি অগ্নীয়মূলক (acidic radical) দেয়। যেমন, পটাসিয়াম 
ক্লোরাইডের (KCL) জলীয় দ্রবণে Kt হইল ক্ষারীয়মূলক এবং 017 হইল 
SAATI তেমনই জিঙ্ক সল্‌ফেটের (20904) জলীয় ভ্রবণে উৎপন্ন 27 
হইল ক্ষারকীয়মূলক (basic radical) এবং SO, হইল SAPAT | 
আরও উদাহরণ হইল NaNOs=Na* + NO,” 


Ba(NO,)e=Ba**+NO, +NO, | 
লবণের শ্রেণীবিভাগের বিষয় প্রথম ভাগে আলোচিত szata | 


আর্দ্র বিশ্লেষণ (Hydrolysis)? জলীয় ভ্রবণে শমিত লবণ (normal 
salt) সাধারণতঃ কোন Ste বা ক্ষারীয় ধর্ম দেখার না; কিন্তু কোন 
কোন ক্ষেত্রে শমিত লবণের জলীয় দ্রবণে হয় আগ্মিক ধর্ম, না হয় ক্ষারীয় yh 
প্রকাশ পায়। যেমন, ফেরিক ক্লোরাইডের্ জলীয় দ্রবণে আয্নিক ধর্ম দেখা যায় 
এবং সোডিয়াম কাধনেটের জলীয় দ্রবণে RINI ধর্ম দেখা যায়। ইহার কারণ 
হইল যে, উক্ত ছুই ক্ষেত্রেই জলের সহিত উল্লিখিত শমিত লবণ দুইটির বিক্রিয়া 
ঘটে এবং তাহার ফলে আাপিভ এবং ক্ষার উৎপন্ন হয়। প্রথম ক্ষেত্রে উৎপন্ন আযাসিভ 


তড়িৎ-বিয়োজন ৫৯ 


দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয় এবং দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন ক্ষার ভ্রবণে হাইডরন্দিল 
আয়ন দেয়। তাই দ্রবণের হয় আত্মিক ধর্ম অথবা ক্ষারীয় ধর্ম প্রকাশ পায়। 
FeCl, + 3H, 0-২1791017)9 +3HCl 
Na,CO, + 2H,0=2Na0H + H 200s 
এই প্রক্রিয়ার মূলে রহিয়াছে জলের অতিপামান্ত তড়িৎবিয়োজন :— 
[750 = H*+(OH)- 
এইভাবে উৎপন্ন অতি সামান্য (OH) আয়ন ফেরিক ক্লোরাইড হইতে উৎপন্ন 
ফেরিক আয়ন (Fett) gad থাকার ফলে তড়িৎ-বিয়োজনে প্রার-অনমর্থ 
ফেরিক হাইডরক্সাইভ উৎপন্ন করিতে DAS হয় এবং তাহার ফলে জলের পুনরায় 
anty তড়িৎ-বিশ্লেষণ ঘটে । এইভাবে সমস্ত ফেরিক আয়ন জল হইতে উৎপন্ন 
হাইডক্সিল-আয়নের সহিত সংযুক্ত হইয়া অবিশ্লেষিত ফেরিক হাইডুক্সাইড উৎপন্ন 
করে এবং জলে হাইড্রোজেন আয়ন ও ক্লোরাইড আয়ন থাকে। সেই কারণে 
দ্রবণের stae গুণ দেখা ষায়। আবার সোডিয়াম কার্বনেটের gard উৎপন্ন 
কার্বনেট আরনের (CO. ) সহিত জলের অতিদামান্ত তড়িশবিয়োজনে উৎপন্ন 
হাইড্রোজেন আয়ন ক্রমশঃ যুক্ত হইয়া ভড়িৎ-বিয়োজনে প্রায়-অসমর্থ কার্বনিক ' 
আ্যাঁসিড উৎপন্ন করে এবং ভ্রবণে TVG BA আয়ন ও সোডিয়াম আয়ন বহুল পরিমাণে 
থাকে। তাই দ্রবণটির ক্ষারীয় ধর্ম দেখা দেয়। 


অ্যাসিড ও ক্ষারের ভীব্রত1 8 একই অবস্থায় সকল আাসিভ তড়িৎ 
বিয়োজনের ফলে জলীয় দ্রবণে সমানসংখ্যক HY আয়ন দেয় না। কোন আযাঁপিভে 
কয়টি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে, তাহা দ্বারা আযাসিডের তীব্রতা 
পরিমাপ করা যায় al! আাঁসিডের তীব্রতা তাহার জলীয় দ্রবণে H* আয়নের 
সংখ্যার উপর নির্ভর করে। HCl, HNO, 590, এই সকল আ্যাসিডকে 
তীব্র stas (strong acid) বলা হয়, কারণ ইহারা জলীয় দ্রবণে বেশী তড়িৎ 
বিয়োজিত হয় এবং উহাতে HY আরনের ভাগ বেশী থাকে। একই মাত্রিক- 
অবস্থায় (normality) বিভিন্ন আযাপিডের দ্রবণের তড়িৎপরিবাহিতা (০1981 
মাপিয়া আযাসিডের তীব্রতা তুলনা করা হয়, কারণ আযাদিডের 
garda তড়িৎ-পরিবাহিতা দ্রবণে হাইড্রোজেন আয়নের সংখ্যার সহিত সমান্গপাঁতিক। 
এইভাবে পরিমাপ করিয়া জানা গিয়াছে HCl তীব্রতম wife, তাহার পর 


আনে নাইট্রিক WTAE এবং সলফিউরিক আ্যাসিড তৃতীয় স্থান অধিকার করে । 


conductivity ) 


৬০ বুসায়নের গোড়ার কথা 


আবার HCO, আ্যাপিটিক ane (CH,COOH), HCN (হাইডরোসাঘ়ানিক 
আযানিড ) ইত্যাদি wie মাত্রিক দ্রবণে খুব কম পরিমাণ হাইড্রোজেন আরন দেয়। 
আবার ইহাদের মাত্রিক দ্রবণে জল যোগ করিয়া পাতলা করিলে ইহাদের তাঁড়ৎ্- 
বিয়োজন বৃদ্ধি পার । ইহাদিগকে দুর্বল (weak ) আযাপিড বল৷ হয়। ফনফোরিক 
আ্যাদিডে (H,P0,) তিনটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে, কিন্তু 
জলীয় দ্রবণে আনে বিশ্লেষিত হইবার ক্ষমতা ইহার কম। তাই ইহা একটি দুর্বল 
sits | 

যে সকল ক্ষারীয় দ্রবণে মুক্ত (OM) আয়নের পরিমাণ বেশী, সেই ক্ষার 
Dal NaOH এবং KOH তীব্র ক্ষার, কিন্তু NH,OH বেশী তড়িৎ-বিয়োজিত 
হয় না বলিয়! দুর্বল ক্ষার । Fe(OH) এবং AKOH)s আরও কম তড়িৎ বিয়োজিত 
হুয়; কাজেই ইহার! আরও দুর্বল ক্ষারক। 

যে আর্দর-বিশ্লেষণের কথা পূর্বে উল্লিখিত হইয়াছে, তাহা তীব্র ক্ষার এবং 
দুর্বল BUTTS অথবা দুর্বল ক্ষারক এবং তীব্র আরা সিডের পারস্পরিক প্রশমনের 
ফলে উৎপন্ন লবণের ক্ষেত্রেই সংঘটিত হয়; VIA আঠা লিড এবং তীব্র ক্ষার হইতে 
উৎপন্ন লবণের ক্ষেত্রে হয় নাঁ। যেমন, তীব্র athe সলফিউরিক আযাসিভ এবং 
তীব্র ক্ষার কষ্টিক পটানের প্রশমন ক্রিরাদ্ধারা উৎপন্ন লবণ পটাপিয়াম সলফেট 
জলে যোগ করিয়া যে দ্রবণ হয়, তাহাতে পটাসিয়াম আরন ও সলফেট আয়ন হয়; 
কিন্ত garda কোন ক্ষারীয় বা আত্মিক ধর্ম দেখ! বায় না। 

[590 K+ +K* +80,7 
কিন্ত তীব্ৰ ক্ষার কষ্টিক CHD এবং দুর্বল STAG কার্ধনিক UTE হইতে প্রশমন- 
ক্রিয়ার উৎপন্ন লবণ সোডিয়াম কার্বনেট জলে যোগ করিলে উহার আর্দরবিশ্লেষণ 
হইয়া থাকে। তাহাতে সোডিচাম হাইড্রক্সাইভ এবং কার্বনিক আ্যাসিড উৎপন্ন 
হয়। কার্বনিক আযাসিড দুৰ্বল আ্যাসিড বলিয়া খুবই কম ভাইডোছেন আকন 
gad উৎপাদন করে ; কিন্তু সোডিয়াম হাইডুম্ত্াইড vig ক্ষার বলিয়া ইহা খুব বেশী 
পরিমাণে হাইডুক্সিল আয়ন জলীয় দ্রবণে দিয় থাকে। তাই দ্রবণে ক্ষারীয় ধর্মের 
প্রাবলা দেখা যার। NaCO, +2H0=2NaOH + 500 (দুর্বল WPS) 
NaOH=Na* + OHT 

সেইরূপ ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণে আর্ড-বিশ্রেষিত হইয়! দুর্বল ক্ষারক 

ফেরিক হাইডুক্সাইড এবং তীব্র আযাদিড হাইডরোক্লোরিক আযাসিড উৎপন্ন করে। এখন 


৬ 


তড়িৎ-বিয়োজন ৬১ 


ফেরিক হাইডুক্সাইড দুর্বল ক্ষারক বলিয়া অতিশয় অল্প হাইডুব্সিল আরনে বিয়োজিত 
হয়; আর হাইড্রোক্লোরিক wife অতি তীব্র atg বলিয়া খুব বেশী পরিমাণ 
হাইড্রোজেন আয়ন দেয়। তাই ফেরিক ক্লোরাইডের দ্রবণ আাসিডধমী হয়। 


FeCl, + 3H,0= Fe(OH), (দূর্বল #19) +3801 ( Wis আ্যদিড) 
HOI=H* + C17 
দুর্বল আযাসিভ এবং দুর্বল ক্ষার হইতে প্রশমন-ক্রিছায় উৎপন্ন লবণের জলের 
দ্রবণে সহজেই আর্দ্রবিশ্লেষণ ঘটিয়া থাকে। কিন্তু তাহার ফলে দুর্বল 
athe এবং দুর্বল ক্ষার সমপরিমাণে উৎপন্ন হয়। BITS এবং ক্ষার উভয়েই 
দুর্বল বলিয়া দ্রবণে H4 আয়ন বা OH” আয়নের কোনটিরই আধিক্য থাকে না। 
এইজন্য উক্ত প্রকারের লবণের আর্দর-বিশ্রেষণ সংঘটিত হওয়ার পরেও দ্রবণটি aria 


অবস্থাতেই থাকে। 
CH,COONH, + H.O=CH,COOH + NB,OH ( দুর্বল ক্ষার ) 
আযামোনিয়াম আযসিটেট দুর্বল আাসিটিক আযাসিড 


তড়িৎ-বিশ্লেষণের প্রয়োগ £_তড়িং-বিশ্লেষণের পদ্ধতিকে নিক্মলিখিতভাবে 
কাজে লাগানো হয় £_(ক) তড়িৎ cata ( Hlectro-plating ) £ এই প্রক্ৰিয়াতে 
একটি ধাতুনিমিত দ্রব্যের উপর (সাধারণতঃ লৌহ বা পিতলের দ্রব্যে) অন্ত ধাতুর 
(যথা, নিকেল, দিলভার, কপার বা ক্রোমিয়ামের ) পাতলা স্তর উত্পাদন করা হয়। 
প্রথম প্রকারের ধাতব AIF প্রথমে কিক সোডার দ্রবণ দ্বারা এবং পরে 
হাইডোরে)রিক mfe দার! ধুইয়া লওয়া হয়। এই উপায়ে চবিঘটিত aiez 
অক্সাইডের আস্তরণ ধাতব দ্রব্য হইতে অপপাঞ্িত করা হয়। পরে জল দিয়া 


এবং 
ধুইয়া ধাতব পদার্থ টিকে একটি তড়িংগাহে ডুবাইয় ব্যাটারির ঝণাত্মক মেরুর সহিত 
সংযুক্ত করা হয়। আর থে ধাতুর প্রলেপ দেওয়া প্রয়োজন, তাহার একটি খণ্ডকে 


গাছে ভুবাইয়। উক্ত ব্যাটারির ধনাত্মক মেরুর সহিত যুক্ত করা হয়। তাহাতে 
ধাতব পদার্থটি গাহে ক্যাথোড হয় এবং যে ধাতুর প্রলেপ দেওয়া প্রয়োজন তাহার 
খণ্ড হয় SCAG! গাহে যে ধাতুর প্রলেপ দেওয়া হয়, তাহার একটি লবণের দ্রবণ' 
ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, লৌহনিগিত দ্রব্যের মরিচা ধরা নিবারণ করিতে 
উহার উপর নিকেল-লেপন করা হয়; তাহার জন্য নিকেল আযামোনিয়াম সলফেটের 
দ্রবণের ভিতর লৌহনিগ্রিত দ্রব্যকে ডুবাইয়া ক্যাথোডরূপে এবং নিকেল ধাতুর মোটা 


৬৩২ বুসায়নের গোড়ার কথা 


পাঁতকে আ্যানোডন্সপে ব্যবহার Fal হর। তড়িৎপ্রবাহ চালন! করিলে AACS 
নিকেল দ্রবীভূত হুর এবং লৌহের দ্রব্যের উপর নিকেলের আস্তরণ পড়ে | 


(খ) ধাতুর লেপন দ্বারা ছাচ প্রস্তুত ( Blectro-typing ) £_কোন ছবি 
al অক্ষর প্রথমে কাঠের উপর আকিতে হয় । কাঠের উপর ছবির আকৃতি কুঁদিয়! 
তোলা হর । কাঠের উপর মোমের সাহায্যে চাপ দিয়া মোমের ছাচ teati) করা 
হয়। মোমের ছাচ কাঠের উপর হইতে তুলিয়া আনিয়া ছাচের ভিতর দিকে 
গ্র্যাফাইটের আস্তরণ (graphite coating) দির! তামার তারে জডাইয়! কপার 
সলফেটের HAC ভূবাইয়া দেওয়! হয় এবং ক্যাথোডরূপে উহা! ব্যবহৃত হয়। fees 
কপারের পাত উক্ত ভ্রবণে ডুবাইয়া আানোডরূপে ব্যবহৃত হয়। ব্যাটারির সাহায্যে 
গাঁহের মধ্য দির তড়িৎ পরিচালনা করিলে মোমের ছাচের উপর গ্র্যাফাইট আস্তরণ 
ক্যাথোডরূপে কাজ করায় সেখানে কপারের স্তর জমে। কিছুক্ষণ পরে গাহ হইতে 
Sp তুলিয়া আনিয়া ছাচ হইতে মোম কাটিয়া অপসারিত করা হয়। এইভাবে 
উৎপন্ন কপারের ছাচের ভিতর দিকে লেড গলাইয়! ঢালিয়া দিয়া ভতি করা হয় 
এবং তাহাতে জিনিষটি শক্ত হয়। পরে কাঠের সহিত উক্ত Sto আটকাইর1 ছাপার 
কার্য নিষ্পন্ন করা হয়। এইভাবে ছাপার বইএর পাতার ছাচ তৈরারী করিয়া বই 
ছাপানো za | 


(1) ভড়িৎ-বিশ্লেষণ দ্বার! ধাতু উৎপাদন (Electro-metallurgy ) 8 
সময় সময় ধাতু উৎপাদনে তড়িং-বিশ্লেষণ প্রক্রিয়া প্রয়োগ করা হয়। যেমন) 
গলিত কষ্টিক cael হইতে ধাতব সোডিয়াম উৎপাদনে, বিশুদ্ধ আযালুমিনিয়াম 
অক্সাইড হইতে ধাতব আযালুমিনিয়াম উৎপাদনে, গলিভ কার্নালাইট হইতে ধাতব 
ম্যাগনেসিয়াম উৎপাদনে উপরি-লিখিত দ্রব্যগুলির তড়িং-বিশ্লেষণ সংঘটিত কর! হয়। 
এই গদ্ধতিগুলি ধাতু ব| ধাতব লবণের অধ্যায়ে বিশদভাবে আলোচিত হইয়াছে। 
{ এই পুস্তকের সপ্তত্রিংশ অধ্যায় LET )। 


(ঘ) ধাতু শোধন £__ইভার প্রয়োগে রাদায়নিকভাবে বিশুদ্ধ ধাতু উৎপাদন 
করা হয়। যেমন, pal হইতে উৎপন্ন wya কপার হইতে তড়িৎ-বিশ্লেবণ দ্বারা 
রাপায়নিকভাবে বিশুদ্ধ কপার উৎপাদন করা হয়। যেখানে সপ্থত্রিংশ অধ্যায়ে কপারের 
বিষয় আলোচিত হইয়াছে এই পদ্ধতি সেইখানে বিশদভাবে লেখা হইয়াছে। 

(©) তৌলিক রাঁপায়নিক বিশ্লেষণ (Quantitative Chemical 
Analysis) 80) কোন যৌগে বর্তমান ধাতুর শতকরা তোঁলিক ভাগ নির্ণয় 


ভড়িৎ্-বিয়োজন wo 


করিতে তড়িৎ-বিশ্লেবণের প্রয়োগ হইয়া থাকে। একটি ওজন করা প্লাটিনামের 
মুচিতে উপযুক্ত পরিমাণ যোগ পদার্থ (যেমন জিঙ্ক সলফেট ) রাসায়নিক তৌলদণ্ডে 
zasta ওজন করিয়া লওয়া হয়। তাহাতে সামান্য আ্যামোনিয়াম সলফেট 
যোগ করিয়া জলে দ্রবীভূত করা হয়। পরে Atataa মুচিটিকে ব্যাটারির 
adar মেরুর সহিত যোগ করিয়া ক্যাথোড করা হয় এবং দ্রবণে একটি প্লাটিনামের 
তার যোগ করিয়া উহাকে উক্ত ব্যাটারির ধনাত্মক মেরুর সহিত যোগ করিয়া 
আযানোড করা হয়। তড়িৎপ্রবাহ চালনা করিলে প্লাটিনামের মুচিতে জিঙ্ক জমা হয়। 
তড়িৎ-বিশ্লেষণ সম্পূর্ণ হইলে দ্রবণ ফেলিয়া দিয়া পাতিত জলদ্বার! প্রাটিনামের মুচিটি 
বেশ করিয়া ধুইয়া ফেলিয়া পরে কোহল দ্বারা ধৌত করিয়া মুচিটিকে শু করা 
হয় এবং জিক্কসমেত মুচিটি স্বন্মভাবে ওজন করা হয়। তাহাতে উৎপন্ন faces 
ওজন পাওয়া atal তাহা হইতে জিঙ্ক সলফেট লবণে জিঙ্কের শতকরা পরিমাণ নির্ণয় 
কর! যায়। (8) ছুইটি ধাতব লবণের মিশ্র দ্রবণ হইতে দুইটি ধাতু A পৃথক্‌ 
ভাবে তড়িৎ-বিশ্লেষণ দ্বারা উৎপাদন করিয়া ধাতু দুইটির শতকরা ভাগ নির্ণয় 
করা যায়। ধরা যাউক যে কাদায় (কপার ও জিষ্কের সংকর ) কপার ও জিষ্কের 
শতকরা পরিমাণ fata করিতে হইবে tats টুকরা করিয়া তাহার এক 
টুকরা স্থন্মভাবে ওজন করিয়া লওয়া হয়। পরে একটি প্লাটিনামের বাটিতে 
কীসার টুকরাটি রাথিয়া নাইট্রিক wae যথোপযুক্ত পরিমাণে যোগ করিয়া 
উহাকে দ্রবীভূত করা হয়। পরে দ্রবণে সলফিউরিক আ্যাসিভ যোগ করিয়া 
আযা্বেস্টস্‌ খণ্ডের উপর বাটিটিকে বপাইয়৷ উত্তাপপ্রয়োগে দ্রবণকে শুকাইয়া 
ফেলিয়া আরও উত্তাপ দিয়া সলফিউরিক অ্যাপিডের ঘন বাষ্প বাহির কর! হয়। 
তাহাতে কপার সলফেট এবং fas সগফেট উৎপন্ন হয়। তখন বাটিটিকে নামাইয়া 
ঠাণ্ডা করিয়া পাতিত জল যোগ করিয়া কপার সলফেট এবং জিঙ্ক সলফেটের 
aad উৎপন্ন করা হয়। পরে বাটিটির দ্রবণে একটি ওজন-করা প্রাটিনামের পাত 
ডুবাইয়া উহাকে ব্যাটারির খণাত্মক মেরুর সহিত সংযুক্ত করা হয় এবং একটি 
প্লাটিনামের তার ভ্রবণে Easy উক্ত ব্যাটারির ধনাত্মক মেরুর সহিত যুক্ত 
করা হয়| পরে তড়িৎবিভব (potential) বিভিন্ন ভাবে স্থির রাখিয়া তড়িৎ- 
বিশ্লেষণ সংঘটিত করা হয়। একপ্রকার তড়িংবিভবে 1'8 হইতে 9 আ্যাম্পিয়ার 
তড়িৎ চালনা করিলে কেবলমাত্র কপার ক্যাথোডে (প্লাটিনামের পাতে) 
জমা হয়। সমস্ত কপার সলফেট বিশ্লিষ্ট হুইয়া কপার জমা হইলে দ্রবণ 
বর্ণহীন হয়। তখন তড়িং-সংযোগ বিচ্ছিন্ন করিয়া প্রাটিনামের পাতটি তুলিয়া 


৬৪ বুসারনের গোড়ার কথা 


আনিয়া ASS জলে এবং কোহলে ধুইয়! শুক করিয়া ওজন কর হয়। তাহা 
হইতে কপারের ওজন পাওয়া যায় এবং তখন কাদার কপারের শতকরা ভাগ স্থির 
কনা! যার। পরে পাতটি আবার ভ্রবণে gizal তড়িৎবিভব বদলাইয়া দিলে 
এবং 0: হইতে 0'8 অ্যাম্পিয়ার তড়িৎ পরিচালনা করিলে fax ক্যাথোডে জমা হয়। 
যখন সমস্ত জিঙ্ক সলফেট বিশ্লিষ্ট হইয়া জিঙ্ক ক্যাথোডে জমা হয়, তখন তড়িত্প্রবাহ 
চালনা বন্ধ করিয়! প্রাটিনামের পাতটি তু লয়| আনিয়া পাতিত জল এবং কোহল দিয়া 
ধুইয়া শুদ্ধ করিয়া পুনরায় ওজন কর! zal এই ওজন হইতে পূর্বের কপারযুক্ত 
প্লাটিনাম পাতের ওজন বাদ দিলে জিষ্কের ওজন পাওয়া যায়। তাহা হইতে বাসায় 
লিঙ্কের শতকরা পরিমাণ নির্ণয় কর! যায়। 


(৪) প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যের পণ্য উৎপাদান £_তড়িং-বিশ্লেষণ- 
পদ্ধতি প্রয়োগ দ্বারা .ক্লোরিণ (দ্বিতীয় ভাগ, পৃঃ 247-248 EBay), কষ্টিক cals 
ও সোডিয়াম কার্বনেট (এই পুস্তকের সপ্তত্রিংশ অধ্যায় gè), পটাপিয়াম 
পারম্যান্ধানেট, অক্সিজেন (প্রথম ভাগ, oof সংস্করণ, পৃঃ 71), হাইড্রোজেন (প্রথম 
ভাগ, sf সংস্করণ, পৃঃ 116) প্রভৃতির পণ্য-উৎপাদন নিপ্পন্ন করা হয়। 


(ছ) ধাতুর gate নির্ণয় £_কপারের Gus নিম্নলিখিত উপায়ে তড়িৎ 
বিশ্লেষণ দ্বারা স্থির করা যায় — 


একটি কপার ভোণ্টামিটার (Copper Voltameter) এবং একটি জল 
ভোন্টামিটার (Water Voltametor) পর পর সাজাইয়া একই ব্যাটারির 


খৰ পার-ভেল্সমিটার জলডোভটামিটার সহিত ছবিতে দেখানো মত 
: : ভাবে সংযুক্ত কর! হইল। 

জ্যযসিডের 3 
হতেন কপার ভোণ্টামিটারে বিশুদ্ধ 
: কপার সলফেটের দ্রবণে 
E সামান্য মশফিউরিক wS 
db যোগ করিয়া রাখা হয় 
ES এবং জল ভোপ্টামিটারে সল- 

: { ; ছু Raon- 

=! {| Ls জেল্টামিটায় ফিউরিক আযাসিডের পাতলা 
: বাটি কমিউটেটার দ্রবণ লওয়! হয়। ব্যাটারির এক 


চিত্র নং__৪ প্রান্ত একটি কমিউটেটারের 


তড়িৎ-বিয়োজন ৬৫ 


(Commutator ) ভিতর দিয়া লইয়া ছবিতে দেখানো মতন ভাবে জল ভোণ্টামিটারে 
সংযুক্ত করা হর। ব্যাটারি সংযোগ করিবার পূর্বে কপার ভোণ্টামিটার হইতে 
ক্যাথোডব্লপে ব্যবহৃত কপারের পাত বাহিরে আনিয়া বালি কাগজ ( sand-paper ) 
দ্বার! ঘষিয়া পরিষ্কার করা হয়; পরে পাতলা নাইট্রক আযাসিড দ্বারা উহা ধুইয়া প্রথমে 
কলের জলঘারা এবং পাতিত জলঘারা আযাদিড Bai ফেলা হয়। পরে উহাকে উত্তপ্ত 
বায়ুচুলীতে (air-oven) রাখিয়া শুষ্ক করা হয়। এইভাবে ARES এবং শুষ্ক 
কপারের ক্যাথোডকে RASNI রাসায়নিক তৌলদণ্ডে ওজন করিয়! কপার cetti- 
মিটারে যথাস্থানে বসাইয়া দেওয়া হয়। দুইটি গ্যাস-পরিমাপক নল আযাসিডযুক্ত 
জলঘারা sfs করিয়া জল ভোন্টামিটারের দুইটি তড়িৎছারের উপর বসাইয়া দেওয়া 
হয়। পরে ব্যাটারি সংযোগ স্থাপন করিয়া তড়িৎপ্রবাহ চালনা করা হয়। বিশেষভাবে 
লক্ষ্য রাখা হয় যাহাতে কপার ভোন্টামিটারে অবস্থিত কপার ক্যাথোডে লাল রংএর 
কপার সমানভাবে জমা হয়। জল ভোণ্টামিটারের ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন 
হইয়া গ্যান-পরিমাপক নলে জমা হয়। কিছুক্ষণ এইভাবে তড়িৎ-বিশ্লেফণ চালাইয়] 
তড়িংপ্রবাহ চালনা বন্ধ করিয়া দেওয়া হয়। এইবার কপার ক্যাথোড তুলিয়া আনিয়া 
জল দিয়া ধুইয়া বুনসেন দীপের শিখার কিছু উপরে ধরিয়া শুদ্ধ করিয়া PSNI ওজন 
করা হয়। দেখিতে হইবে যে, এইভাবে শুষ্ক করিবার সময় উৎপন্ন কপার কাল কপার 
অক্সাইডে রূপান্তরিত না হয়। যে গ্যাস-পরিমাপক নলে হাইড্রোজেন জমা হইয়াছে 
তাহা Taye দ্বারা বন্ধ করিয়া জল ভোণ্টামিটার হইতে তুলিয়া আনিয়া একটি azi 
জলপূৰ্ণ পাত্রে FUN দেওয়া হয় এবং IZE অপসারিত করা হয়। পরে গ্যাস- 
পরিমাপক নলের ভিতরের জল এবং বাহিরের পাত্রের জল একই তলে ( same 
level ) আনিয়া হাইড্রোজেনের আয়তন পড়িয়া লইয়া লেখা হয়। সেই সঙ্গে পাত্রের 
জলের উষ্ণতা এবং ব্যারোমিটার হইতে বায়ুর চাপ মাপিয়া লিখিয়া লওয়া হয়। 

ateta £_ধরা যাউক, 

পরীক্ষা চালনা করিবার পূর্বে কপার ক্যাথোডের ওজন =, গ্রাম | 

পরীক্ষা চালনা করিবার পর ,, » =w গ্রাম। 

অতএব উৎপন্ন কপারের ওজন = (wa — w1) AÙ | 

উৎপন্ন হাইডোজেনের আয়তন, ধরা যাউক y ঘন সেটিমিটার, এবং ইহার 
উষ্ণতা জলের উষ্ণতার সমান, কারণ ইহা জলের ভিতর ডোবানো হইয়াছিল yal 
যাউক, এই Trs ৮” সেটিগ্রেড এবং ব্যারোমিটার হইতে নির্ণীত বায়ুর চাপ =p 
মিলিমিটার | এক্ষণে হাইড্রোজেন জলের উপর সংগৃহীত হওয়ায় ইহা জলীয় বাম্পছারা 

৫-(ওয়) 


৬৮ ব্রসারনের গোড়ার কথা 


al তড়িৎ-বিয়োজনবাদ সম্বন্ধে সংক্ষেপে একটি বর্ণনা দাও। এই বাদের পরিপ্রেক্ষিতে 
নিম্নলিখিত বিষয়গুলি সম্বন্ধে আলোচনা কর lF) আযাসিড এবং ক্ষারের শক্ত, (ব) প্রশমন 
প্রক্রিয়া এবং (গ) আর্দ্র বিশ্লেষণ। তড়িৎ-বিশ্লেষণ ছাড়! ত্রবণে আয়নের অবস্থিতি সম্পর্কে অন্ত 
কোন প্রমাণ দিতে পার কি? 

8. Distinguish between Faraday and Coulomb. An electric current is passed 
simultaneously through aqueous solutions of the following :—(a) Kl. (b) CuSO, 
and (c) conc. HCl. What substances and what quantities will be formed when 
the amount of electricity passed was 1 Faraday ? (Bombay, 1951] 


[Ans. (a) 127 gms. of iodine at anode, 1 gm. of hydrogen at cathode and 
56 gms. of KOH were produced near cathode.) 


(b) 31°75 gms. of copper at cathode ; 8 gms. cf oxygen at anode and 49 gms. 
of sulphuric acid were formed at anode.) 


(c) 85°5 gms. of chlorine at anode; 1 gm. of hydrogen at cathode. 

৮। ্ফ্যারাডে” এবং “garag? পার্থক্য উল্লেখ কর। একই তড়িতপ্রবাহ নিম্নলিখিত পদার্থ 
গুলির জলীয় দ্রবণের ভিতর দিয়া চালন! করা হইল £_(ক) পটাসিয়াম আয়োডাইভড, (4) কপার 
সলফেট এবং (গে) গা হ'ইড্রোক্লোরিক ahs কোন্‌ দ্রব্যের কতখানি বিভিন্ন তড়িৎদ্বারে 
উৎপন্ন হইবে যদি ১ ফ্যারাডে তড়িৎ দ্রবণগুলির ভিতর দিয়! চালন। করা হয়? (বোম্বাই, ১৯৫১) 

[উত্তর 2 (ক) অআ্যানোডে ১২৭ গ্রাম আয়োডিন, ক্যাথোডে > গ্রাম 

হাইড্রোজেন এবং ক্যাথোডের নিকট ce গ্রাম কিক পটাশ উৎপন্ন হইবে | 

(খ) ক্যাথোডে ৩১*৭৫ গ্রাম কপার, আযনোডে ৮ গ্রাম অক্সিজেন এবং আযানে'ডের নিকট 
৪৯ গ্রাম লফিউরিক আাসিড উৎপন্ন হইবে | 

(গ) আনোডে vers গ্রাম ক্লোরিণ ; ক]াথোডে ১ গ্রাম হাইড্রোজেন ] 


9. State Faraday’s Laws of Electrolysis and express them in the form of an 
equation. Calculate, at N. T. P. the volume of hydrogen which will be liberated 
when a current of 10 amperes is passed through a dilute solution of H,SO, in 
water for 6 minutes and 26 seconds. Given one Faraday =96500 coulombs. 


(0. U. 1954) [Ans, 448 ০.০.] 

al ফ্যারাডের “তড়িৎ-বিশ্লেষণ সুত্র” উল্লেখ কর এবং একটি সমীকরণে সুত্রদ্ধয়কে প্রকাশ কর। 
যখন ১০ আযাম্পিয়ার তড়িৎপ্রবাহ্‌ ৬ মিনিট ২৬ সেকেণ্ড ghal একটি সলফিউরিক আাসিডের পাতলা 
দ্রবণের ভিতর দিয়া চালিত কর! হয়ঃ তখন প্রমাণ উষ্ণতায় ও চাপে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন 
fata কর। দেওয়া আছে > ফ্যারাডে ৯৬৫০০ কুলম্ব । ( কঃ বিঃ ১৯৫৪) 


[উত্তর 2 ৪৪৮ ঘন সেন্টিমিটার ] 

10. A current of 2 amperes was passed through a solution of copper sulphate 
for 16 minutes and 5 seconds. Calculate the amount of copper deposited on the 
cathode. Given 96,500 coulombs can deposit cze grams of copper. (0.5. 1959) 


[Ans. 0'636 gram] 


টিসি সিসি রত 


তড়িৎ-বিয়োজন ৬৯- 


১০। একটি ২ আ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ ১৬ মিনিট e সেকেণ্ড ধরিয়া একটি কপার সলফেটের 
ভ্রবণের ভিতর দিয়া চালিত করা হইল : ক্যাথোডে কি পরিমাণ কপার মুক্ত হইল তাহা কিয়া 


বাহির কর। দেওয়া আছে ৯৬৫০০ Fay পরিমাণ wie গ্রাম কপার মুক্ত করিতে 
পারে। (কঃ বিঃ ১৯৫৯) 
[উত্তর eves গ্রাম ] 
11. An electric current is passed simultaneously through (a) acidulated 
water, (b) CuSO, solution, (c) AgNO, solution. What substances and how 
many grams of each are liberated in each cell in the time that 1247 c.c. of hydro- 
gen at 27°C and 750 mm. are liberated ? (Bombay Engineering, 1919) 
[Ans. 1°088 gm. of Ag ; 0°32 gm. of Cu] 
১১। একই তড়িৎপ্রবাহ একসঙ্গে (ক) আযাসিডযুক্ত জল, (খ) কপার সলফেটের দ্রবণ, (গ) 
সিলভার নাইট্রেটের দ্রবণের ভিতর দিয়া চালনা কর! হইল। ইহাতে যে সময়ে ২৭০ মেপ্টিগ্রেড 
উষ্ণতায় এবং veo মিলিমিটার পারদের চাপে ১২৪'৭ ঘন সেন্টিমিটার হাইড্রোজেন উৎপন্ন হয়, সেই 
সময়ে অন্যান্য কোষে কোন্‌ কোন্‌ পদার্থের কি কি পরিমাণ উৎপর হইবে? (বোম্বাই ইঞ্জিনিয়ারিং, 
১৯১৯) [উত্তর 2 ১০৮৮ গ্রাম সিলভার ; "৩২ গ্রাম কপার ] 
12. Explain, in the light of ionic theory, the terms acid, base and salt. On what 


does the strength of an asid depend? An aqueous eolution of ferric chloride 
reacts acidic towards litmus, whereas a solution of sodium carbonate reacts 


basic. Explain. 

xI RG, ক্ষার এবং লবণ”? এই তিনটি কথা, ইলেকৃদ্রনীয় বিয়োজনবাদের পরিপ্রেক্ষিতে 
ব্যাখ্যা করিয়া বুঝাইয়া Wel আযাসিডের শক্তি কিসের উপর নির্ভর করে? একটি ফেরিক 
ক্লোরাইডের জলীয় দ্রবণ আযাসিডের মত বিক্রিয়া দেখায় এবং সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ 
ক্ষারীয় বিক্রিয়া দেখায় । উক্ত দুই ক্ষেত্রে এই প্রকার ব্যবহারের ব্যাখ্যা দাও। 

13. The same current was passed through solutions of copper sulphate, 
silver nitrate and dilute sulphuric acid for the same interval of time. If 
the volume of hydrogen liberated be 37°4 c.c. at 750 mm. pressure and 27°C. and 
the amount of silver and copper deposited on the respective cathodes be 0'3267 
gm. and 0:0944 gm. respectively, calculate the equivalent weight of silver and 


une (0.U. 1956) 
copper: 

7 (Ans. Eg. wt. of Ag.=108'03, 

oy Cu=8154) 

একই তড়িৎপ্রবাহ একই সময় ধরিয়া কপার সলফেটের দ্রবণ, সিলভার নাইট্টরটের দ্রবণ 

A ইল। যদি ২৭০ afas উষ্ণতায় 


এবং পাতলা সলফিউরিক আযাসিডের ভিতর দিয়া চালনা FIR 


. টার এবং 
এবং ৭৫০ মিলিমিটার পারদের চাপে উৎপন্ন হাইড্রোজেলের ATTN হরতালের 


৭০ বরদায়নের গোড়ার কথা 


সেই সময়ে যদি অন্যান্য কোষের ক্যাথোডে ০৩২৬৭ গ্রাম সিলভার এবং ০*৯৪৪ গ্রাম কপার মুক্ত হয়, 
তাহা হইলে সিলভার ও কপারের তুল্যাস্কভার নির্ণয় কর । (কঃ বিঃ ১৯৫৬) 

[উত্তর 2 ফিলভারের তুল্যাঙ্কতার =১০৮০৩ 

কপারের তুল্যান্কভার ₹৩১'৫৪ ] 

14. (a) State Faraday’s Laws of Electrolysis and express them in the form of 


an equation. 


(b) A current of 5 amperes is passed through a copper voltameter and ০ 
silver voltameter connected in series for 32 minutes and 10 seconds. Calculate 
the amounts of copper and silver deposited. Given electro-shemical equivalent of 


Cu. =0'000325g. and that of silver =0'001118 gm. (0.U. 1952) 
[Ans. Ou. deposited =3'13625¢., 
Ag. ” =10°7887g] 


381 (ক) “ক্যারাডের তড়িৎ-বিশ্রেষণ সুত্র উল্লেখ কর এবং সুত্রদ্বয়কে একটি সমীকরণ ছার! 
প্রকাশ কর। 

খে) একটি কপার এবং একটি গিলভার ভোন্টামিটার পর পর সংযুক্ত করিয়া তাহাদের ভিতর 
দিয় e আযাম্পিয়ার তড়িৎপ্রবাহ ৩২ মিনিট ১০ সেণ্ডেক ধরিয়া চালন। করা হইল। মুক্ত কপার এবং 
fastar পরিমাণ নির্ণয় কর। দেওয়া আছে কপারের তড়িৎ রামায়নিক তুল্যাঙ্ক-০*০০০৩২৫ 
গ্রাম এবং দিলভারের তড়িৎ রাসায়নিক তুল্য!স্ক-০*০০১১১৮ গ্রাম | (কঃ বিঃ ১৯৫২) 


[উত্তর 2 মুক্ত কপারের পরিমাণ-৩'১৩৬২৫ গ্রাম, 

» সিলভারের » ₹১০*৭৮৮৭ গ্রাম ] 

15. A current of 0'6 ampere strength passing through a solution of silver 
nitrate solution for 8 minutes deposits 0'322 gm. of silver, Calculate the electro- 
chemical equivalent of silver. (Ans. 0001118 gm.] 
sel oe আযাম্পিয়ার তড়িৎপ্রবাহ্‌ ৮ মিনিট ধরিয়! একটি সিলভার নাইট্টেটের দ্রবণের ভিতর 
দিয়া চালনা করিলে *'৩২২ গ্রাম সিলভার মুক্ত হয়। দিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয়কর | 


[উত্তর ste] 


16. A strong solution of copper sulphate is electrolysed with a current 
of 5 amperes for 2 minutes. The remaining solution is then diluted with ®? 
equal volume of water and then electrolysed with the same current and for 
the same length of time. Calculate tha amount of copper deposited in tte two 
cases. [O. E. cf Ou=31'8] [Ans. 1st case—19858" 

2nd case—The same as in 1st case] 


১৬। একটি কপার সলফেটের TID দ্রবণকে « আ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ ২ মিনিট ধরিয়া চালনা 
করিয়া তড়িৎ-বিত্রষ্ট করা হইল। অবশিষ্ট দ্রবণে সম-আয়তন জল মিশাইয়! একই সময় ধরিয়া একই 


তড়িৎ-বিয়োজন ৭১ 


তড়িৎপ্রবাহ চালন! করিয়া তড়িৎ-বিশ্লিষ্ট করা হইল । এই উভয় ক্ষেত্রে কি পরিমাণ কপার মুক্ত হইবে 
তাহা নির্ণয় কর। ( কপারের তুল্যাঙ্কভার =৩১'৮ ) 
[উত্তর 2 প্রথম ক্ষেত্রে মুক্ত কপারের ওজন = ০১৯৮৫ গ্রাম, 


দ্বিতীয় » » » » = » 


17. Calculate the amount of silver deposited from a silver nitrate solution 


of AgNO, per litre by the passage of 82167 coulombs of 


containing 340 gms. 
[Ans. 36 grams.] 


electricity. 
১৭। ৩২১৬৭ কুলম্ব-পরিমাণ তড়িৎ একটি সিলভার নাইট্রেটের দ্রবণের (লিটারে ৩৪* গ্রাম 


সিলভার নাইস্েটযুক্ত) ভিতর দিয়া চালনা করিলে কি পরিমাণ সিলভার মুক্ত হয় তাহা নিৰ্ণয় কর। 
১০৮ 


[Gers ত M] 


18. Calculate the strength of the current which, when flowing through 


an elestrolytic cell containing silver nitrate solution, causes a deposit of 3°22 


gms. of silver in an hour. (E.C.E. of silver =0'001118g.) 
(Ans. 0'8 ampere] 


১৮। একটি সিলভার নাইট্রেটের দ্রবণের ভিতর দিয়া একটি তড়িৎপ্রবাহ একঘন্টা ধরিয়। চালনা! 
করার ফলে ৩২২ গ্রাম সিলভার ক্যাথোডে মুক্ত হয় : তড়িতপ্রবাহের পরিমাণ নির্ণয় কর। (সিলভারের 
তড়িৎ-রাসায়নিক JAJE = ০০০১১১৮ ATT | [ উত্তর ৪ ০৮ আযামম্পয়ার ] 


19. A current of 15 amperes strength, when passed throu zh a solution 
of a salt of a metal M, for half an hour, deposits 0'9196 gm. of the metal. If the 
metal be divalent, calculate its atomic weight from the given data, 


[Ans. 65°5] 

১৯। একটি se আল্পিয়ার তড়িৎপ্রবাহ একটি ধাতুর (10) লবণের ভিতর দিয়া আধঘপ্টা 
ধরিয়া চালনা করার ফলে ধাতুটির **৯১৯৬ গ্রাম ক্যাথোডে মুক্ত হইল। যদি ধাতুটি দ্বিযোজী হয়, 
তবে আঙ্কিক সম্পর্ক হইতে ধাতুটির পারমাণবিক ওজন নির্ণয় কর। [উত্তর ৪ vee] 


nderstand by ‘‘Hlectro-Chemical equivalent’ of an element ? 
hemical equivalent ? 
ight of copper deposited in 12 minutes by 
r voltameter the weig 
জেন ০ f a certain current is 175 gms. If the E.O.E. of hydrogen be 
ye sie va the OB of copper be 31'8, find the average current flowing 
375 2i (Ans. 7'348 amperes] 
through the voltameter. 
তু রাসায় iaa 
। কোনও মৌলের ধ্তড়িৎ রাসায়নিক garia” বলিতে কি বুঝ ? রাসায়নিক তুল্যাঙ্কে 
২০ 2 


সহিত ইহার সম্পর্ক কি প্রকার? 


একটি কপার ভোপ্টামিটারে অব 
১২ মিনিট ধরিয়া চালনা করার ফলে ৯ 


20. What do you u 
How is it related to its ¢ 


দ্রবণের ভিতর দিয়! একটি তড়িতপ্রবাহ 


= কপার সলফেটের 
চিত যদি হাইড্রোজেনের তড়িৎ 


৭৫ গ্রাম কপার মুক্ত হইল। 


a রসায়নের গোড়ার কথা 


রাসায়নিক GANS **০০০=১০৪ গ্রাম হয় এবং কপারের রাসায়নিক তুল্যাঙ্ক ৩১৮ হয়, তবে ভোপ্টা- 
মিটারের ভিতর দিয়! পরিচালিত তড়িত্প্রবাহের পরিমাণ বাহির কর | 


[উত্তর 2 ৭৩৪৮ আ্যাম্পিয়ার ] 
21. In the light of the Ionic Theory :— 


(a) define the terms aril and acid salt 
(b) show what happens when a strong acid is neutralised with a strong 
base 
ani (c) explain the process of electrolysis of dilute sulphuris acid. 
(W.B.H.S. Science, 1962 ] 
২১। তড়িৎ-বিয়োজনবাদের পরিপ্রেক্ষিতে (ক) আযদিড ও আযাপিড-লবণের সংজ্ঞা লিখ, 
(ৰ) Og ক্ষার দ্বার! তীব্র আযাপিডের প্রশমন ব্যাপারে কি ঘটিয়া থাকে তাহা বুঝাইয়! দাও, 
ও (গ) “ato সলফিউরিক আযাগিডের তড়িৎ-বিশ্লেষণের সময় কি ঘটিয়া থাকে তাহা ব্যাখ্যা 
করিয়া বুঝাইয়া দাও | 


22. Define the terms, electrolysis and ions ; illustrate. How do the ions of 
an element differ from its atoms ? 


A current of 2 amperes was passed through an N/10 solution of copper sulphate 
for 16 minutes and 5 seconds. Calculate the amount of copper deposited on 
the cathode, (96500 coulombs liberate 31°8 gm. of copper). 


What will be the effects when the same current is passed (i) through an N/5 
solution of copper sulphate for the same time and (ii) through an N/10 solution of 
the same substance for 32 minutes and 10 seconds ? (W.B.HLS. Science, 1963) 

[ Ans.—0°636 gm. (i) 0'636 gm. (ii) 1272 gm. ] 

RI mal লিধ £_-“তড়িৎ-বিশ্লেষণ এবং “আয়ন” এবং উদাহরণ দাও। একটি মৌলের 

আয়ন ও পরমাণুর ভিতর কি পার্থক্য দেখা যায়? 


২ আ্যাম্পিয়ার তড়িৎ-প্রবাহ একটি N/10 কপার সলফেটের দ্রবণের ভিতর দিয়! ১৬ মিনিট 


e সেকেণ্ডের জন্য চালিত করা হইল। ক্যাথোডে উৎপন্ন কপারের পরিমাণ নির্ণয় কর (৯৬০০০ 
Faq ৩১৮ গ্রাম কপার উৎপন্ন করে)। 


(i) 15 কপার সলফেটের aana ভিতর দিয়। একই তড়িৎ-প্রবাহ একই সময়ের জন্য 
চালিত করিলে এবং (ii) 2/10 কপার সলফেটের ডবণের ভিতর দিয়া একই তডিৎ-প্রবাহ 
৩২ মিনিট ১০ cites ধরিয়া প্রবাহিত করিলে কি প্রকার ফল উৎপন্ন হয় তাহা লিখ | 

[উত্তর £ *৬৩৬ গ্রাম; (i) ০৬৩৬ খাম . (45) ১২৭২ ttt] 


29. A solution of sodium chloride can conduct electric current but a solution 
of cane sugar cannot, Give reasons for this anomaly. 

State and explain Faraday’s laws of electrolysis. What do you understand 
by “electrochemical equivalent’’ of an element and ‘a Faraday’? ? Illustrate. 


[W.B.H.S. Science, 1964] 


eee ee eee 


তড়িৎবিয়োজন ৭৩ 


২৩। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের ভিতর দিয়া তড়িৎ'প্রবাহ চালনা করা যায়, কিন্তু ইক্ষু- 
শর্করার দ্রবণের ভিতর দিয়া তড়িৎ-প্রবাহ চালনা করা যায় না। এই প্রকার বিপরীত ধর্মের 
কারণগুলি দেখাও । ফ্যারাডের তড়্িৎবিশ্লেষণের হুত্রগুলি উল্লেখ করিয়া তাহার ব্যাখ্যা লিখ । 
কোনও মৌলের “তড়িৎ-রাসায়নিক তুল্যাঙ্ক” এবং “এক ফ্যারাডে” বলিতে কি বুঝায়? উদাহরণ 


wre | 


24, What do you understand by ‘electrolytes’ and ‘electrolysis’ ? Illustrate 


with examples. 
State Faraday’s first law of electrolysis and deduce a mathematical expression 


What do you mean by electro-chemical equivalent of an element ? 


for it. 
[W.B.H.S. Science, 1966] 
২৪। “তড়িৎ-বিশ্লেপ্ত পদাৰ্থ এবং “তড়িৎ-বিশ্লেষণ” বলিতে কি বুঝা? উদাহরণ দ্বারা 
বুঝাইয়া দাও | 


ফ্যারাডের তড়িৎ-ধিশ্লেষণের প্রথম ZA উল্লেখ কর এবং ইহার আদ্বিকভাবে প্রকাশ উল্লেখ 
কর। কোনও মৌলের তড়িৎ-রাসায়নিক তুল্যাঙ্ক বলিতে কি বুঝা? 


চতুঃতিহস্ণ Senta 
আযাসিভমিতি ও ক্ষারমিতি 
( Acidimetry & Alkalimetry ) 


প্রশমন-ক্রিয়। ( Neutralisation ) £__-আযাসিড এবং ক্ষার তাহাদের yata 
পরিমাণে মিশাইলে পরস্পর পরস্পরকে প্রশমিত করিয়া জল এবং লবণ উৎপন্ন করে। 


HOI + NaOH=H,0+ NaCl 

(36°5 গ্রাম) (40 গ্রাম) 
যে প্রক্রিয়ায় আ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন-এর সহিত ক্ষারের OH- মরার 
অথবা ক্ষারকের অক্সিজেনের পূর্ণ রাসায়নিক সংযোগে জল এবং লবণের উৎপত্তি হয়, 
তাহাকে প্রশমন-ক্রিয়া বলে। তড়িৎ-বিয়োজনবাদ অনুসারে আযাসিডের দ্রবণে 
Téa হাইড্রোজেন আয়নের সহিত ক্ষারের ভ্রবণে বর্তমান হাইডক্সিল আয়নের 


রাসায়নিক সংযোগে তড়িৎ বিয়োজনে অসমর্থ জলের অবিভক্ত অণুর উৎপত্তিকে 
প্রশমন বলা Sy | H* +OH-=H.0, 


উপরের সমীকরণ হইতে জানা যায় যে, 86. গ্রাম হাইড্রোক্লোরিক আযাসিভ 
প্রশমিত করিতে 40 গ্রাম সোডিয়াম হাইডুক্সাইভ প্রয়োজন হয়। এখন যদি এমন 
একটি হাইড়্রোক্লোরিক আযাসিডের দ্রবণ প্রস্তুত কর! হয় যাহার 1 লিটারে বা 1000 
ঘন সেন্টিমিটারে 18°95 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড থাকে, তবে তাহার 9 ঘন 
সেন্টিমিটার লইয়া তাহাতে সোডিয়াম হাইডুক্সাইডের দ্রবণ যোগ করিলে যদি সোডিয়াম 
হাইডুক্সাইডের দ্রবণের 40 ঘন সেন্টিমিটার প্রশমন-প্রক্রিয়ায় প্রয়োজন হয়, তবে 
বুঝিতে হইবে যে, সোডিয়াম হাইক্সাইডের ভ্রবণের 1 লিটারে ব1 1000 ঘন 
সে্টিমিটারে 195 গ্রাম কষ্টিক সোডা আছে। এইভাবে দ্রবণে ক্ষার বা আযমিভ 
যে-কোন একটির পরিমাণ জানা থাকিলে, প্রশমন-ক্রিয়ার সাহায্যে অপরটির পরিমাণ 
নির্ণয় করা যায়। 


অনুমাঁপন বা টাইট্রেশন (Titration) £__যে প্রণালী অঙ্গসরণ করিয়া আযাসিড 
বা ক্ষারের অজ্ঞাত মাত্রার দ্রবণের মাত্রা প্রমাণ দ্রবণের ক্ষার বা আযাসিডের সহিত 


আযাসিডমিতি ও ক্ষারমিতি ৭৫ 


বিক্রিয়ার দ্বারা প্রশমন ঘটাইয়া স্থির করা হয়, সেই প্রণালীকে অন্তমাপন বা 
টাইট্রেশন বলে। 


প্রমাণ দ্রবণ (Standard Solution ja দ্রবণের মাত্রা অর্থাৎ নির্দিষ্ট 
আয়তনের যে দ্রবণে আযাসিভ, ক্ষার বা লবণের তৌলিক পরিমাণ জানা থাকে, 
তাহাকে প্রমাণ দ্রবণ বলা হয়। 5% কষ্টিক সোডার দ্রবণ বলিলে কষ্টিক সোডার 
একটি প্রমাণ দ্রবণকে qatal আাপিড বা ক্ষারের প্রমাণ দ্রবণের সাহায্যে যেকোনও 
ক্ষার বা আপিডের অজ্ঞাত মাত্রা ( unknown strength ) নির্ণয় করা হয়। এই 
মাত্রা নির্ণয়ের জন্য প্রশমন-ক্রিয়ার সাহায্য লওয়া হয় এবং প্রশমন-ক্ষণ ( neutra- 
lisation point ) নির্ণয় করিবার জন্য সূচক বা নির্দেশক (Indicator ) ব্যবহার 
করা হয়। নির্দেশক (Indicator) £ আয়তনিক বিশ্লেষণে (Volumetric Analysis) 
যে পদার্থ দ্রবণের রঙের পরিবর্তন ঘটাইয়া গ্রশমন-ক্রিয়ার সঠিক সময়টি নির্দেশ করে, 
তাহাকে সূচক বা নির্দেশক বলা হয়। সে সকল পদার্থের রং আযাপিডের সংস্পর্শে 
এক প্রকার হয় এবং ক্ষারের সংস্পর্শে আর একপ্রকার হয়, আবার STAG বা ক্ষারের 
প্রশমনের উৎপন্ন লবণের সংস্পর্শে অন্ত একপ্রকার হয় তাহাকেই নিদেশক বলিয়া 
গণ্য করা হয়। উদাহরণস্বরূপ, লিটমাস দ্রবণ আযাসিডের সংস্পর্শে লাল হয়, ক্ষারের 
সংস্পর্শে নীল হয় এবং শমিত লবণের সংস্পর্শে বেগুনী হয়। 

নির্দেশক সাধারণতঃ দুর্বল ( weak ) জৈব ( organic ) আযাসিড। ইহার! প্রশমন- 


faata কোন অংশ গ্রহণ করে না। 


নিয়ে কয়েকটি নির্দেশকের নাম ও বিভিন্ন জাতীয় দ্রবণে তাহাদের রঙের পরিবর্তন 
উল্লিখিত হইল! j 
শালী ES 
_ বর্ণ বর্ণ af 
নির্দেশক গ্রশম দ্রবণে | আযাপিড দ্রবণে ক্ষার দ্রবণে 
ন 
১। লিটমান বেগুনী i 
(Litmus) 
২। মিথাইল অবেঞ্জ কমলা লাল eM 
(Methyl orange) 
ফিনল্থ্যালিন বর্ণহীন বৰ্ণহীন ay 


vi 
wt r ( Phonolphthalein) 


৭৬ বরসায়নের গোডার কথা 


যে সমস্ত বিক্রিয়ায় কান ডাই-অক্মাইড নির্গত হর, সেরূপ ক্ষেত্রে নির্দেশক হিসাবে 
লিটমাস ব্যবহার করা যায় না। সেখানে মিথাইল অরেঞ্জ নির্দেশকরূপে ব্যবহার 
করা যায়। আবার যে সমস্ত বিক্রিযায় আ্ামোনিয়া উৎপন্ন হয়, সে সকল স্থলে 
ফিনল্থ্যালিন ব্যবহার করা যার না। 


টাইট্রেশনের সময় প্রশমন-মুহূর্ত নির্ণয় করিতে আযাসিড ও ক্ষারের তীব্রতা বা 
Agel অঙ্গবায়ী নির্দেশক ব্যবহার করিতে হয়। তীব্র আযাসিড এবং তীব্র ক্ষারের 
টাইট্রেশনের সময় যে-কোন নির্দেশকই ব্যবহার করা যায়। কিন্ত দুর্বল আযাসিড ও 
দুর্বল ক্ষারের টাইট্রেশনের সমর কোন নির্দেশকই কাজে আসে all আযাসিড বা 
ক্ষারের কোন একটি দুর্বল হইলে farsa তালিকা ayata নির্দেশক ঠিক করিয়া 
লওয়া হ্য়। 


এস 


প্রশমন ক্রিয়া নির্দেশক 
pe = SE eee ee 
১। তীব্র আযাসিড-তীব্র ক্ষার যে-কোন নির্দেশক 
২। তীব্র ত্যাসিড-দুৰ্বল ক্ষার মিথাইল rag 
৩। দুর্বল আযাসিড-তীব্র ক্ষার ফিনল্থ্যালিন 
৪। দুর্বল আযাসিড-দুর্বল ক্ষার কোন নির্দেশক কাজে আসে না, তাই 


এই প্রকার টাইট্রেশন না করাই বাঞ্ছনীয় | 
Sy ০০০ ২০৬৭৪৭4১811 


GG! পূর্বেই উল্লিখিত হইয়াছে যে, Ho, HNO,, 530, ইত্যাদি 
তীব্র ড্যাসিড ; জৈব আযাসিডদমৃহ, যথা আযাসিটিক (CH,COOH) ; টারটারিক 
[CH (OH) COOH.CH (OH) COOH] afs দুর্বল আযাসিড। NHOH একটি 
দুর্বল ক্ষার ; কষ্টিক সোডা (NaOH), কষ্টিক পটাস (KOH) Sia ক্ষার | 


আাসিডমিতি ও ক্ষীরমিভি £_যে পদ্ধতিতে নানা শক্তির বা মাত্রার ক্ষার- 
দ্রবণের সাহায্যে আযাসিডের অজানা মাত্রা নির্ণয় কর! হয়, তাহাকে ক্ষারমিতি 
বলে। এই পদ্ধতিতে জানা শক্তির ক্ষারের সঙ্গে সূচকের সাহায্যে আমিডের সহিত 


আযাসিডমিতি ও ক্ষারমিতি ae 


বিক্রিয়া করিয়া প্রশম দ্রবণ উৎপন্ন করা হয় এবং এই প্রশমনে ব্যবহৃত উভয়ের 
আয়তনিক পরিমাণ হইতে আযাসিডের মাত্রা নির্ধারণ করা হয় । 


অনুরূপভাবে, sawed শক্তি জানা থাকিলে উক্তপ্রকার প্রশমন-ক্রিয়ার 
সাহায্যে ক্ষার দ্রবণের শক্তি নির্ণয়ের পদ্ধতিকে আযাসিভমিতি বলে। আয়তনিক 
বিশ্লেষণের (Volumetric analysis ) সুবিধা এই (i) প্রত্যেক ক্ষেত্রে ওজন 
করিবার প্রয়োজন না হওয়ায় সময় সংক্ষেপ করা যায় এবং (%) সামান্ত পরিমাণ 
পদার্থ লইয়াও কাজ করা যায়, যাহা ওজন করিয়া লওয়া সম্ভব নয়। 


তুল্যাঙ্কভার £_মৌলের তুল্যাক্ষভার পূর্বেই আলোচিত হইয়াছে (পৃঃ ২)। 
যৌগের তুল্যাঙ্কভার বলিতে উহার সেই পরিমাণকে বুঝায় যাহাতে > ভাগ ওজনের 
হাইড্রোজেন অথবা অন্য কোন বিক্রিয়াশশ মৌলের এক তুল্যাঙ্কভার বর্তমান 
dice | এই. স্থানে আ্যাসিভের ও ক্ষারের তুলযাকভার ANH আলোচনা বা 


হইতেছে। 


apices তুল্যাঙ্কভার £_আযাসিডের ক্ষেত্রে কিক্রিয়াশীল মৌল হইল 
হাইড্রোজেন; তাই আযাসিডের তৌলিক যতভাগ পরিমাণে একভাগ পরিমাণ 
প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে, সেই পরিমাণের সংখ্যাকে 'আঢাঁজিডের 
তুল্যাঙ্কভার ( equivalent weight of an acid ) বলে | সুতরাং, কোন আ্যাসিডের 
আণবিক ওজনকে তাহার প্রতি অণুতে বর্তমান প্রতিস্থাপনীয় হাইডোজেনের 
পরমাণুসংখ্যা দ্বার ভাগ করিলেই তাহার তুল্যাঙ্কভার পাওয়া যাইবে। 
আবার অ্যালিডের গ্রাম-অগুতে যত গ্রাম প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকিবে, 
তাহার প্রকাশক সংখ্যা দ্বারা আযাসিডের গ্রাম-অণুকে ভাগ করিলে আযাঁসিডের 


গাম-তুল্যাঙ্ক ( Gram-equivalent ) পাওয়া যাইবে । যথা, 


36'5 ভাগ ওজনের হাইড্রোক্লোরিক আযািড গ্যাসে এক ভাগ প্রতিস্থাপনীয় 


হাইড্রোজেন পাওয়া যায়। 
হাইডোক্লোরিক জ্যাসিডের তুন্যাঙ্কভার= 369 S হাইড্রোক্লোরিক 


আযাসিড গ্যাসের গ্রাম-তুল্যাঙ্ছ 365 গ্রাম। 
আবার সলফিউরিক আ্যাসিডের 98 ভাগ ওজনে এ ভাগ ওজন প্রতিস্থাপনীয় 


হাইড্রোজেন আছে। 


৭৮ | ব্রসায়নের গোড়ার কথা 


সলফিউরিক wife তুল্যাঙ্কভার = = 49, এবং সলফিউরিক 
আাসিডের গ্রাম-তুল্যাঙ্ক =4 গ্রাম। 


নিয়ের তালিকায় কয়েকটি আযাপিডের তুল্যাঙ্কভার দেখানো হইল :_ 


অণুতে 

আণবিক প্রতিস্থাপনীর ni 

স্যাসিত ওজন হাইড্রোজেন পর জাত 

| মাণুর সংখ্যা 

> | হাইড্োক্লোরিক (701) 365 1 36°5 

2 | নাইট্রিক (HNO,) 63 1 68 

© | সলফিউরিক (ম,50,) 98 9 49 
COOH, 

৪। অক্মালিক (i 2050) 196 | 2 68 
COOH 

৫ | ফলফোৱিক (7৪04) 98 3 32°67 


ক্ষারের তুল্যাঙ্কভার £_ক্ষারের যতভাগ SICA একটি বিক্রিয়াশীল হাইডূক্সিল- 
| মূলক [(08) মূলক, 17 ভাগ ওজন ] থাকে সেই ওজন-প্রকাশক সংখ্যাকে ক্ষারের 
তুল্যাঙ্কভার ( Equivalent weight of an alkali) বলে। ক্ষারের এই 
তুল্যাস্কভারই যে-কোন আযাপিডের এক তুল্যাঙ্কভারকে প্রশমিত করিতে পারে। 
ক্ষারের এই তুল্যাস্ভারকে গ্রামে প্রকাশিত করিলে তাহাকে উহার গ্রাম-তুল্যান্ক 
(Gram-equivalont) বলে। তাই বলা যায় যে, ক্ষারের গ্রামে প্রকাশিত 
যে ওজন এক গ্রাম-তুল্যার্থ আাসিডকে প্রশমিত করে অর্থাৎ এক গ্রাম 
প্রতিস্থাপনীয় হাইডোজেনের সহিত বিক্রিয়া করে, তাহাকেই ক্ষারের গ্রাম-তুল্যাঙ্ক 
বলা হয়। 
লবণের তুল্যাঙ্কভার 2 লবণের তুল্যাঙ্কভার বলিতে যৌগের তুল্যাস্কভার 
বুঝায় এবং লবণের যত ভাগ ওজনে এক তুল্যাঙ্কভার বিক্রিয়াশীল মৌল বর্তমান 
থাকে, তাহাকেই উহার তুল্যাঙ্কুভার ( Equivalent weight of a salt) বলে। 
আবার, লবণের এই তুল্যাঙ্কভারকে গ্রামে প্রকাশিত করিলে উক্ত ওজনকে লবণের 


গ্রাম-তুল্যাঙ্ক ( Gram-equivalent ) বলে | 


আযাসিডমিতি ও ক্ষারমিতি aaa 
নিয়ের তালিকায় কয়েকটি ক্ষারের তুল্যাঙ্কভার দেখানো হইল £__ 
অণুতে 
ক্ষার বা ক্ষারক we বৰ্তমান EE তুল্যাঙ্কভার 
মূলকের সংখ্যা 
>| কষ্টিক সোড৷ (NaOH) | 40 1 40 
2 | কষ্টিক পটাশ (KOH) 56 1 56 
৩। আামোনিয়াম হাইড্ক্সাইড 
(NH,OH) | 17 1 17 
s1 ক্যালসিয়াম হাইডুক্সাইভ 
[Ca(OH).] 74 9 37 
৫। বেরিয়াম va 
[Ba(OH).] | 171°46 9 85°68 
CUS ARIES AE যা | 
AIOH).] | 78 3 96 
৭। ফেরিক or 
[Fe(OH),] | 107 3 35°67 
—$$C  — —  — — — _—_—_—__—————__—_____—_—_—_—_—_—_—____________ 
নিয়ে কয়েকটি লবণের তুল্যাঙ্কভার দেখানো হইল £__ 
PETS fafa | বিক্রিয়াশীল মৌলের 
আণবিক ক্রু 
gm Ses SESE 
সংখ্যা 
১। সোডিয়াম কাবনেট 
(50০0৪) 106 9 53 
২। সিলভার নাইট্রেট 
(৬৪০0০) 150 1 170 
৩। ক্যালসিয়াম কার্বনেট 
(CaCO 5) 100 2 50 
৪। কপার সলফেট 
(CuSO4, 5H,0) 9498 2 1247 
el ফেরিক ক্লোরাইড 
| (FeCl,, 6H 20) 95705 3 90°17 
eee a 


৮০ বুসার়নের গোড়ার কথা 


দ্রষ্টব্য | কপার সলফেট বা কেরিক ক্লোরাইডের পরিমাণ যখন আযাসিডমিতি বা ক্ষারমিতির 
সাহায্যে fats কর! হর, তখনই কেবল উহাদের তুল্যান্তভার যাহা উপরের তালিকায় প্রদর্শিত হইল 
তাহাই হয়। কিন্ত উহাদের পরিমাণ নির্ণয় করিবার পদ্ধতি অন্য এবং সেখানে বিক্রিয়াণীল মৌলের 
ঘোজ্যতার পরিবর্তন হইতে উহাদের তুল্যাঙ্কভার নির্ণয় করা হয়। যেমন কপার সলফেটে বর্তমান 
কপারের যোজ্যতা 2 হইতে la পরিবর্তন করিয়া এবং ফেরিক ক্লোরাইডে বর্তমান আয়রণের 
ফোজ্যতা ও হইতে এএ পরিবর্তিত করিয়া উহাদের পরিমাণ জারণ-ব্জারণ প্রক্রিয়ায় 
স্থিরীকৃত হয়। তাই সেই সেই হুলে কপার সলফেটের তুল্যাঙ্কভার 2495 এবং ফেরিক ক্লোরাইডের 
তুল্যাঙ্কভার 270°5 | 


anarsa ও ক্ষারের দ্রবণের শক্তি ( Strength ) প্রকাশের বিভিন্ন 
পদ্ধতি ঃ 

আণবিক দ্রবণ ( Molar solution) £__কোনও পদার্থের ভ্রবণের প্রতি 
লিটারে (1000 ঘন সের্টিমিটারে ) উক্ত পদার্থের এক গ্রাম-অণু, পরিমাণ (1 gram 
molecule) দ্রবীভূত থাকিলে উক্ত ভ্রবণকে দ্রবীভূত পদার্থের আণবিক দ্রবণ 
(Molar solution) বলা হয়। যেমন” সলফিউরিক আযাপিডের গ্রাম-আণবিক 
ওজন হইল 98 গ্রাম; তাই 1 লিটার সলফিউরিক আযাঁসিডের দ্রবণে যখন 98 গ্রাম 
সলফিউরিক আযাসিভ দ্রবীভূত থাকে, তখন উক্ত wens সলফিউরিক আযাঁসিডের 
আণবিক দ্রবণ বলা হয়। 


নরম্যাঁল দ্রবণ (Normal solution ):—@ দ্রবণের এক লিটারে দ্রাবের 
এক গ্রাম-তুল্যাস্ক দ্রবীভূত থাকে, তাহাকে তুল্য দ্রবণ বা নরম্যাঁল দ্রবণ বলে। 
উহাকে ম-দ্রবণ বলিরা। উল্লেখ করা হয়। HCl, HSO, Na,COs, 
NaOH প্রভৃতির ম-দ্রবণ বলিতে উক্ত পদার্থগুলির এমন দ্রবণকে বুঝায় যাহার 
1 লিটারে যথাক্রমে 65 গ্রাম HCl, 49 গ্রাম H.SO,, 58 গ্রাম 8০00৪ 
অথবা 40 গ্রাম NaOH থাকে | এখন ম-এর পূর্বে কোন সংখ্যা, বসাইলে বুঝিতে 
হইবে যে, নরম্যাল দ্রবণে যত ওজনের পদার্থ থাকে, তাহার ততগুণ ওজনের 
পদার্থ দ্রবণের 1 লিটারে বর্তমান আছে। যেমন O(N) Na.CO, দ্রবণ 
বলিলে বুঝাইবে যে, উক্ত দ্রবণের 1 লিটারে os x53 গ্রাম সোডিয়াম কার্বনেট 
বর্তমান আছে। উক্ত সংখ্যা মাত্রাপ্রকাশক N-43 গুণক ( multiplying 


factor ) | 


আযাদিভমিতি ও ক্ষারমিতি 


৮১ 


নরম্যাল দ্রবণের মাত্রার নানা গুণিতক ও ভগ্নাংশ ব্যবহৃত হইয়া ATF I 
নিয়ের তালিকায় কয়েকটি পদার্থের দ্রবণের মাত্রা যেভাবে প্রকাশিত হইয়া থাকে 
তাহা দেখানো হইল £_ 


পদার্থের নাম 


সোডিয়াম কার্বনেট 
(Na 2 co s) 


সোডিয়াম কার্বনেট 
(Na 2 co ৪) 


সলফিউরিক আযাসিড 
(9590) 


উপরের তালিকায় দে 


তুল্যাঙ্কভার 


53 


53 


49 


49 


49 


49 


0'049 গ্রাম 


mal solution) 


1লিটারে পদার্থের! z 
তুল্যাস্ক মাত্রা 
পরিমাণ 
নাম ংকেত 
53 গ্রাম নরম্যাল দ্রবণ (Nor- N 
mal solution) 
gxszata | দ্বিগুণ নরম্যাল দ্রবণ | (2N) 
(Twice Normal 
Solution) 
ফুড * বা | এক-দশমাংশ নরম্যাল N 
53 গ্রাম দ্রবণ (Deci-Nor- ন্ট 
mal solution) 
roo * 58 বাঁ | এক-শতাংশ নরম্যাল| N 
0°53 গ্রাম | দ্রবণ (Centi-Nor- 100 
mal solution) 
49 গ্রাম নরম্যাল দ্রবণ N 
2৯49 গ্রাম | দ্বিগুণ নরম্যাল দ্রবণ | (2N) 
(Twice Normal 
solution) 
4x49 বা 9451 এক-দ্বিতীয়াংশ নর- | N 
গ্রাম | ম্যাল দ্রবণ (Semi- 2 
Normal solution) 
Tox 49 বা 4'9 | এক-দশমাংশ নরম্যাল] N 
গ্রাম | দ্রবণ ( Deci-Nor- TO 
mal solution) 
এক-সহআংশ নরম্যাল| N 
sano X49 বা | দ্রবণ (Milli-Nor- | T000 


খাঁ যায় যে যখন ভ্রবণের এক লিটারে দ্রাবের এক গ্রাম 


sega পরিবর্তে তাহার কোন ভগ্নাংশ পরিমাণ দ্রবীভূত থাকে, তখন এই সমস্ত 
ভ্রবণের বিভিন্ন নাম দেওয়া হইয়া থাকে | 


৬-(য়) 


৮২ রসায়নের গোড়ার কথা 


গ্রাম-মাত্রায় দ্রবণের aif (Strength of solution in grams per 
litre ) £_দ্রবণের এক লিটারে কত গ্রাম পদার্থ দ্রবীভূত আছে, তাহাই প্রকাশ 
করার ag গ্রাম-মাত্রায় দ্রবণের শক্তি উল্লিখিত হইয়া থাকে । সোডিয়াম কার্বনেটের 
qada এক লিটারে 58 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকিলে তাহাকে 
সোডিয়াম কার্বনেটের নরম্যাল দ্রবণ বলা হয়। গ্রাম-মাত্রায় ইহার শক্তি প্রকাশ 
করিতে “প্রতি লিটারে 58 গ্রাম” সোডিয়াম কার্ধনেট আছে, বলিয়া উল্লেখ করা 
হয়। এখন, যদি একটি সোডিয়াম কার্বনেটের দ্রবণের শক্তি 15 (N) হয়, 
তবে তাহার গ্রাম-মাত্রায় শক্তি হইবে প্রতিলিটারে 15x53 গ্রাম সোডিয়াম 
কার্বনেট। 


তাই, গ্রাম-মাত্র।- তুল্যমাত্রার গুণক * গ্রাম-তুল্যাঙ্ক_ 

শতকরা হিসাবে দ্রবণের শক্তি (Percentage strength ) :—দবণের 
শক্তি শতকরা হিসাবে প্রকাশ করিলে বুঝা যায় যে সেই দ্রবণের 100 ঘন সেন্টিমিটারে 
কত গ্রাম পদার্থ দ্রবীভূত আছে। সোডিয়াম কার্বনেটের শতকরা 5 ভাগ দ্রবণ 
(5% ভ্রবণ) বলিলে বুঝা যায় যে উক্ত দ্রবণের 100 ঘন সেটিমিটারে 5 গ্রাম 
সোডিয়াম কার্বনেট বর্তমান আছে। তাহা হইলে উহা 1000 ঘন সেটিমিটারে বা 
1 লিটারে 50 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকিবে। তাই উহার তুল্য-মাত্রা প্রকাশ 
করা হয় $9 (N) বলিয়া। 


এখন আমরা জানি যে, 1000 ঘন সেন্টিমিটার হাইড্রোক্লোরিক অআযাসিডের 
r . 
R aes 26° গ্রাম হাইডোক্লোরিক আ্যাসিভ গ্যাস থাকে। আবার 100 ঘন 
পেটিমিটার (N) হাইড্রোক্লোরিক আযাঁসিডের দ্রবণে = গ্রাম হাইড্রোক্লোরিক 
আযাসিড গ্যাস দ্রবীভূত থাকে । অতএব, 


মির (N 
1000 ঘন সেন্টিমিটার aa 01 ভ্রবণ-100 ঘন সে্টিমিটার (N) HOI দ্রবণ, 


অথবা, 10 ঘন সেন্টিমিটার D HCI প্রবণ] ঘন সের্টিমিটার (N) HOL দ্রবণ | 


N ` 
এক্ষণে P HCl দ্ৰবণকে 0'1 (N) HOL দ্রবণ বলিয়া উল্লেখ করা যায়। 


মি 


আযাসিডমিতি ও ক্ষারমিতি ৮৩ 


yea 10 ঘন সেন্টিমিটার 0'1 (N) HCl দ্রবণ= 10 x 0'1 ঘন সেন্টিমিটার (N) 
HCl দ্রবণ 
৯] ঘন সেন্টিমিটার (N) HCL দ্রবণ। 

এইভাবে সর্বদাই দেখানো যাইতে পারে, 
10 ঘন সেন্টিমিটার (N) HCl ভ্রবণ(10) ঘন সেন্টিমিটার (N) 
HOI দ্রবণ। 
অথবা y ঘন সেন্টিমিটার x (N) HO দ্রবণ-(*) ঘন সেন্টিমিটার 
: (N) HCI দ্রবণ | 
মুখ্য প্রামাণিক দ্রবণ e—(Primary Standard Solution )- যে পদার্থ 
কঠিন অবস্থায় বিশুদ্ধ এবং বিশুফভাবে পাওয়া যায়, তাহার নির্দিষ্ট পরিমাণ রাসায়নিক 
তৌলদণ্ডে ওজন করিয়া লইয়া যখন তাহা পাতিত জলে দ্রবীভূত করিয়া নির্দিষ্ট 
আয়তনের দ্রবণ ABS কর! হয়, তখন উক্ত কঠিন পদার্থের প্রামাণিক দ্রবণ পাওয়া 
যায়। এইরূপে প্রত্যক্ষ ওজন (actual weighing ) দ্বারা দ্রাবের পরিমাণ স্থির 
করিয়া লইয়া তাহা হইতে জানা আয়তনের দ্রবণ প্রস্তুত করিলে সেই দ্রবণকে মুখ্য 
প্রামাণিক দ্রবণ বলে। উদাহরণ ঃ freee সোডিয়াম কার্বনেট (15005) বিশুদ্ধ 
ও বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এবং তাহার প্রত্যক্ষ ওজন দ্বারা নির্দিষ্ট পরিমাণ লইয়া 
প্রামাণিক দ্রবণ প্রস্তুত করা FBI সেইরূপ অক্সালিক আযাসিডও (COOH, 
COOH, 2H.0) বিশুদ্ধ ও শুষ্ক (স্কটিক-জল ছাড়া অন্ত জলদ্বারা সংস্পশিত নয় ) 
অবস্থায় পাওয়া যায় এবং তাই ইহারও প্রত্যক্ষ ওজন হইতে প্রামাণিক দ্রবণ প্রস্তুত 

করা হইয়া থাকে। 

গৌণ প্রামাণিক দ্রবণ (Secondary Standard Solution )—যে সকল 
পদার্থ বিশ্বদ্ধ এবং SD অবস্থায় পাওয়া যায় না, তাহাদের প্রত্যক্ষভাবে রাসায়নিক 
তৌলদণ্ডে ওজন করিয়া লইয়া সঠিক শক্তির প্রামাণিক দ্রবণ প্রস্তুত কর] যায় না। 
যেমন হাইড্রোক্লোরিক UTE গ্যান জলমুক্ত অবস্থায় মাপিয়া লওয়া সম্ভব নয় 
এবং ঘন সলফিউরিক GIT একটি জলাকর্ষী তরল পদার্থ; তাই ওজন করিয়া 
সঠিক ওজনের সলফিউরিক WAG লওয়া সম্ভব AT! তাই ইহাদের প্রামাণিক 
দ্রবণ aes করিতে হইলে প্রথমে ইহাদের এমন একটি দ্রবণ তৈয়ারী করা 
হয়, যাহার শক্তি মোটামুটিভাবে জানা থাকে, কিন্ত সঠিকভাবে বলা যায় না। 
তাহার পর মুখ্য প্রামাণিক দ্রবণের সাহায্যে AAA ক্রিয়া ( titration) প্রয়োগ" 


৮৪ 


রসায়নের গোড়ার কথ! 


করিয়া পরোক্ষভাবে এই সকল দ্রবণের শক্তি নিভূর্লভাবে নির্ণয় করা হয়। এই 
প্রকারের দ্রবণকে গৌণ প্রামাণিক দ্রবণ বলা হয়। 


সোডিয়াম কার্বনেটের প্রামাণিক দ্রবণ প্রস্তুতকরণ ঃ ( Preparation 
of a Standard Solution of Sodium Carbonate ) :—মনে করা যাউক যে, 


সোডিয়াম কার্বনেটের (5) দ্রবণ প্রস্তুত করতে হইবে । সোডিয়াম কার্বনেটের 


10 


10 


(5) দ্রবণের 1 লিটারে গ্রাম বা 53 গ্রাম সোডিয়াম কার্ধনেট থাকিবে | 


সোডিয়াম কার্বনেটের (5) দ্রবণের অর্থ লিটার বা 500 ঘন- 


সের্টিমিটার প্রস্তুত-প্রণীলী £__একটি প্রাটিনাম-নিগিত (অভাবে পোপিলেন- 
নির্মিত) খর্পরে কিছু পরিমাণ বিশুদ্ধ সোডিয়াম বাই-কার্বনেট লইয়া অতি 
সাবধানে একটি store দিয়া নাড়িয়া afen ও না গলাইয়া উহাকে উত্তপ্ত 
কর| হয়। এইভাবে 15 মিনিট ধরিয়া উত্তাপ প্রয়োগ করার পর খর্পরটিকে 
একটি শোষকাধারে রাখিয়া শীতল করা হয়। পরে একটি রাসায়নিক তৌলদণ্ডে 
উহাকে ওজন করা হয়। এইভাবে উত্তপ্ত করা, শোষকাধারে শীতল করা এবং 
ওজন men বার বার করিয়া উৎপন্ন সোডিয়াম কার্নেটসহ খর্পরের ওজন 


চিত্র নং_৯ 
ওজন করিবার বোতল 
গৃহীত সোডিয়াম কার্বনেটের ওজন | বীকারে পাতিত জল যোগ করিয়া সোডিয়াম 


farg আনা হয়। তখন সোডিয়াম বাই-কার্ধনেট 
পুরাপুরিভাবে বিশুদ্ধ এবং বিশুদ্ধ সোডিয়াম কার্বনেটে 
পরিবতিত হয় £. z 

2Na HCO, = NasCOs + HO +00. 

এই সোডিয়াম কার্বনেটের কিছু পরিমাণ একটি 
ওজন করিবার বোতলে লইয়া বোতল সমেত 
সোডিয়াম কার্ধনেটের ওজন রাদাঃ়নিক তৌলদণ্ডের 
সাহায্যে স্থির করা হয়। তাহার পর উহা হইতে প্রায় 
256 গ্রাম আন্দাজ করিয়া একটি বীকাঁরে ঢালিয়া 
লইয়া পুনরায় অবশিষ্ট সোডিয়াম কার্বনেট সমেত ওজন 
করিবার বোতলের ওজন পূর্বে ব্যবহৃত তৌলদণ্ডের 
সাহায্যে স্থির করা হয়। দুই ওজনের পার্থক্যই হইল 


= ee 


আযাসিডমিতি ও ক্ষারমিতি 


কার্বনেটকে দ্রবীভূত করা হয়। এই ভ্রবণকে একটি 500 ঘন-সেন্টিমিটার 
পরিমাপক Fiz (Measuring flask) ফানেলের ভিতর দিয়া কাচদণ্ডের 
সাহায্যে ঢালিয়া দেওয়া Za এবং সেই ভাবে বীকারটি কয়েক বার পাতিত 
জল দিয়া ধুইয়া পরিমাপক FF 
যোগ করা হয়। তাহার পর als 
বোতল হইতে কাচদণ্ডের সাহায্যে 
ফানেলের ভিতর পাতিত জল ঢালিয়৷ 
ফ্লান্কের প্রায় উপরের নলের মুখ 
পর্যন্ত জল STS করা হয়। পরে 
ফানেলটি তুলিয়া ধরিয়া তাহার 
নলটি ধৌত বোতল হইতে জল ফুঁ 
দিয়া চালনা করিয়! ধুইয়া ফ্লাঙ্কে যোগ 
করা হ্য়। পরে ফানেলটি তুলিয়া 
লইয়া ধোঁত বোতলের সাহায্যে 
ফোটা ফোটা করিয়া জল FI 
যোগ করিয়া ফ্রাঙ্কের গলার দাগ 
পর্যন্ত জলের তল আনা হয়। এইবার চিত্র নং_10 

grga গলার দাগ এবং জলের 

তল একই স্থানে আছে কিনা তাহা চোখের IRS এক রেখায় আনিয়া দেখা হয়। 
পরে ফ্লাস্কের মুখে ছিপি বন্ধ করিয়া ফ্লাস্কটি বেশ করিয়া ঝীকাইয়া ভ্রবণটিকে সমসত্ব 


N i 
(homogeneous ) করা হয়। এই ভ্রবণের শক্তি প্রায় 55! ইহার প্রকৃত শক্তি 


নিয়লিথিত উপায়ে বাহির করা হয়। ধরা যাউক যে সোডিয়াম কার্বনেটের 
age ওজন হইল 26837 গ্রাম এবং এই ওজনের সোডিয়াম কার্বনেট লইয়া যে 
দ্রবণ প্রস্তুত কর! হইয়াছে তাহার 1 লিটারে থাকিবে 2% 9688৭ গ্রাম। 
এখন, দ্রবণের 1 লিটারে 5'8 গ্রাম সোডিয়াম কার্ধনেট থাকিলে তাহা 


(5) দ্রবণ হয়। অতএব gad 5138574 গ্রাম সোডিয়াম কার্বনেট 
10 


513674 (N) অথবা 10197 (ই) এই 
10 10 


থাকিলে তাহার শক্তি হইল S 


৮৬ রসায়নের গোড়ার কথা 
10127 সংখ্যাকে 5) দ্রবণের গুণক (factor) বলিয়া উল্লেখ করা হয়। 


এই জ্রবণের 1 ঘন সেটিমিটার=1'0197 ঘন সেটিমিটার (X) ga যখন কোন 
দ্রবণের শক্তির গুণক দেওয়া থাকে, তখন দ্রবণের শক্তি (ঘ)এর হিসাবে লেখাই 
সমীচীন | যেমন 10127 (5) দ্রবণ-0'10]গ৭ (N) দ্রবণ। অতএব 1'0127 
(5) সোডিয়াম কার্বনেটের ভ্রবণের 50 ঘন সেটিমিটার = $9 * OIE ঘন সেটি- 


মিটার (N) সোডিয়াম কার্বনেটের দ্রবণ = 50685 ঘন সেন্টিমিটার (N) সোডিয়াম 
কার্বনেটের দ্রবণ | 


মনে রাখিতে হইবে প্রামাণিক দ্রবণের শক্তি তুল্যাঙ্কে প্রকাশ করিলে তাহার 


প্রকৃত ওজন যাহ! লওয়া হয় 


গুণক --যে ভজন লওয়া প্ৰয়োজন 


দ্রষ্টব্য oli) অনেক সময় যে পদার্থটুকু ওজন করিয়! লওয়! হয় তাহাকে পরিমাপক ফ্লান্ষের 
মুখে লাগানে! ফানেলের উপরেই ওজন করিবার বোতল হইতে ঢালিয়া লইয়া ধোঁত বোতল হইতে 
পাতিত জল দিয়া গলাইয়া RICE সঙ্গে সঙ্গে যোগ করা হয়। কিন্তু সোডিয়াম কা্ধনেটের দ্রবণ এই 
ভাবে প্রস্তুত করিতে গেলে সামান্য জলের সহিত সোডিয়াম কার্বনেট একটি অতি শক্ত কঠিন পদার্থে 
পরিণত হয় এবং তখন তাহাকে দ্রবীভূত করা বেশ কঠিন হয়। তাই বীকারে aval উহাকে 
অনেকখানি পাতিত জলে দ্রবীভূত করিয়া ফ্লাস্কে যোগ কর! হুয়। 


(i) সঠিকভাবে 5'3 গ্রাম সোডিয়াম কার্বনেট ওজন করিয়া লওয়া অসম্ভব না হইলেও খুব কঠিন 


এবং সময়-সাপেক্ষ। তাই সঠিক ওজনের জন্য চেষ্টা না ক'রয়া উক্ত ওজনের কাছাকাছি ওজনের পদার্থ 
আন্দাজ করিয়া ঢালিয়া লইয়| সঠিকভাবে উক্ত গৃহীত ওজন স্থির করা হয়। 


(ii) কোনও পদার্থ ওজন করিয়! লইবার সময় দুই-তিন ব'রে ঢালিয়া ঢালিয়। ওজন কর! 
মোটেই উচিত নয়, কারণ তাহাতে নান! কারণে সঠিক ওজন হইয়া উঠেনা। তাই যে পরিমাণ দ্রব্য 
লইতে হইবে তাহ! একবারেই ঢালিয়া লওয়! হয় এবং সঠিকভাবে তাহার ওজন লওয়া হয় | 


সলফিউরিক atoa (১) দ্রবণ প্রস্তত-প্রণালী £_সলফিউরিক 


আযাসিড 100% বিশুদ্ধ পাওয়া যায় না; বিশুদ্ধ ঘন সলফিউরিক আ'যাসিড বলিয়া 
যাহা পাওয়া যায়, তাহাতে 98% সলফিউরিক আসিভ এবং 9% জল থাকে। 


আযাসিডমিতি ও ক্ষারমিতি ৮৭ 


আর ঘন সলফিউরিক ate একটি জলাকষাঁ তরল পদার্থ। এই ছুই কারণে 
সঠিক ওজন করিয়া সলফিউরিক আযাসিভ লওয়া যায় না। তাই নিয়লিখিত উপায়ে 


মোটামুটি ভাবে যে ওজনের সলফিউরিক আযাসিভ E) TRER RE 
1 লিটার প্রস্তুত করিতে প্রয়োজন হয়, তাহা লওয়া হয়। 


সলফিউরিক আযাঁসিডের তুল্যাঙ্ক ভার হইল =491 xek 1 লিটার ( a ) 


সলফিউরিক অ্যাসিডের দ্রবণ প্রস্তুত করিতে 49 গ্রাম সলফিউরিক আ্যাসিড 
প্রয়োজন হয়। এখন বাজারে যে ঘন সলফিউরিক আযাসিভ কেনা হয় তাহার 
বোতলের গায়ে উহার আপেক্ষিক গুরুত্ব লেখা থাকে এবং তাহা হইতে উহাতে 
শতকরা কত ভাগ সঙ্গফিউরিক আযাসিভ আছে তাহা Wet টেবল ( Lunge's 
Table) হইতে জানা যায়। ধরা যাউক, যে সলফিউরিক আযাসিড ব্যবহার 
করিতে হইবে তাহার আপেক্ষিক গুরুত্ব 1841 এবং উহাতে gaa টেবল হইতে 
দেখ| যায় যে শতকরা 96°88 ভাগ বিশুদ্ধ সলফিউরিক aS (5904) আছে। 

এখানে 1 ঘন সের্টিমিটার সলফিউরিক আযাঁসিডের ওজন হইল 1'841 গ্রাম । এই 


100 


748 গ্রাম। অতএব 49 গ্রাম বিশুদ্ধ H.SO, লইতে হইলে উক্ত 


1 ঘন সের্টিমিটার আযাপিভে বিশুদ্ধ H.SO, এর পরিমাণ হইবে 


গ্রাম=1'7 


4'9 
নমুনার ঘন সলফিউরিক আযাসিডের বুনন ঘন সের্টিমিটার অথবা 276 ঘন 


সেন্টিমিটার লইতে হইবে | 

সুতরাং পরিমাপক পিপেটের ( Measuring pipette ) ছারা মাপিয়া 2'8 ঘন- 
সের্টিমিটার নমুনার ঘন সলফিউরিক আযাসিভ লওয়া হয়। একটি 1 লিটার 
পরিমীপক ফ্লাঙ্কের অর্ধেক পাঁতিত জলভত্তি করিয়া উক্ত জলের ভিতর ফোটা ফোটা 
করিয়া পিপেট হইতে উক্ত সলফিউরিক আ্যাসিভ যোগ করা হয়। পরে বেশ করিয়া 
giai ঝাঁকাইয়া পাতিত জল ধৌত বোতল হইতে যোগ করিয়া প্রায় ফ্লাস্কের গলায় 
অবস্থিত দাগ পর্যন্ত আন! হয়। পরে ধৌত বোতল হইতে ফোট! ফোট! 
করিয়া জল ফ্রাঙ্কে যোগ করিয়া জলের বাঁকা তলের ( meniscus) নিয়তম প্রান্ত 
giga দাগের সহিত একরেখায় আনা হয়। পরে ছিপি বন্ধ করিয়া ঝাকাইয়া 
দ্রবণটিকে সমসত্ব করা হয়। এইভাবে প্রস্তুত করা সলফিউরিক আযাসিডের দ্রবণটি 


রসায়নের গোডার কথা 


মোটামুটি (১) H.SO, এর হইবে। ঠিক এইভাবেই মোটামুটি (১) HCI এর 


দ্রবণ এবং (5) HNO, এর দ্রবণ প্রস্তুত করা হয়। 


দ্রষ্টব্য £__জলে AAS যোগ করিয়া প্রত্যেক ক্ষেত্রেই আ্যাসিডের প্রমাণ দ্রবণ তৈয়ারী করা 
হয়। ইহার কারণ জলের সহিত জ্যাদিড মিশাইলে তাপ উদ্ভূত হয়। সলফিউপ্সিক আযাসিডে জল 
দিলে উদ্ভূত তাপে আযাগিডবুক্ত জল বাপ্পাকারে ছিটকাইয়া বাহির Veal বিপদ ঘটাইতে পারে | কিন্ত 
জলে আাপিড যোগ করিলে এই প্রকার দুর্ঘটনার সম্তাবন| থাকে ALL পরে আরও জল যোগ করিলে 
দ্রবণটি ঘরের উষ্ণতায় আনে এবং তখন উহা! ব্যবহারের উপযুক্ত হয়। 


সলফিউরিক আযাদিডের সঠিক শক্তি নির্ণয় করিতে হইলে Nঞ্00-র প্রমাণ 
ভ্রবশের সহিত উহার টাইট্রেশন বা অন্ুমাঁপন-ক্রিয্া সম্পাদন করা হয়। 


টাইট্রেশনের সাহায্যে সলফিউরিক আযাসিডের দ্রবণের সঠিক শক্তি 
নির্ণয় 2 ( Determination of the exact strength of Sulphuric acid 
solution by titration against standard Sodium carbonate solu- 
tion ). 


একটি 25 ঘন সেন্টিমিটার পিপেট (pipette) প্রথমে পাতিত জল দ্বারা 


ধুইয়া লওয়া হয়। পরে যে সোডিয়াম কার্ধনেটের (5) দ্রবণ পূর্বে প্রস্তুত কর] 


হইয়াছে, তাহা দিয়া পিপেটটি ছুই বার ধুইয়া লইতে হয়। তাহার পর এই 
পিপেটের সাহায্যে একটি বীকারে সঠিকভাবে মাপিয়! 25 ঘন দেটিমিটার পরিমাণ 


Na,CO,-3 . 
T 2005-3 দ্রবণ (গুণক- 10197) লওয়া ZII এইভাবে Na,CO,-7 


দ্রবণ লইবার সময় পিপেটের উপরের দাগ এবং দ্রবণের Pasay চোখের সহিত এক 
রেখায় আনিয়া উহার! একই রেখায় আছে তাহা দেখিয়া তবে ভ্রবণটি বীকারে ঢালা 
হয়। শেষের দিকে বীকারের গায়ে পিপেটের শেষ প্রান্ত ধরিয়া যে পরিমাণ 
দ্রবণ গড়াইয়া পড়ে, সেই পর্যন্তই 25 ঘন সেন্টিমিটার দ্রবণ হয়। পরে দেখা 
যাইবে যে পিপেটের অগ্রভাগে আরও দ্রবণ জমা হইয়াছে; কিন্ত তাহা কোন 
প্রকারেই লওয়া উচিত নয়, কারণ পিপেটগুলিতে এরূপ ভাবেই দাগ 
কাটা থাকে যে তাহা হইতে যে পরিমাণ দ্রবণ শেষ পর্যন্ত গড়াইয়া 


আযাসিডমিতি ও ক্ষারমিতি ৯২ 


পড়ে, তাহা পিপেটের গায়ে যে পরিমাপ লেখ! থাকে তাহাই হয়। 
এই a ঘন সেন্টিমিটার সোডিয়াম কার্বনেটের দ্রবণের সহিত প্রায় 
100 ঘন সেন্টিমিটার পাতিত জল 
এবং দুই-তিন ফোটা মিথাইল অরেঞ্জ Ls 
স্ুচক যোগ করিয়া লওয়া হয়। রে 

এখন একটি বিউরেট (Burette ) 
লইয়া পাতিত জল দিয়া YS করা 


হয়। পরে প্রায় (3) সলফিউরিক 


আযাসিডের যে দ্রবণ প্রস্তুত করা হইয়াছে, 
তাহা দিয়া বিউরেটটি ছুই বার বেশ 
করিয়া ধুইয়া! লওয়া হ্য়। পরে বিউরেটটি 
নীচের ষ্টপকক বন্ধ করিয়া Ge সল- 
ফিউরিক আযাপিডের দ্রবণ দ্বারা sfs করা 
হয়। পরে ষ্টপকক সামান্য খুলিয়া ফোটা 
ফোটা করিয়া সলফিউরিক আযাসিডের 
দ্রবণ বাহিরে ফেলিয়া awa, চোখ 
এবং বিউরেটের শূন্য দাগ এক রেখায় 
আনিয়া Bree বন্ধ করিয়া বিউরেটটি 
বন্ধনীর সাহায্যে একটি লৌহদণ্ডে 
আটকান হয়। পরে সোডিয়াম 
কার্বনেটের ভ্রবণসমেত বীকারটি বিউরেটের তলায় বসাইয়া বিউরেটের নিয় অংশ 
বীকারের ভিতর ছবিতে (চিত্র নং 19) দেখান-মত প্রবেশ satan নানা 
বীকারের দ্রবণে একটি পাতিত জলে ধৌত করা কাচদণ্ড ডুবাইয়া দেওয়া হালি 
বিউরেটের ষ্টপকক সামান্ত খুলিয়া ফোটা ফোটা করিয়া আযাপিডের দ্রবণ বীকারস্থিত 
সোডিয়াম কার্বনেটের দ্রবণে যোগ করা হয় এবং সঙ্গে সঙ্গে কাচের দণ্ড দিয়! বীকারের 
দ্রবণটি ভাল করিয়া নাড়িয়া দেওয়া RT | এইভাবে আযাসিভ যোগ করিয়া নাডিতে 
থাকিলে মিথাইল aaga সোডিয়াম কার্ধনেটের দ্রবণের হলুদবর্ণ ক্রমশঃ ফিকে হইয়া 
আসে এবং এক সময় দেখা যায় যে এক ফোট! আাপিড মিশাইবার সঙ্গে সঙ্গে দ্রবণের 
বর্ণ ঈষৎ গোলাপী হয় এবং বীকারের gada পার্খের দিক হইতে দেখিলে এই ate 


de রসায়নের গোড়ার কথা 


পরিবর্তন সহজেই বুঝা যায়। এই পরীক্ষা বীকারে না করিয়া পোগিলেন খর্পরে 
কারলে বর্ণ-পরিবর্তন বুঝিতে কোন অস্থবিধা হয় না; বীকার ব্যবহার করিলে উক্ত 


| 
| 
| 

ARTIS a 


ফ্লাস্ক / 


যোগ করিয়া প্রশ 
পাওয়া গিয়াছে, তাহা জানা যায়। ২7১88 


এইভাবে আাসিডের পরি 
| i মাণ পড়িয়া 
লওয়ার পর আরও এক ফোটা আযাসিড dies খুলিয়া বীকারের দ্রবণে যোগ করা 


আযাসিভমিতি ও ক্ষারমিতি as 


হয়। তখন দেখা যায় যে দ্রবণটির রং একেবারে লাল হইয়া যায়। ইহা 
হইতে বুঝা যায় যে উক্ত এক ফোটা আযাসিড যোগ করার ফলে দ্রবণটি একেবারে 
aims হইয়া গিয়াছে; অর্থাৎ 
এই ফোটা যোগ করিবার পূর্বের 
ফোটাতেই প্রশমনক্রিয়া সম্পাদিত 
হইয়াছে | 

গণনা £_মনে করা যাউক, 
এই পরীক্ষায় 05 ঘন সেটিমিটার 


(33) সোডিয়াম. কাধনেটের 


ভ্রবণকে (গুণক = 1'0197) প্রশমিত চিন? 
করিতে 24:8 ঘন সেটিমিটার আযাসিডের আয়তন-পঠনে AA 
সলফিউরিক আযাসিডের দ্রবণ ( parallax ) দোষ দূরীকরণ 


লাগিল। তাহা হইলে 95 ঘন সেটিমিটার (X) সোডিয়াম কার্বনেটের wad ( গুণক 
_1.0197 )=24'8 ঘন সেটিমিটার আযাসিডের দ্রবণ | 

অথবা (25 x 10127) ঘন সের্টিমিটার (5) NaCO 7-1 জ্বণ=94'8 ঘন 
সের্টিমিটার আযাসিডের দ্রবণ। 


অতএব 1 ঘন সেন্টিমিটার [5904-এর ai= 2 * OUT ঘন সেটিমিটার 
(3) 1ব85005-র দ্রবণ 1091? ঘন সে্টিমিটার (3) Na200s-র দ্রবণ। 
অতএব ন,30+-এর দ্রবণের শক্তি =1'09217 (টি) l 


ma: () পিপেটে a বিউরেটে aa ততি করিবার সময় দেখিতে হইবে যেন কোথাও 


বায়ু yan (air bubble ) আটকাইয়া না থাকে। 

(ii) তিনটি টাইট্রেশন লিখিতমতভাবে সম্পাদন করিয়া বিউরেটে প্রদধিত আযানিডের আয়তনের 
পরিমাণ লিখিয়া তাহার গড় আয়তন লওয়া হয়। দেখিতে হইবে যে তিনটি টাইট্রেশনে বিউরেটে 
প্ৰদৰ্শিত আয়তনে 1 ফোটার (005 ঘন সেন্টিমিটার ) বেশী তফাৎ না হয়। 


(7) বিউরেটে সর্বদা আাসিড রাখিয়াই টাইট্রেশন প্রক্রিয়া সমাধা করা উচিত, কারণ বিউরেটে 


ar বূসায়নের গোড়ার কথা: - 


ক্ষার লইলে ক্ষারের সংস্পর্শে BSS শক্ত হইয়া! লাগিয়া যায় এবং ফোটা ফোটা করিয়া দ্রবণ যোগ 
করা কষ্টনাধ্য হইয় থাকে | 


এক প্রণালীতে প্রকাশিত দ্রবণের মাত্র! হইতে অন্য গ্রণালীতে 
প্রকাশিতব্য মাত্রায় পরিবর্তন। 

যে-কোন দ্রবণের মাত্রা তিনটি প্রণালীতে প্রকাশিত করা হয়, যথা (i) শতকরা 
পরিমাণ হিসাবে, যেমন “5% ৪50, -এর দ্রবণ” । ইহার অর্থ হইল 100 ঘন 
সে্টিমিটার দ্রবণে 5 গ্রাম বিশুদ্ধ 75904 বর্তমান । (ii) নরম্যাল বা তুল্যমাত্রা 
হিসাবে £__ফেমন, (N) [ঘ&5009-র দ্রবণ। এই দ্রবণের 1 লিটারে বা 1000 ঘন 
সের্টিমিটারে পোডিয়াম কার্ধনেটের 1 গ্রাম-তুল্যাঙ্ক বা 58 গ্রাম বর্তমান। (0) 
নরম্যালের গুণক ব্যবহার করিয়া s—0'35 (N) NaOH AI দ্রবণ। ইহার 


অর্থ হইল দ্রবণের 1 লিটারে 085 গ্রাম তুল্যাঙ্ক NaOH, অথবা 0:3৮ x40 গ্রাম 
NaOH বিদ্যমান | 


(ক) নরম্যাল মাত্রায় rifts দ্রবণের শক্তিকে প্রভি লিটারে গ্রাম 
হিসাবে প্রকাশ কর] £--প্রতি লিটারে গ্রামে প্রকাশিত ওজন - নরম্যাল মাত্রায় 
প্রকাশিত শক্তি x গ্রাম-তুল্যাঙ্ক। যেমন 


2(N)Nএ005_-এর ভ্রবণের প্রতি লিটারে 2x53 গ্রাম সোডিয়াম কার্নেট 
থাকে | 
1'05(ঘ)ন01-এর ভ্রবণের প্রতি লিটারে 105x365 গ্রাম হাইডরোক্লোরিক 


ত্যাদিড থাকে অর্থাৎ উহার 1000 ঘন দেটিমিটারে 1°05 x 86'5 গ্রাম হাইড্রোক্লোরিক 
'আযাসিড থাকিবে | 


(2) শতকরা পরিমাণ হইতে নরম্যাল মাত্র! £_5% সলফিউরিক 
আযাসিডের 100 ঘন সের্টিমিটার দ্রবণে 5 গ্রাম বিশুদ্ধ সলফিউরিক আযাসিড থাকে। 


অতএব এই BAIT 1000 ঘন সেটিমিটারে 5) গ্রাম সলফিউরিক আ্যাপিড 
খাকিবে। 


5% সলফিউরিক আযাসিডের দ্রবণ = $$ (N) সলফিউরিক আযাসিডের দ্রবণ 
102 (ঘ) x 
(i) লিটারে গ্রাম হইতে নরম্যাল মাত্র! £_ 


নরম্যাল মাত্রা -লিটারে-গ্রাম 
a-ya 


আযাসিডমিতি ও ক্ষারমিতি ৯৩ 


প্রতি লিটারে 8:65 গ্রাম হাইড্রোক্রোরিক আাসিড থাকিলে ACs নরম্যাল 
মাত্রা = zo 2 (N)=0'1(N). 


টি ও ক্ষীরমিতিভে ব্যবহৃত মূল আঙ্কিক নীতি ঃ 
এই নীতি হইল চারিটি। 


(i) 1 ঘন সেন্টিমিটার (N) দ্রবণ =2 ঘন সেন্টিমিটার (5) ভ্রবণ। 
=10 ঘন সেন্টিমিটার (3) দ্রবণ 
100 ঘন সের্টিমিটার (3) দ্রবণ 


(i) aama মাত্রায় শক্তি প্রকাশিত হইলে যে দ্রবণগুলির শক্তি একই হয়, সেই 
দ্রবণের সমান সমান আয়তন প্রশমন ক্রিয়ায় ব্যবহৃত হয়। 
10 ঘন সেন্টিমিটার (১) ন,৪0,-এর দ্রবণ=10 ঘন সে্টিমিটার (ডন) NaOH-র 
Bad * 
N p N s 
10 ঘন সেন্টিমিটার N মু0!-এর দ্রব= 10 ঘন সেটিমিটার (3) NaCO,- 
দ্রবণ | 


(i) আযাসিড-দ্রবণের আয়তন x উক্ত দ্রবণের তুল তুল্যমাত্রায়-শক্তি= = ক্ষার-দ্রবণের 
আয়তন x উক্ত দ্রবণের তুল্যমাত্রায় শক্তি । 


অর্থাৎ, Vx 5= ও ৮95 যেখানে V= আযাসিডের দ্রবণের আয়তন, 
৪ -_আ্যাসিডের ভ্রবণের-শজি, 
= ক্ষারের দ্রবণের আয়তন, Sı = ক্ষারের দ্রবণের শক্তি | 


পূর্বে প্রশমন-প্রক্রিয়ার যে গণনা দেখান হইয়াছে তাহা হইতে পাই 
95 ঘন সের্টিমিটার (5) 5500৮ দ্রবণ (গুণক = 1'0127) 
=94'8 ঘন সেটটিমিটার [5304-এর দ্রবণ | 


সলফিউরিক আযাপিডের তুল্যমাত্রায় শক্তি পাইতে হইলে উপরের নিয়ম প্রয়োগ 
কর! হয়। সলফিউরিক আ্যাসিডের দ্রবণের শক্তি 8 ধরিলে, 


৯৪ রসায়নের গোড়ার কথা 
25 x 10197 x = 2488 
_ 9 0127 m =10917 (ট). 
(iv) ARARA ( Reduction of strength ) :— 
মনে করা যাউক 20 ঘন সেটিমিটার (N) আাপিড-দ্রবণ 15 ঘন সেটিমিটার 
অজান! শক্তির ক্ষার-দ্রবণ দ্বারা প্রশমিত হয়। সুতরাং আাসিড-দ্রবণের শক্তির 
তুলনায় ক্ষার-দ্রবণের শক্তি বেশী। প্রতি 15 ঘন সেট্িমিটার ক্ষার-দ্রবণে (20 — 15) 
বা 5 ঘন সে্টিমিটার জল যোগ করিলে আ্যাপিড ভ্রবণের তুল্য-দ্রবণ পাওয়া যাইবে, 
অথবা ক্ষার-দ্রবণের শক্তি (N) হইবে। 
আবার 1000 ঘন সেটিমিটার 1045 (N) দ্রবণ (আযাপিডের বা ক্ষারের ) 
=1000 x 1'045 ঘন সের্টিমিটার (ম) দ্রবণ ( i ) 
= 1045 ঘন সে্টিমিটার (N) দ্রবণ ( p ) 
অতএব সঠিকভাবে (N) দ্রবণ প্রস্তুত করিতে হইলে উক্ত দ্রবণের 1000 ঘন 
সেন্টিমিটার ভ্রবণের সহিত আরও (1045-1000) বা 45 ঘন সেটিমিটার জল 
মিশাইতে হইবে | 


সেইরূপ 10 ঘন সেটিমিটার 12 (N) ভ্রবণ-10 « 12 ঘন সেন্টিমিটার ( 


S 


N) দ্রবণ 
=120 ঘন সেটিমিটার (N) দ্রবণ 


190 ঘন সেডিমিটার() দ্রবণ | 


অতএব উক্ত দ্রবণ হইতে সঠিকভাবে (3) দ্রবণ প্রস্তুত করিতে হইলে উহার 


10 ঘন সেন্টিমিটার লইয়া উহাতে (120-10) বা 110 ঘ 


ন সের্টিমিটার জল যোগ 
করিতে হইবে | 


GEG ৫ সর্বদা মনে রাখিতে হইবে যে, আযামিডের এক 
ওজনের সহিত বিক্রিয়া করে। 
এখন ঘন দেন্টিমিটারের পরিবর্তে মিলিলিটার এ 
ঘন সেণ্টিমিটারের প্রায় সমান। 


আঙ্িক উদাহরণ £_. 


(1) 11100 cc. of a caustic Soda solution cı 
NaOH, what will be its strength in terms of nor 


তুল্যান্ষ-ওজন ক্ষারের এক তুল্যান্ক 


কক হিসাবে ব্যবহৃত হয়। এক মিলিলিটার এক 


ontain 2'2 grams of 


mality ? 


আযাসিডমিতি ও ক্ষারমিতি ৯৫ 

কষ্টিক সোডার 100 ঘন সেটটি মটার দ্রবণে 9:9 গ্রাম NaOH থাকিলে 1000 ঘন 

সেন্টিমিটার দ্রবণে 29 গ্রাম NaOH থাকিবে । এখন যে RINII 1000 ঘন 

সের্টিমিটারে 40 গ্রাম NaOH থাকে, তাহাই FRE সোডার (N) দ্রবণ। অতএব 
উল্লিখিত দ্রবণের মাত্রা = 38(N) = ₹6(N) =0'55 (N) | 

(2) How much HCI will be required to prepare 250 c.c. of a 0°3 


(N) HC! solution ? 
Hola (N) ভ্রবণের 1000 ঘন সেন্টিমিটার প্রস্তুত করিতে 365 গ্রাম HCI 


প্রয়োজন হয়। 
HOLAT 0°3(N) দ্রবণের 1000 ঘন সেন্টিমিটার প্রস্তুত করিতে 0'3 x 365 


গ্রাম HO প্রয়োজন হইবে। 
Ho-a O'3(N) দ্রবণের 250 ঘন সেন্টিমিটার প্রস্তুত করিতে 


03x36 5x20 গ্রাম অর্থাৎ 27375 গ্রাম HOL প্রয়োজন হইবে। 


(3) How much NasCOs is present in 700 c.c. of a 0'25(N) 
NaaCOs solution ? 
1000 ঘন সে্টিমিটার Na,CO,-% (N) ভ্রবণে 58 গ্রাম 85009 থাকে, 
যেহেতু Nঞ005-র গ্রাম তুল্যান্ক-5৪ গ্রাম। 
1000 ঘন ARABII NagCO,-4 0'25 (N) ভ্রবণে 58 ২ 0'25 গ্রাম 
2%5005 থাকিবে | 


53 x 0°25 x 700 
৮৬১42 
000 at 


700 ঘন সেন্টিমিটার 1ব৪5009-র 0°25 (N) দ্রবণে 
অর্থাৎ, 9°275 গ্রাম [৮500৪ থাকিবে | 

(4) What will be the strength in terms of normality of a 10% 
solution of 8900৪? 

10% NaCO- দ্রবণের 100 ঘন সেন্টিমিটারে 10 গ্রাম 85005 আছে। 
অতএব উক্ত দ্রবণের 1000 ঘন সেটিমিটারে 100 গ্রাম 500৪ থাকিবে। এখন 
NaaCOs-3 গ্রাম তুল্যাঙ্ক =58 গ্রাম। 

উক্ত দ্রবণের তুল্যমাত্রা = +: (N) 
=1'9 (N) (আসন্ন প্রথম দশমিক পৰ্যন্ত ) 


৯৬ রসায়নের গোড়ার কথা 


(5) How much water is to ba added to 500 c.c. of 1'2(N) 
NaOH solution in order to make the solution exactly normal ? 


500 ঘন সেন্টিমিটার 1(ঘ) ঘ৪0ল-এর দ্রবণ 
৯5০০ x 1'2 ঘন সেন্টিমিটার (N) NaOH-«a দ্রবণ 
৯600 ঘন সে্টিমিটার (N) ম৪0ন-এর দ্রবণ | 


500 ঘন সেন্টিমিটার 1 (N) মঞ0H-এর ware জল মিশাইয়া 
600 ঘন সেন্টিমিটারে পরিণত করিলে উক্ত দ্রবণ (N) মাত্রার হইবে । সুতরাং 
500 ঘন সের্টিমিটার 1'2 (N) NaOH-aa ভ্রবণের সহিত (600-500) বা 
100 ঘন সেন্টিমিটার জল মিশাইলে উহা (N) দ্রবণে পরিণত হইবে | 
(6) 25 cc. of a solution of NagCO, requires 10°2 ac. of 
(3) HCl solution, What is the strength of [9500৪ solution 
(i) in terms of normality and (ii) in grams per litre ? 
(i) ধরা যাউক, সোডিয়াম কার্বনেটের দ্রবণের শক্তি = 5. 
আমরা জানি, ঘ *৪- ও xS. 


BBA, 30গ% বুউিগচ % 8২. 


অতএব S, = 2 x = 040875 = 0'0408 (N) 


(i) জানা আছে যে 1 লিটার বা৷ 1000 ঘন সেট্টিমিটার__(ঘ) NasCO,3 
দ্রবণে 58 গ্রাম ৪00৪ থাকে। 


অতএব 1 লিটার 00408 (N) NasCO,-4 দ্রবণে 58 * 0'0408 গ্রাম অর্থাৎ 
91094 গ্রাম Na.CO, থাকিবে | 


অতএব, [2005 দ্রবণের শক্তি =9'1694 গ্রাম/লিটাঁর | 


(7) What volume of 3) KOH solution will be required 


to neutralise 20°5 c.c. of REG solution ? 


fei N ~ = N 
1 ঘন সেন্টিমিটার (5) HOLAI দ্রবণ ঘন সেন্টিমিটার (8) [ন701-এর 
দ্রবণ | 


আযামিডমিতি ও ক্ষারমিতি ৯৭ 


205 ঘন সেন্টিমিটার ey Hones ভ্রবণ(905 * 5) অথবা 1095 


N 
ঘন সেন্টিমিটার N) HBCs দ্রবণ 1095 ঘন সেট্টিমিটার () {KOH-«F 


10, 
ভ্রবণ, যেহেতু তুল্যমাত্রার ভ্রবণের শক্তি প্রকাশিত হইলে সমান সমান তুল্যমাত্রার 


আযাপিড ও ক্ষারের দ্রবণ তাহাদের সমান সমান আয়তন বাবহীরে প্রশমিত অবস্থা 
প্রাপ্ত হয়। 
অতএব পটাসিয়াম হাইড্রক্সাইডের (33) দ্রবণের 1045 ঘন সেন্টিমিটার 


প্রয়োজন হইবে | 
(8) 20 ac. of 0'8(N) HCI solution were mixed.‘with- 60_c.c. 
of 0'5 (N) 7590 solution. What volume of 0°32 (N) NaOH ' 
solution will be required to neutralise the acid: in the mixed 
solution ? 
90 ঘন সে্টিমিটার 08 (N) HOSI দ্রবণ (90 x08) বা 16 ঘন 
সেন্টিমিটার (N) ল01-এর দ্রবণ। 
60 ঘন সেন্টিমিটার ০05 (N) ল590+-এর ভ্রবণ৯ (60 % 05) বা 30 ঘন 
সে্টিমিটার (N) H.SO,-44 ভ্রবণ। 
=30 ঘন সেন্টিমিটার (N) HOLAT দ্রবণ। 
মোট (16+30) অথবা 46 ঘন সের্টিমিটার (N) আযাসিডের দ্রবণ দেওয়া 
আছে। ধরা যাউক, 0'3 (N) Nঞ0৪-এর ভ্রবণের Va ঘন সেন্টিমিটার উক্ত 
আযাসিডের দ্রবণকে প্রশমিত করিতে প্রয়োজন হয়। 


এখন জানা আছে, Vx S=Vi X Sr 
"১:46 x (N)=V1 x 0'3(N) 


সুতরাং Va at ঘন সেন্টিমিটার = 153°3 ঘন সের্টিমিটার। 


অতএব 08 (N) NaOH দ্রবণের 1588 ঘন সেন্টিমিটার মিশ্রিত আযাসিড 


aada আযাপিভ প্রশমনের জন্য প্রয়োজন হইবে। 


(9) What volume of a 5% solution of NaOH will be required 


to neutralise 1 litre of a () solution of H,SO, ? 


৭_( ৩য়) 


৯৮ রসায়নের গোড়ার কথা 


= -এর 
1 লিটার (3) H,80,-4 ভ্রবণ-100 ঘন সেন্টিমিটার (N) H.SO, 


qadi 
=100 ঘন সে্টিমিটার (N) Nঞ0ম-এর ভ্রবণ। 
5% NaOH ভ্রবণের 100 ঘন সেন্টিমিটারে 5 গ্রাম NaOH আছে। 
*, 5% NaOHaa দ্রবণের 1000 ঘন সেটিমিটারে 50 গ্রাম NaOH আছে। 
এখন NaOH গ্রাম-তুল্যাঙ্ক_ 40 গ্রাম | 


অতএব 'ব৪0লএর ভ্রবণের শক্তি =$0 (ঘ)=1'95 (N) 


ধরা যাউক, এই 195 (N) Naousa দ্রবণের Vv ঘন সেন্টিমিটার (ম) 
NaOH 100 ঘন সে্টিমিটার। 


যেহেতু VXS=V1x8, 
Vx 1'25 (N)=100 x (N) 


v= ঘন সেন্টিমিটার = 80 ঘন সে্টিমিটার। 


অতএব ] লিটার (3) সলফিউরিক atfer দ্রবণকে প্রশমিত করিতে 5% 
Na0H-ভরবণের 80 ঘন সেটিমিটার প্রয়োজন হইবে | 


(10) To 50 cc. of a solution of HCI 25 c.c. of a 0'82 (N) 
NaOH solution were added, Even then the solution was 
acidic and in order to neutralise the solution 30 c.c. of a 0°09 (N) 
NasCOs solution were required. Determine the strength of 
HCI! solution in terms of normality as also in grams per litre. 


(Na=23, H=1, 01855, 057, 0=16.) 

082 (N) NaOHet ভ্রবণের 95 ঘন সেন্টিমিটার (25 % 0'82) ঘন 
সেটিমিটার (N) Naona ভবণ=20'5 ঘন APAI (N) Naon 
HAA! 0:09 (N) NagCOo~94 দ্রবণের 80 ঘন সেটিমিটার= (30 x009) ঘন 
সেটিমিটার (N) N009-এর ভ্রবণ৯গ্ ঘন সেটিমিটার (N) ১00, 
দ্রবণ=2'7 ঘন সে্টিমিটার (N) NaOH-aa ভ্রবণ। 


ধরা যাউক, ল01এর দ্রবণের শক্তি = 8. 


আযাসিডমিতি ও ক্ষারমিতি ৯৯ 


অতএব (S) শক্তির HOLA দ্রবণের 50 ঘন সেন্টিমিটার | 
=(20'5 +2 ৭) ঘন সেটিমিটার (N) মNঞ০মএর দ্রবণ 
=23°9 ঘন সের্টিমিটার (N) ব*0নএর ভ্রবণ। 
এখন VxS=Vix8i 
50 x 8= 282 * (N) 
285 2°32 টু 
৪-$৮ (N)= 222 ()-0464 (N). 

এই HONI দ্রবণের 1 লিটারে 0464x365 গ্রাম অথবা 16986 গ্রাম 
হাইড্রোক্লোরিক আযাসিড দ্রাবিত থাকে। 

(11), 18856 grams of 59005 were dissolved in distilled 
water and solution made upto 250 c.c. in a measuring flask, 
95 cc. of this sodium carbonate solution require 24°65 c.c, of 
a sulphuric acid solution of unknown strength. Calculate the 


strength (i) of sodium carbonate solution in terms of normality 
and (ii) also of sulphuric acid in terms of normality. 


সোডিয়াম কার্বনেটের গ্রাম-তুল্যাঙ্ক = 53 গ্রাম। 

অতএব 58 গ্রাম NaCO, 1 লিটার wars বর্তমান থাকিলে তাহা Nas COs 
এর (N) দ্রবণ হয়। 

এখানে 950 ঘন CHATTY [&5009-এর দ্রবণে 13856 গ্রাম Na.COs 
আছে । অতএব এই ভ্রবণের 1000 ঘন সেন্টিমিটারে 13956 * 4 অথবা £'5494 
গ্রাম 85005 থাকিবে । অতএব NaCO Aa দ্রবণের তুল্যান্গ-মাত্রায় শক্তি 
siri (N)=0°1046 (N) ( আসয় চতুর্থ দশমিক পর্যন্ত ) 1 
ধরা যাউক, ন০9০4-এর দ্রবণের শক্তি = S. 

এখন, VxS=V, XS, 

সুতরাং 24°65 x 8= 25 x 0'1046 (N) 


95 x 01046 7 
ae Bie 75865 (N)=0'106 (N). | 
(12) 100 grams of HCl solution of specific gravity 1°17 contain 
33°4 grams of HCl, How many litres of this HCl solution would 
be required to neutralise 5 litres of a solution of caustic soda 
containing 0'042 gram of NaOH per c.c, ? 


হইল 


১০০ বুসাহ়নের গোড়ার কথ! 


ay টিমিটাব (যেহেতু আপেক্ষিক গুরুত্ব 
HOA দ্রবণের 100 গ্রাম= [ন ঘন সেটি abt (যেহেতু 
= ওজন )_95'37 ঘন সেন্টিমিটার । এই 8547 ঘন সেন্টিমিটার HO 
_ আয়তন 


wat] 334 গ্রাম HOL আছে। অতএব এই HOLA দ্রবণের 1000 ঘন 
S 


33-4% 1000 এখ [এর গ্রাম-তুল্যাস্ক 
সে্টিমিটারে রিড গ্রাম HO! থাকিবে ন HC তু 


= == __83°4 x 1000 
=365 att) অতএব HOMI দ্রবণের তুল্যমাত্রায় শক্তি = SEEDED (N) 
=10'7 (N) | 


Naona gada প্রতি ঘন সের্টিমিটারে 0049 গ্রাম NaOH আছে। 
অতএব এই মNমঞ্০মএর দ্রবণের 1000 ঘন সেন্টিমিটারে 49 গ্রাম NaOH থাকিবে | 
এখন ৪0 নুএর গ্রাম-তুল্যাঙ্ক = 40 গ্রাম | 

অতএব NaOH দ্রবণের তুল্যমাত্রায় শক্তি = $3 (N)=1'05 (N) | 

ধরা যাউক, প্রয়োজনীয় নু01এর দ্রবণের আয়তন = y লিটার | 

এখন, VxS=Vixs, 

অতএব Vx 10৭ (N)=5 x105 (N) 

5x105 
VES 5 লিটার 
04907 fabta (আদন্ন চতুর্থ দশমিক পর্যন্ত ) | 


(13) 1 gram of impure sodium carbonate is dissolved in 
water and the solution made upto 250 cc. To 50 c.c. of this 
solution 30'4 c.c. of 0°15 (N) HCl solution is added and the mixture 
required for neutralisation 10 cc of 0:19 (N) NaOH solution. 
Determine the strength of the impure sodium carbonate solution 
in terms of normality and also the percentage of 85005 in the 
impure sample. (0. U. 1928 ) 

0'12(N) NaOH দ্রবণের 10 ঘন সেটিমিটার = (10 x 019) ঘন সেটিমিটার 


(N) Na0Hএর দ্রবণ | 
.-হগ্রঘন সে্টিমিটার (N) NaOH দ্রবণ 
আবার 30'4 ঘন সে্টিমিটার 015 (NECLA দ্রবণ =(30'4 x 0'15) ঘন 
সেটিমিটার (NEOA দ্রবণ = 4'66 ঘন দেট্টিমিটার (NECI দ্রবণ | 


আযাসিভমিতি ও ক্ষারমিতি ১০১ 


অতএব 50 ঘন সেন্টিমিটার অবিশ্ুদ্ধ সোডিয়াম কার্বনেটের দ্রবণ (যাহার শক্তি 
8 ধরা যাইতে পারে )৯(4 55-12). অথবা 3°36 ঘন সেটিমিটার (NECI 
qad | z 

এখন, V x S=V; X S, অতএব 50 x S= 3'36 x (N) 


৪018: 
5 50 (N) = 00672 (N) 


এক্ষণে সোডিয়াম কার্বনেটের গ্রাম-তুল্যাঙ্ক = 53 গ্রাম | 
তাই (N) NaaCOs-A দ্রবণের 1000 ঘন সেন্টিমিটাবে 58 গ্রাম [50095 


থাকে। 
অতএব 0'0672 (N) NaaCOs-3 দ্রবণের 1000 ঘন সেটিমিটারে 00679 


58 গ্রাম Na.COg ATF I 


স্বতরাং উহার 250 ঘন সেটিমিটার a 53x250 গ্রাম অথবা 


08904 গ্রাম 005 থাকিবে | 
এই 08904 গ্রাম বিশুদ্ধ NaCO, অবিশ্তদ্ধ সোডিয়াম কার্বনেটের 1 গ্রামে 
আছে। অতএব বিশুদ্ধ ব%5005-র শতকর! পরিমাণ = 08904 x 100 = 89:04. 


(14) 10 grams of sodium hydroxide containing 95% of pure NaOH 
are dissolved in 200 c.c. of water. 50 c.c. of 15 (N) HCl were mixed 
with the above solution and then the whole diluted to 500 c.c. 
Calculate the acidity or alkalinity of the resulting mixture in terms of 
normality. (0. U. 1925) 

যেহেতু ব্যবহৃত NaOH শতকরা 95 ভাগ বিশুদ্ধ, উহার 100 ভাগে 95 ভাগ 
বিশুদ্ধ NaOH আছে। অতএব উহার 10 গ্রামে Poe অথবা 9 5 গ্রাম বিশুদ্ধ 


NaOH আছে। 
এখন 1 (N) 
দেটিমিটার (ব)ন01-এর দ্রবণ | 
1000 ঘন সেন্টিমিটার (N) HOIA দ্রবণে 865 গ্রাম HCL থাকে 


75 ঘন সেন্টিমিটার (N) HCl aes 3605 অথবা 27375 গ্রাম 


gorea দ্রবণের 50 ঘন সেটি মটার = (60 x 15) অথবা 75 ঘন 


HCl থাকে। 


১০২ রসায়নের গোড়ার কথা 


নিম্নের সমীকরণ অনুসারে 
NaOH + HCI= NaCI + 750 
40 365 
40 গ্রাম NaOH ৪65 গ্রাম HONI সহিত বিক্রিয়া করিয়া প্রশমিত হয় বলিয়া জানা 
যায়। ইহা হইতে বুঝা যায় যে 9 গ্রাম Nঞ0মএর সহিত বিক্রিয়া করিবার মত 
HO] Bat যোগ করা হয় নাই। তাই দ্রবণে বাড়তি NaOH অবিরুত থাকিবে এবং 
দ্রবণটি ক্ষারীয় হইবে £ 


এখন 36°5 গ্রাম HCl 40 গ্রাম ব&0ন্এর সহিত বিক্রিয়া করে| 


2°7375 গ্রাম মণ! oo অথবা 8 গ্রাম NaOH-as সহিত 
বিক্রিয়া করে। 
RSM ACI (95-3) অথবা 65 গ্রাম NaOH পড়িয়া থাকিবে । এখন 
ataata 500 ঘন সেটিমিটার ভ্রবণটিতে 6'5 গ্রাম NaOH আছে। 
1000 ঘন সেন্টিমিটার দ্রবণটিতে 13 গ্রাম NaOH আছে। 


এখন ভ্রবণের 1000 সেট্টিমিটারে 40 গ্রাম NaOH থাকিলে তাহা 
NaOH (N) দ্রবণ 23 | 


অতএব উৎপন্ন দ্রবণটি NaOH-A 1 অথবা 0°325 (N) শক্তির হইবে | 


(15) 95 ০.০, of NaOH solution neutralise exactly 225 c.c. of a 
solution (containing 1°4175 grams in 250 c.c.) of a dibasic acid, the 
molecular weight of which is 126 jand 10 c.c, of the same NaOH 
solution also neutralise exactly 8 c.c. of a solution of 75904, Find 
the strength of the H,SO, solution in terms of normality, 


(C.U. 1919) 
যেহেতু আযাসিডটি দি-ক্ষারীয় এবং উহার আণবিক ওজন = 196, 


অতএব উহার গ্রাম-তুল্যাঙ্ধ = HE গ্রাম 68 atta | 

asi আযাসিডটির 68 গ্রাম লইয়া উহার 1000 ঘন সেটিমিটার পরিমাপের 
বণ প্রস্তুত করিলে উহা আযাসিডটির (N) দ্রবণ হইবে। অতএব দ্রবণের 250 
ঘন সেটিমিটারে 14175 গ্রাম আযাসিড থাকিলে উহা maxs (N) দ্রবণ 


আযাদিভমিতি ও ক্ষারমিতি ১০৩ 
হইবে, কারণ উক্ত দ্রবণের 1000 ঘন সেন্টিমিটারে 1:4175 x 4 গ্রাম আযাসিভ থাকিবে | 
অতএব আযাসিড ভ্রবণের শক্তি” (N) = 0°09(N). 


আবার 25 ঘন সেটিমিটার Nঞ০মএর দ্রবণ (যাহার শক্তি ধরা যাউক 9) 
=99'5 ঘন সেন্টিমিটার 0'09(]ঘ) fa ক্ষারীয় আযাসিডের দ্রবণ। 
এখন, VxS=VixSi 
সুতরাং 25 x 8 = 29'5 x 0`09(N) 
অতএব, S= 223x00 (N)=0'081 (N). 
আবার, 10 ঘন সেন্টিমিটার 0'081 (N) Na0OHএর দ্রবণ-৪ ঘন সেন্টিমিটার 
17590,-এর দ্রবণ (যাহার শক্তি ধর! যাউক ৪৪) 


এখানেও VxS=V,; X 5a 
স্থুতরাং 10x 0'081 (N)=8 % Sa 
অতএব, Sa a (N)=0'10125(N) 


(16) 7'5 grams of ammonium sulphate were boiled with excess 
of NaOH solution and the evolved NHs was led into 50 c.c. of (N) 
H.SO,, which finally required 8 c.c. of 0°5 (N) NaOH for neutrali- 
sation. Calculate the percentage of ammonia in ammonium sulphate. 

0'5(N) NaOHya দ্রবণের ৪ ঘন সেন্টিমিটার = (৪ x 0'5) ঘন সেন্টিমিটার (N) 
Naona দ্রবণ-4 ঘন সেন্টিমিটার (N) NaOH দ্রবণ (অতএব, আমোনিয়া- 
Cited ব্যবহৃত (N) HSO দ্রবণের 50 ঘন সেটিমিটারের ভিতর 4 ঘন 
সে্টিমিটার উদ্ধ ত্ত পড়িয়াছিল, কারণ 4 ঘন সেটিমিটার (N) N৭০H-এর দ্রবণ ব্যবহার 
করিয়া উহাকে প্রশমিত করা গেল। স্থতরাং (560-4) অথবা 46 ঘন সেন্টিমিটার 
(N) H,SO.-4 দ্রবণ দ্বারা উৎপন্ন আযমোনিয়া শোষিত হয়। 


নিয়লিখিত সমীকরণ হইতে 
QNH, + H804 = (NH .)s50. 
2x17 98 
জানা যায় যে 98 গ্রাম H,80,=2%17 গ্রাম NHs 


অথবা 49 গ্রাম H:50,= 1 গ্রাম NHs. 
[ন.,90+-এর (N) ভ্রবণের 1000 ঘন সে্টিমিটারে 49 গ্রাম 5১9 থাকে। 
3 4 


১০৪ বসারনের গোড়ার কথা 


অতএব 1000 ঘন সেন্টিমিটার [59০৬-এর দ্রবণ= 17 গ্রাম NH, 
স্থতরাং 46 ঘন সে্টিমিটার 7590-এর দ্রবণ = এট গ্রাম NH, 
` =0782 গ্রাম NH, | 
এই 0'782 গ্রাম ঘলও T5 গ্রাম আযামোনিয়াম সলফেট হইতে উৎপন্ন হইতেছে | 
অতএব আ্যামোনিয়াম সলফেটে আযামোনিয়ার শতকর1 পরিমাণ 
0782 X 100 _ 
T5 

(17) 125 c.c. of sample of HSO 

the volume made upto 500 c,c. 10 2 c.e. of this dilute acid neturalise 


exactly 22'7 c.c. of (x) NaCO; solution. 


10°43 ( আসন্ন দ্বিতীয় দশমিক পর্স্ত )। 


What volume of water 
must be added to 400 c.c. of the dilute acid to m 


ake it exactly 
decinormal ? 


(C. U. 1922) 
10 ঘন সে্টিমিটার পাতলা H S0, ea ভ্রবণ-2%"7 ঘন সেট্টিমিটার 


(3) দ50০০-এর দ্রবণ -9+7-ঘন সে্টিমিটার 
অতএব 102 ঘন সেন্টিমিটার পাতলা H.80,- 
আছে যাহা 22"? ঘন সেন্টিমিটার X) [5994এর ভ্রবণে থাকে। FUN 
102 ঘন সেন্টিমিটার পাতলা 5904-এব্স দ্রবণে ( 
সেটিমিটার জল যোগ করিয়া উহাকে ৪9 ঘন সেটি 
ঠিক R শক্তির হইবে | 
ward 125 400 2749 


N 
(5) H.SO,-44 ভ্রবণ। 
এর ami ততখানি 590, 


22 7- 10'2) অথবা 19" ঘন 
মিটার আয়তনে লইলে উহা 
এতএব 400 ঘন সেট্িমিটার পাতলা [7530-এর 


অখবা 490°2 ঘন সের্টিমিটার (আসন প্রথম দশমিক পর্যন্ত 


aal) জল যোগ করিলে উহা! সঠিকভাবে 


হইবে | 
(19) 


(D) .৪০,-এর ভ্রবণে পরিব্ডিত 


A specimen of chalk contained calcium sulphate as impurity. 


was treated with 930 Cue, of (X) 
HCl. The excess of acid in the mixture neutralised 8 o.e. of 
0'45 (N) NaOH solution. Calculate the Percentage of chalk in 
the sample. How much CO, at 25°C and 756 mm. Pressure will be 
obtained by the decomposition of 40 grams of this chalk ? (C.U. 1913) 


One gram of the sample 


4 are dissolved in water and" 


আযাসিডমিতি ও ক্ষারমিতি ১০৫ 


230 ঘন সেন্টিমিটার RDI HOIA দ্রবণ (230 * 25) অথবা 28 ঘন Abt 


(N) ন01-এর দ্রবণ | 

৪ ঘন সেন্টিমিটার 0°45 (N) NaOH ভ্রবণ (18 x 0:45) বা 8'6 ঘন সেটি মটার 
(N) NaOH4t দ্রবণ-3'6 ঘন সেন্টিমিটার (N) ন01এর wad) অতএব খড়ির 
সহিত বিক্রিয়া করিতে (23-36) অথবা! 194 ঘন সেন্টিমিটার (N) HCI দ্রবণ 
লাগিয়াছে। 

এখন, নিয়ের সমীকরণ হইতে 

CaCO, + গ্ান01 CaCl, + CO, +H.O 

আমর! জানিতে পারি যে ৪৯৪65 গ্রাম HC1100 গ্রাম 08005-র সহিত 
বিক্রিয়া করে। অর্থাৎ 9000 ঘন সেন্টিমিটার (N) HOI দ্রবণ=100 গ্রাম 
0800১ [ যেহেতু 1000 ঘন সেন্টিমিটান্স (N) HOM দ্রবণে 86 গ্রাম HCl 
থাকে ] | 


এতএব 19'4 ঘন সেন্টিমিটার (N) HCI ai= 100194 অথবা 0°97 


গ্রাম CaCO; | 
ASA 1 গ্রাম খড়ির নমূনায় 09? গ্রাম CaCO, আছে। 
অতএব খড়িতে 08%009-এর শতকরা! পরিমাণ-97। 
আবার নিয়ের সমীকরণ হইতে 


CaCO, + 2HC1=CaCl, +CO, +H20 
100 44 


জানা যায় যে 100 গ্রাম 0005-কে HOL দ্বারা বিক্রিয়া করাইলে 44 গ্রাম 
কার্বন ডাই-অক্সাইভ পাওয়া WI! এখন, যে খড়ির নমুনা ব্যবহার করা হইয়াছে, 
0 x 0'97 অথবা! 88৪ গ্রাম 0890৪ আছে। 
হইতে 44 গ্রাম কার্বন ডাই-অক্সাইড পাওয়া যায়। 
উষ্ণতায় ও চাপে 994 লিটার কার্বন 
গ্যাসের গ্রাম-আগবিক ওজন প্রমাণ 


তাহাতে 40 গ্রামে 4 

এখন 100 গ্রাম 08003 
অর্থাৎ 100 গ্রাম CaCO, হইতে প্রমাণ 
ডাই-অক্সাইড পাওয়া যায়, কারণ যে কোন 


| 
উ gar লিটার আয়তন দখল করে 
gst ও চাপে ৪7429 


অতএব 888, গ্রাম 05005 হইতে প্রমাণ BRETT ও চাপে 6G 


el রসায়নের গোড়ার কথা 


অর্থাৎ 8'6919 লিটার CO, উৎপন্ন হইবে। ধরা যাউক 925° সে্টিগ্রেড উষ্ণতায় 
এবং 756 মিলিমিটার চাপে উহার আয়তন V লিটার হইবে | 
এখন বয়েল ও চার্লসের সংযুক্ত স্ুত্রাহ্ছসারে 
86919 x 760 _ V x 756 
Q73+0 278795 


_8:6919 x 760 x 998 লিটার =9'587 লিটার। 
থিকা 


(19) 25 ce. of a solution of HCl containing 4 grams per litre 
neutralise 21 c.c. of a solution of an alkali containing 4°83 grams 
of alkali per litre. Calculate the equivalent weight of the alkali. 

7701এর তুল্যাঙ্ক = 36'5 গ্রাম। 

অতএব HOM দ্রবণের শক্তি- 
পর্যন্ত ) | 


এখন 25 ঘন সেটিমিটার 0'11 (N) Hola 
দ্রবণ | 


যেহেতু VxS=y,xg, 


বত (8) 0"11 (ম) (ara দ্বিতীয় দশমিক 


a= ঘন সেটিমিটার ক্ষারের 


“+ 265x011 (N)=21x S; 
৪২201 (N)=0'181 ( 


N) (আসন তৃতীয় দশমিক পৰ্যন্ত ) 
যদি ক্ষারের তুলযাঙ্ক x হয়, তবে Sone e 
x 
বার 
x gr 80°87 


ক্ষারের তুল্যাঙ্ক = 36°87 
(20) 09 gram of a dibasic acid is neu 
NaOH. Calculate the mo 


tralised by 0'8 gram of 
l 


ecular weight of the acid, 
কষ্টিক সোডার (NaOH) 5ang = 40 
ACRE 0'8 গ্রাম NaOH=0'9 গ্রাম STAT | 
Lei oa 0'9 
08 গ্রাম » 
£0 গ্রাম =09 
ট8%40 » 
৯9৮৪ গ্রাম আযাঁসিড 


=45 গ্রাম asthe | 


আযাসিডমিভি ও ক্ষারমিতি ১০৭ 


.". আযাসিডের gente = 45 
যেহেতু আাসিডটি দ্বিক্ষারীয়, অতএব আযসিডটির আণবিক ওজন =9* 45 


=90. 


Questions 


1. What is the normality of a sample of concentrated sulphuric acid 


(sp. gr. 1'836 and containing 97 per cent by weight of H,SO,) ? 
[Ans, 364 (N)] 


১। একটি গাঢ় সলফিউরিক আযাসিডের আপেক্ষিক গুরুত্ব হইল ১*৮৩৬ এবং উদ্থাতে তোঁলিক 

হিসাবে শতকরা! ৯৭ ভাগ সসফিউরিক আযাসিড আছে। তুল্যাঙ্ক মাত্রায় উহার শক্তি নির্ণয় কর। 
[উত্তরঃ ৩৬৪ (ম) ] 

2, Determine the normality of the following:—(a) 21 gms. KOH in 
25 litres of solution: (b) 220 gms, of HSO, in 5 litres of solution. 
(c) Calculate the volume of such sulphuric acid solution as in (b) required to 
neutralise 75 ০.০, of KOH solution as is obtained in (a). 

[Ans, (a) 0°15 N ; (b) 0.9 N ; (c) 19 ৩.০] 

২। নিম্নলিখিত দ্রবণগুলির তুল্যাঙ্ক মাত্রায় শক্তি নির্ণয় কর £_(ক) ২১ গ্রাম KOH যুক্ত 
২. লিটার ক্টিক পটাসের দ্রবণ । (খ) ২২০ গ্রাম সলফিউরিক আগগিডবুক্ত ৫ লিটার সলফিউরিক 
আামিডের প্রবণ ; (গ) (ক) মত প্রদ্থত কষ্টিক পটাসের দ্রবণের ৭৫ ঘন সেন্টিমিটারকে প্রশমিত করিতে 
(খ)তে প্রস্তত সলফিউরিক আযাসিডের দ্রবণের কত আয়তন প্রয়োজন হইবে ? 

[উত্তর £ (ক) ০১৫ (N) ॥ খে) ০৯ (N) (গ) ১২৩ ঘন সেন্টিমিটার ] 

3. If 20 ০.০, of a O'45N NaOH solution are added to 30 ০.০, of a 0'82N 
HOl, is the resulting solution basio or acidic? What is the normality with 
respect to the basis or acidic final solution? Can you calculate the normality 
of the solution with respect to the salt formed by this neutralisation ? 

[Ans. Acidic, 0'012 (N) with regard to HCl, 0'18 (N) with regard 
to NaCl] 

৩। একটি ০:৪৫ (N) BF সোডার ২০ ঘন সেন্টিমিটার দ্রবণে একটি ৩২ (N) হাইডো- 
ক্লোরিক আযাসিঙের ৩০ ঘন সেন্টিমিটার যোগ করা হইল ; মিশ্রিত wait ক্ষারীয় অথবা আয্নিক ? 
উক্ত ক্ষারীয় অথবা আন্লিক দ্রবণের তুল্যাঙ্ক মাত্রার শক্তি কত হইবে ? এই মিশ্রণের ফলে যে লবণ 
a, তাহার Bard Gate মাত্রায় শক্তি নির্ণয় কর। 

[উত্তর 2 MEF; **১২ (N) হাইড্রোক্লোরিক আযাপিডের দ্রবণ ; 
osy (N) সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। ] 


4. In standardising & solution of HOI it was found that 28'5 o.c. of the 


acid reacted completely with 0°40 gram of pure NasCOs. What is the normality 
[Ans. 0265 N] 


উৎপন্ন হই 


of the acid solution ? 


১০৮ রসায়নের গোড়ার কথা 


৪। একটি হাইড্রোক্লোরিক আয সিডের দ্রবণের শক্তি বাহির করিতে fia দেখা গেল যে আযানিডের 
দ্রবণের ২৮" ঘন সেন্টিমিটার সঠিকভাবে ০-৪০ গ্রাম Sie সোডিয়াম কার্বনেটের সহিত বিক্রিয়া 
করে। আযাসিডের দ্রবণের তুল্যাঙ্ক মাত্রায় শক্তি কত? i [উত্তর 2 ০২৬৫ (N) ] 


equired 2115 ০.০. of (N) 75904 
Calculate the strength of sodium carbonate 
d in grams per litre. 


(Ans. O86N ; 45°58 gms./litre.] 
একটি সোডিয়াম কার্বনেটের ভ্রবশের ২৫ ঘন সেন্টিমিটার আয়তনকে সম্পূর্ণরূপে প্রশমিত 
করিতে একটি (N) মাত্রার সালকিউরিক আযাসিডের দ্রবণের aye খন সেন্টিমিটার প্রয়োজন হয়। 
সোডিয়াম কার্বনেটের দ্রবণের শক্তি SUE ম ত্রায় এবং গ্রাম/লিটারে নির্ণয় কর। 


[উত্তর ০৬ (N); ৪৬৮ গ্াম/লিটার ] 
6. 50 c.c. of a solution of NaOH required 40-5 0.0, of 1995 (3) H,80, 
10 


for complete neutralisation, Calculate the strength of N 
terme of (a) normality, (b) grams Per 100 ০.০. of the solution. 


5. 25 c.c. of a sodium carbonate solution T 
solution for complete neutralisation. 
solution both in ferms of normality an 


el 


aOH solution in 


[Ans. 100035 (i) : 040014 gm,/100 ০.০] 
৬। একটি কডিক সোডার ভ্রবণের ৫, 


ঘন সেন্টিমিটার আয়তনকে সম্পূর্ণরূপে প্রশমিত করিতে 
১২৩৫ (i) শক্তি সলফিউরিক আযাসিডের 


THUR ৪6:৫ ধন সেট্টিমিটার প্রয়োজন হয়। FF 


মোডার দ্রবণের শক্তি (ক) তুল্যাঙ্ক মাত্রায় এবং (4) ১০০ ঘন মেচ্টিমিটারে গ্রাম পরিমাণ নির্ণয় কর। 


[ উত্তর S ১০০০৩৫ 


N 
(io) »০1৪০০১৪ গ্রাম/১০০ ঘন সেন্টিমিটার ] 


in water and the volume of the 


s *০* of this Na,CO i u- 
tralise 99° ` Nas solution exactly ne 
558 solution of 4,80,. Calculate the normality of (a) 
HS0, solution 2 


e used in this titration and why ? 
` N 
[Ans. (a) 1 073 (i) + (8) 101985 f] 
গাম কার্বনেট পাতিত জলে দ্রা 
এই ভ্রবণের ২৫ ঘন সেন্টিমিটার as 


৭1 ১৪২১৮ গ্রাম গোড়ি 


R 
i o ঘন 
সেন্টিমিটার করা হল বত করিয়া warty আয়তন ২৫০ T 


২ কীভাবে একটি সলফিউরিক আযাসিডের 
AUTEN ধন সেন্টিমিটার আয়তনকে প্রশমিত করে। (ক) সোডিয়াম কার্ধনেটের এবং (3) 
সলফিউরিক আযাপিডের gata SNE মাত্রায় শক্তি নির্ণর কর। j 

এই প্রশমন-প্রক্রিয়ার কোন্‌ সুচক ব্যবহার করিবে ত 


[উত্তর (ক) ১.৭৬ (3): ৭ > (8)] 


আযাসিডমিতি ও ক্ষারমিতি ১০৪ 


8. What volume of a 10 per cant. solution of 55005. will be required 


for exact neutralisation of an acid solution containing 49 grams of H,SO, ? 


[Ans. 53 .c.] 
৮। একটি শতকর। ১০ ভাগযুক্ত সোডিয়াম কার্বনেটের দ্রবণের কত আয়তন ৪৯ গ্রাম সলফিউরিক 
আযাগিডকে প্রশমিত করিতে প্রয়োজন হইবে ? [উত্তর £ *৩ ঘন সেন্টিমিটার ] 


9. 10 grams of soda crystals (NasCOs, 10750) are required to neutralise 
50 ০.০, of a sample of HO! solution. How many c.c. of this acid must be 
diluted and made upto one litre, so that we may geta normal IN) solution of 
HCl? {Ans. 715 c.c ] 

ai কেলাসিত সোডিয়াম কার্নেটের (০১095, 10850) >e গ্রাম একটি হাইড্রোক্লোরিক 
আযাসিভের দ্রবণের to ঘন সেন্টিমিটার প্রশমিত করিতে প্রয়োজন হয়। এই হাইড্রোক্লোরিক 
অঠাসিডের কত ঘন সেন্টিমিটার লইয়া উহাতে জল যোগ করিয়া ১ লিটার করিলে উহার (N) দ্রবণ 
পাওয়া যাইবে? [উত্তর 2 ১৫ ঘন সেন্টিমিটার ] 


10. 25 ০০, of an alkali solution is mixed with 8 c.c. of 0°75 (N) acid 
solution and for complete neutralisation it further required 15 c.c. of 0°03 
(N) acid solution. Find the strength of the given alkali solution. 

[Ans. 0288 (N)] 

so) একটি ক্ষারীয় ভ্রবণের ২৫ ঘন সেন্টিমিটার লইয়া উহাতে ove (N) আযাগিডের ৮ ঘন 

পোর্টিমিটার যোগ করা হইল। পরে উহাকে সম্পূর্ণরূপে প্রশমিত করিতে আরও ove (N) 
অাসিডের ১৫ ঘন সেন্টিমিটার প্রয়োজন হইল। ক্ষারীয় দ্রবণের শক্তি নির্ণয় কর। 

[উত্তর eero] 


11. Calculate the quantity of a sample of sodium carbonate, which con- 
tains 90 per cent. carbonate and 10 per cent. bicarbonate, that should be 
dissolved in water in order to make one litre solution, so that it will require an 


N 2 x 
equal volume of 5 sulphuric acid solution for complete neutralisation [Na =23'0, 


O=12'0, ৪-3 0] 7 (Ans, 110 grams (nearly)] 
১১। একটি সোডিয়াম কার্ধনেটের নমুনায় শতকর1 >e ভাগ FAD এবং ১০ ভাগ বাইকার্বনেট; 
আছে। এই সোডিয়াম কার্ধনেটের কি পরিমাণ জলে দ্রাবিত করিয়া দ্রধণের > লিটার করিলে উক্ত 


দ্রবণের প্রশমনের জন্য স-আয়তন (৪) সালফিউরিক আযাগিভের দ্রবণ প্রয়োজন হইবে? 
[5০২৩০ Care's, ৪০৩২০] উত্তর £ ১১০ গ্রাম (আসন প্রথম দশমিক পর্যন্ত) ] 
19. 1524 gms. of ammonium chloride were dissolved in water and 
50 o.c. of normal KOH solution added therein and boiled to expel all NHs. 
Ultimately the solution left was neutralised with 30°95 c.c. of normal sul- 
phuric acid solution. Calculate the percentage of ammonia in the sample 
of ammonium chloride. [Ans, 2125%] 


ake রসায়নের গোড়ার কথা 


১২7 ১'৫২৪ গ্রাম আ্য'মোনিয়াম ক্লোরঃইডকে জলে ত্রাবিত করিয়া উক্ত দ্রবণে তুল্যাঙ্ক মাত্রার 
কষ্টিক পটাসের দ্রবণের eo ঘন সেন্টিমিটার যোগ করিয়া ফুটান হইল ; সমস্ত আযামোনিয়া বাহির 
etal গেলে দ্রবণটিকে ঠাণ্ডা করিয়া প্রশমিত করিতে তুল্যাঙ্ক মাত্রার সলফিউরিক আযাসিডের ত্রবণের 


৩০৯৫ ঘন সেন্টিমিটার প্রয়োজন হইল। আ্যামোনিয়াম ক্লোরাইডের নমুনায় শতকরা আযামোনিয়ার 
পরিমাণ নির্ণয় কর। [উত্তরঃ ২১২০% 
13. (a) What is meant by a decinormal solution? How would you prepare 
a decinormal solution of caustic soda given dry sodium carbonate ? 
(৮) A sample of sulphuric acid, measuring 25 c.c., when treated with 
one gram of calcium carbonate, evolved 100 c.c. of dry carbon dioxide gas 
measured at 20°C and 700 mm. pressure. Calculate the strength of the 


acid in grams per litre and the amount of calcium carbonate remaining unchanged 
(C=12, S=32, Ca=40). 


[Ans. 15:04 grams/litre ; 0°6163 gm.] 
১৩। কে) দশমা ংশতুল দ্রবণ বলিতে কি বুঝায়? বিশুদ্ধ শুক সোডিয়াম কার্ধনেট দেওয়া হইল; 
ইহা ব্যবহার করিয়া কিভাবে একটি কিক মোডার দশমাংশ তুল্যত্রবণ প্রস্তুত করিবে লিবিয়া দেখা ও। 


(খে) একটি নলফিউরিক আযাসিডের নমুনার ২৫ ঘন সে্টিমিটারে ১ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট 
যোগ করার ফলে ২০০ সেন্টিগ্রেড উষ্ণতায় এবং ৭০০ মিলিমিটার পারদের চাপে ১০০ ঘন সেন্টিমিটার 
শুদ্ধ কার্বন ডাই-অক্সাইভ গ্যাস উৎপন্ন sal আযাসিডটির শক্তি গ্রাম/লিটারে নির্ণয় কর এবং কত 
পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট উদ্ত্ত থাকিবে তাহাও নির্ণয় কর । (Case ; Saver; Ca= 86) | 

[ উত্তর 2 sees গ্রাম/লিটার £ "৬১৬৩ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ] 
14. 0'21 gm. of a metal was treated with 


50 o.c. of (N) H,SO, solution. + 
when the metal dissolved completely. 


The residual acid required 65'0 ৫.০. 
of (3) NaOH solution for neutralisation. 


Calculate the equivalent weight 
of the metal. 


১৪। একটি ধাতুর »২৯ গ্রামে ৫* ঘন সেন্টিমিটার তুল্যাস্ক মাত্রার সলফিউরিক আযাসিড যোগ 
করিলে খাতুটি সম্পূর্ণরূপে গলিয়| যায়। অবশিষ্ট আযাসিডকে প্র 


শমিত করিতে অর্ধভুল্যাঙ্ক মাত্রায় 
কষ্টিক সোডার দ্রবণের vee ঘন সেন্টিমিটার প্রয়োজন হ্য়। 


ধাতুটির তুল্যাঙ্কভার নির্ণয় কর। 


[উত্তর £ ৯২] 

15. 25 c.c. of a solution of sulphuric acid neutralises 22°5 0.০, of a 5 per 

cent, solution of sodium carbonate. How would you reduce the strength of 
the acid to decinormal ? 


[1 litre of the acid solution to be diluted to 11 25 litres] 
১৫। একটি লফিউরিক 


আ্যাসিডের দ্রবণের ২৫ ঘন সেন্টিমিটার একটি শতকরা ৫ ভাগ যুক্ত 
সোডিয়াম কার্বনেটের দ্রবণের ২ 


২৫ ঘন সেন্টিমিটার দ্বার! প্রশমিত হয়। উক্ত আযাসিডের aata শক্তি 
THT তুল্যাঙ্ক মাত্রায় আনিতে হইলে কি করা প্রয়োজন তাহা স্থির কর। 


আযাসিডমিতি ও ক্ষারমিতি ১১১ 
[ উত্তর 3 উক্ত আযামিডের দ্রবণের ১ মিটার লইয়া উহাকে জল দিয়া ১১:২৫ লিটার করিতে হইবে । ] 


16 2grams of the carbonate of a metal were dissolved in 60 c.c. of 
(N) HCl solution. The resulting liquid required 100 c.c. (io) NaOH 
solution to neutralise it completely. Calculate the equivalent weight of the 
carbonate. [Ans. 50] 

১৬। একটি ধাতব কার্ধনেটের ২ গ্রাম তুল্যাঙ্ক মাত্রার হাইড্রোক্লোরিক আযাসিডের ৫০ ঘন সেন্টি- 
মিটারে দ্রাবিত করা হইল। অবশিষ্ট দ্রবণকে প্রশমিত করিতে দশমাংশ তুল্যাঙ্কমাত্রার SRS সোডার 
দ্রবণের deo ঘন সেন্টিমিটার প্রয়োজন হটল। ইহ! হইতে কার্ধনেটের তুল্যাঙ্কভার নির্ণয় কর | 

[উত্তর £ **] 


17. 98 c.o. of a 10% solution of HCl just completely dissolves 3'222 
grams of a metal. What is the chemical equivalent of the metal ? 


[Ans. 12] 
১৭। হাইড্রোক্লোরিক আযাসিডের একটি শতকরা ১০ ভাগ যুক্ত দ্রবণের ৯৮ ঘন সেন্টিমিটার 
একটি ধাতুর ৩'২২২ গ্রাম জীবিত হয়। ধাতুটির তুল্যান্কতার কত? [উত্তরঃ ১২] 


18. 10 ০.০. ০1 5% NaOH solution is mixed with 10 co. of a 5% HOLI 
solution. Is the solution neutral? If not, calculate the acidity or alkalinity 
of the mixture. [Ans. Acidic , 0°06 (N)] 

১৮। কষ্টক সোডার শতকরা ৫ ভাগ যুক্ত একটি দ্রবণের ১০ ঘন সেন্টিমিটারে একটি শতকরা ৫ 
ভাগ যুক্ত হাইড্রোক্লোরিক আযাসিডের দ্রবণের ১০ ধন সেন্টিমিটার যোগ করা হইল। দ্রবণটি কি 
প্রশমিত অবস্থায় আসিল ? যদি না হয়, তবে দ্রবণটির আম্লিক বা ক্ষারীয় শক্তি নির্ণয় কর। 

[উত্তরঃ MAF, eee (ম) ] 

19. What is a normal solution? Calculate the volume of decinormal 
sulphuric acid required to neutralise 500 c.c. of a solution containing 2'5 grams 
of caustis soda per litre (at. wt. of Na=23). 

Give the ionic explanation of what happens during neutralisation. 

[W.B.H.S, Science, 1960] [Ans. 312% ৩.০.] 

১৯। নর্মাল দ্রবণ কাহাকে বলে? একটি কিক সোডার দ্রবণের এক লিটারের ভিতর 
২.৫ গ্রাম কিক CHUL বর্তমান; তাহার eee মি. মি. আয়তন এক-দশমাংশ তুল্য সলফিউরিক 
আযাসিডের দ্রবণ দারা প্রশমিত করিতে উক্ত সলফিউরিক আযাধিডের কত আয়তন প্রয়োজন হইবে 


তাহা নির্ণয় কর। 
প্রশমন ক্রিয়াতে কি প্রকার আয়নিক বিক্রিয়া হয় তাহা বুঝাইয়া দাও। 


90. (a) How would you prepare a decinormal solution of sodium corbonate ? 
(9) 25 ml. of 1:12 N/10 sodium hydroxide require 240 ml. of a solution 
of sulphuric acid for complete neutralisation. Calculate the strength of the 


১১২ রসায়নের গোডার কথা 


asid in terms of normality and grams per litre. (1 ml. may be taken as equal to 
lec.) [At. wt. of S=32] 


Exp'ain the reaction with the help of an equation mentioning the ions which 
disappear during neutralisation. [W.B.H.S, Science, 1961] 
{Ane, (b) 01167 (N) ; 6°7188 gm/lit.] 
aol (ক) cal Gata কার্নেটের একটি দশমাংশ তুল্য দ্রবণ কি প্রকারে প্রস্তুত করিবে? 
(a) পোডিয়াম হাইডন্সাইডের ১১২ 10 দ্রবণের ২৫ মি, লি. কে প্রশমিত করিতে একটি 


সলফিউরিক আযাপিডের দ্রবণের ২৪:০ মি. লি. লাগে। আযাসিডের দ্রবণের তুলামাত্রা নির্ণয় কর 
এবং উহার ১ লিটার দ্রবণে কত সলফিউরিক আযাসিড আছে, তাহা নির্ণর কর। (> মি, লি. কে 
> সি. faa সমান ধরা যাইতে পারে )। 


বিক্রিয়াটিকে এমন একটি সমীকরণ দিয়া প্রকাশ কর যাহাতে কোন্‌ কোন্‌ আয়ন অপসারিত 
হইতেছে তাহা দেখান হয়। 


91, (a) 25 c.c, of a 0°08 N sodium hydroxide get mixed with 20 c.c. of a 
0:09 N sodium carbonate solution, 


What is the normality of the resulting 
alkali solution ? 


(b) 30 c.c. of this mixed alkali neutralise 50 c.c. of a sulphuric acid solution. 
Calculate the strength ( in normality ) of the acid. [W.B.H.S. Science, 1962) 


> (Ans. (a) 00844 (মি) £ (৯) 005064 (N)] 
২১। (ক) ee ম সৌডিয়াম হাইডন্সাইডের ভ্রবণের ২৫ সি. সি.র মহিত oven N সোডিয়াম 
কার্ধনেটের দ্রবণের ২০ সি-সি..মিশিয়! গিয়াছে । এই মিশ্র ক্ষারের garata] কত হইবে ? 
(4) এই মিশ্র ক্ষারের ৩৫ সি. সি. একটি সলফিউরিক আযাসিডের ভ্রবণের ৫০ সি. সি.কে 
প্রশমিত করে। তুল্যমাত্রীয় স্ম্যাসিডের fe নির্ণয় কর।' 


22. Define a ‘normal solution? s- How,do 


you calculate the weights of Na, 00, 
and H,S0, required to prepare one li 


tre of normal solution of each ? 
50 ml. of (N) H,80, are poured into 50 ml. of (N/2) NaOH. Is the resulting. 
solution acidic or alkaline ? 


Calculate its strength in normality. [Na=93, S=32, 0=19] 


[W.B.H.S. Sciense, 1963] [Ans. Acidic; 0-25(N)) 


২২। তুল্যমাত্র'দ্রবণের সংজ্ঞা লিখ। ১ লিটার সোডিয়াম কার্ধনেটের এবং সলফিউরিক 
আযাসিডের তুল্যমাত্রার দ্রবণ প্রস্ততকরণে কত পরিমাণ 


সোডিয়াম কার্বনেট এবং মলফিউরিক 
আযাসিড প্রয়োজন হইবে তাহা কিভাবে গণনা করিবে? 


eo মি. লি. তুল্যমাত্রার সলফিউরিক আযাসিডের দ্রবণ একটি eo 
ভ্রবণের ভিতর ঢালিয়। দেওয়া হইল। মিশ্রিত দ্রবণ আর্নিক অথবা ক্ষারীয় হইবে? 
মিশ্রিত aata তুল্যমাত্রায় শক্তি-ির্ণর কর। . [Na =o, 5=৩২, ০০১ : 


23.: A small quantity of calcium carbonate was 
of N/10 HCl. After the reaction. there was no 


মি. লি. oe তুল্যমাত্রার 


completely dissolved by 525 ml. 
excess of acid. Calcium chloride 


আযাসিডমিতি ও ক্ষারমিতি ১১৩ 


was then converted into calcium sulphate. Calculate the total quantity of 
Plaster of Paris that may be obtained from it. Give the weight of CaCl, also, 
What happens when Plaster of Paris is mixed with a small quantity of water and 
left for a few minutes? Give equation. [W.B.H.S. Science, 1966] 


(Ans. Plaster of Paris—3'81 gm. CaCl, (in solution)—2 92 gm.] 


২৩। কিছু সামান্য পরিমাণ ক্যালসিয়াম কার্ধনেট একটি হাইড্রোক্লোরিক আযাসিডের দশমাংশতুল্য 
দ্রবণের ৫২৫ মি. লি. আয়তনে যোগ করা হইল এবং উহ! আযাসিডে সম্পূর্ণরূপে দ্রবীভূত হইল। 
বিক্রিয়া শেষ হইবার পর কোনও আযাসিভ Bas থাকিল না। উৎপন্ন ক্যালসিয়াম ক্লোরাইডকে 
ক্যালসিয়াম সলফেটে পরিণত করা হইল। ইহা হইতে যে পরিমাণ প্লষ্টার অফ প্যারিস উৎপন্ন 
হইবে, তাহা fata কর। উৎপন্ন ক্যালসিয়াম ক্লোরাইডের ওজনও নির্ণয় কর। প্লাষ্টার অফ 
প্যারিসের সহিত সামান্য জল মিশাইয়া মিশ্রণকে কিছুক্ষণ রাখিলে কি ঘটে? সমীকরণ লিখ। 


৮) 


পঞ্চত্ৰিৎশ| অন্যা্র 


পরমাণুর গঠন (ইলেক্ট্রনবাদ অনুসারে ) ও যোজ্যতা-সম্পর্কে 
আধুনিক SASHA মতবাদ 

[Elementary idea of Atomic Structure and Modern Theory 

of Valency ( according to Electronic Theory of Matter)] 

1808 খৃষ্টাব্দে রাসায়নিক সংযোগের সুত্রসমূহ ব্যাখ্যা করিতে ভাল্টন পরমাণুর 
বাঁদের BR করেন। ডালটনের পরমাণুবাদ অনুসারে মৌলিক পদার্থের পরমাণুকে 
ক্ষুদ্রতম এবং অবিভাজ্য অংশ ধরা হয় এবং রাসায়নিক পরিবর্তনে মৌলের পরমাণু, 
অপেক্ষা কম পরিমাণ অংশ গ্রহণ করিতে পারে না বলিয়া মনে করা হয়। কিন্তু 
প্রায় ষাট war পূর্বে বিংশ শতাব্দীর প্রারস্তে নৃতন আবিষ্রিয়ার ফলে পরমাণুকে 
আর অবিভাজ্য মনে করা যায় না, কারণ তড়িৎ্শন্তি বহন করে এমন ক্ষুদ্রতর কণাতে 
উহাকে ভাঙ্গিয়া ফেলা সম্ভব হইয়াছে। পরমাণুর বিভিন্ন অংশের আবিক্ষিয়ার 
ইতিহাদ এবং পরমাণুর গঠন-বৈচিত্র্য সন্ধে আলোচনা অতিশয় হৃদয়গ্রাহী | পরমাণুর 
ইলেকট্রনীয় গঠনের জ্ঞান এত প্রসারলাভ করিয়াছে যে বর্তমানে ইহার দ্বারা 
রপায়নশান্ত্রের তথ্যগুলির সহজবোধ্য ব্যাখ্যা এবং রাসায়নিক জ্ঞানকে ধারাবাহিক 
আকারে মনে রাখা সম্ভব হইয়াছে | i 


বর্তমানে ইলেক্ট্রন, প্রোটন, নিউট্রন এবং পজিউ্রন_-এই চারি জাতীর কণাকেই 
পদার্থদমূহের মূল উপাদান বলিয়া বিজ্ঞানীরা মনে করেন। এই কণাগুলির বিভিন্ন 
প্রকার সংযোগ -এবং বিশ্তাসের ফলেই বিভিন্ন প্রকার মৌলের বিভিন্ন ধর্মবিশিষ্ট 


পরমাণুর উৎপত্তি হইয়াছে। এই কণাগুলি সম্বন্ধে এক এক করিয়| fica আলোচনা 
করা হইল। 


ইলেক্ট্রন ( Electron): বৈজ্ঞানিক FF (Crookes) 1880 খৃষ্টাব্দে 
প্রথম পরীক্ষাদ্থারা “জড়ের চতুর্থ প্রকার বিভেদের” ( Fourth stato of matter ) 
বিষয় বলেন। একটি কাচের পাত্রে অতি অল্প পরিমাণ গ্যাস অত্যন্ত কম চাপে 
রাখিয়া যদি উহার ভিতর দিয়া তড়িৎপ্রবাহ চালন! করা যায়, তাহা হইলে 
ক্যাথোড (যে পথে কাচের পাত্র হইতে তড়িৎপ্রবাহ বাহির হইয়া যায়) হইতে 
একপ্রকার রশ্মি নির্গত হয় এবং উহা! আযানোডের (যে পথে তড়িৎপ্রবাহ কাচের 


আধুনিক ইলেকৃট্রনীয় মতবাদ ১১৫ 


পাত্রে প্রবেশ করে) দিকে ধাবিত হয়। এই নৃতন রশ্মির নাম দেওয়া হয় 
“ক্যাথোড GA” (Cathode ray)! বৈজ্ঞানিক জে. জে. টমসন (Sir J. J. 
Thomson ) 1897 খৃষ্টাব্দে পরীক্ষা করিয়া দেখান যে এই রশ্মিগুলি অতি ক্ষুদ্র sy 
খণাত্মক বিদ্যুৎশক্তিযুক্ত কণার সমষ্টি। এই খণাত্মক তড়িৎশক্তিযুক্ত অতি ক্ষুদ্র 
কণার নাম দেওয়া হইল ইলেকট্রন ( Electron)! জি. জে. ষ্টোনি (G. J. Stoney) 
1891 খৃষ্টাব্দে এই “ইলেকট্রন” কথাটি প্রথম ব্যবহার করেন এবং ইহাদ্বারা তিনি 
প্রত্যেক একযোজী ( univalent) আরনের সহিত সংশ্লিষ্ট তড়িৎশক্তির একককে 
প্রকাশ করেন। পরে এই ইলেকট্রন’ কথাটি ক্রমে এক একক তড়িংশক্তিযুক্ত 
অতি ক্ষুদ্র কণাতে আরোপিত হয়। টমসন্‌ এবং মাঁকিন বৈজ্ঞানিক মিলিকান 
( Milliken ) এই কথাগুলি বিশদভাবে পরীক্ষা করিয়া ইহাদের প্রত্যেকটির ওজন 
ও whe তড়িংশক্তির পরিমাণ স্থির করেন। প্রত্যেক কণার ওজন একটি 
হাইড্রোজেন পরমাণুর ওজনের কত্ত ভগ্নাংশ ; অর্থাৎ ইহার প্রকৃত ওজন 
9x10-2 att! প্রত্যেকটি sity এক একক খণাত্মক তড়িৎশক্তি (unit 
negative electric charge )— 1'6 x 109 কুলম্ব অথবা - ধর? 10০ 
ই, ষ্ট্যা, উ. (B.S.U.) থাকে । দেখা গিয়াছে যে গ্যাসীয় অবস্থায় সকল প্রকার মৌলিক 
পদার্থের ভিতর দিয়া এইরূপে যে কোন ধাতু-নিমিত ক্যাথোড ব্যবহার করিয়া তড়িৎ 
প্রবাহ চালন! করিলে একই প্রকার খণাত্মক তড়িংশক্তিযুক্ত কণা বা ইলেকট্রন-রশ্মির 
সৃষ্টি হয়। অতএব যে-কোন মৌলিক পদার্থের পরমাণুর সাধারণ উপাদান হইল 
ইলেকট্রন । এই পরীক্ষার পরে পরমাণু যে অখণ্ডনীয় এবং ATED, ডাল্টনের এই তত্ব 
আর মানিয়া লওয়া যায় না। 


প্রোটন (Proton): পরমাণুর ভিতর aitas তড়িতশক্তিবিশিষ্ট কণা আছে, 
কিন্তু পরমাণু তড়িৎ-নিরপেক্ষ। অতএব পরমাণুর ভিতর নিশ্চয়ই ধনাত্মক তড়িৎ 
শক্তিবিশিষ্ট কণা আছে। এই ধারণা হইতেই পদার্থবিদ্গণ নানাপ্রকার পরীক্ষা 
aiaa করেন। 1886 খৃষ্টাব্দে গোল্ডষ্টাইন অতি নিম্ন চাপে অত্যল্প পরিমাণ বাযুযুক্ত 
কাচের নলে তড়িত্প্রবাহ চালনা করিবার জন্য ব্যবহৃত ক্যাথোডে একটি ছিদ্র করিয়া 
দেন এবং এই feura একপ্রকার রশ্মি ক্যাথোড অতিক্রম করিয়া বাহির হইয়া 
যায়। এই রশ্মির নাম দেওয়া হয় “পজিটিভ রে” (Positive Ray ) | পরীক্ষার 
দ্বার! জানা যায় যে এই রশ্মি ধনাত্মক তড়িৎশক্তিবিশিষ্ট কণার সমষ্টি। এই কণা- 
বিশিষ্ট রশ্মি আনোড হইতে ক্যাথোডের দিকে চলিতে থাকে এবং ইহার কণাগুলি 


১১৬ রসায়নের গোড়ার কথা 


ইলেক্ট্রনের তুলনায় অনেক বেশী sia | ইহাদের ভিতর যে ধনাত্মক তড়িৎশক্তি- 
বিশিষ্ট কণাগুলি সর্বাপেক্ষা লঘু, সেগুলি হাইড্রোজেন গ্যাস কাচের নলে রিলে 
পাঁওয়। যায়। তাহার ওজন প্রায় হাইড্রোজেনের পরমাণুর ওজনের (1°67 * 1072 
গ্রাম) সমান এবং ইহাতে অবস্থিত তড়িৎশক্তি Saga অবস্থিত তড়িংশক্তির 
সমান, কিন্ত বিপরীতধর্মী। বৈজ্ঞানিকেরা এই প্রকার কণার নাম দিয়াছেন প্রোটন 
(Proton)! এই পরীক্ষা হইতে বুঝা গেল যে পরমাণুর গঠনের আর একটি মুল 
উপাদান হইল প্রোটন। 


নিউট্রন (Neutron) 51990 খৃষ্টাব্দে রাদারফোর্ড ( Rutherford ) 
প্রথম একটি তড়িংশক্তিবিহীন মূল কণার অস্তিত্ব সম্বন্ধে নানা প্রকার জল্পনা-কল্পনা 
করেন; কিন্ত এ প্রকার কণার অস্তিত্বের কোন সন্তোষজনক পরীক্ষামূলক প্রমাণ 
1930 খৃষ্টাব্দ পর্যন্ত পাওয়া যায় নাই। 1980 খৃষ্টাব্দে বুথ এবং বেকার (Booth and 
Becker ) প্রথমে বেরিলিয়ামের উপর coala পদার্থ হইতে উৎপন্ন «কণা চালনা 
করিয়া একটি অনেক শক্তিশালীভাবে অঙ্গপ্রবেশ্ রশ্মি উৎপাদন করিতে সমর্থ zA | 
এই রশ্মি আইরিণ কুরি এবং জোলিও (Irene Curie and Joliot) 1932 
খৃষ্টাব্দে বিশেষভাবে পরীক্ষা করেন। 1932 JENA DG উইক ( Chadwick ) প্রথম 
| , এই রশ্মিতে হাইড্রোজেনের পরমাণুর ওজনের সমান ওজনবিশিষ্ট তড়িত্শক্তিবিহীন 
কণার অস্তিত্ব সম্বন্ধে মত প্রকাশ করেন এবং কিছু পরে এ মত সত্য বলিয়া প্রমাণিত 
হয়। এই কণাগুলির স্তাড উইক নামকরণ করেন নিউট্রন (Neutron)! প্রত্যেক 
পরমাণুর ভিতর [ এক সাধারণ ( common ) হাইড্রোজেনের পরমাণু ছাড়া ] নিউট্রন 
বিদ্যমান এবং Tete পরমাণুর একটি মূল উপাদান। পরমাণুতে ইহার অবস্থিতি দ্বারা 
কেবল পরমাণুর ওজন বৃদ্ধি প্রাপ্ত হয়। নিউট্রনে কোন প্রকার তড়িৎশক্তি না থাকায় 
ইহ! পরমাণুর ভিতর দিয়া সহজেই অতিক্রম করে এবং ইলেকৃট্রনের সহিত ইহার 


কোন প্রকার আকর্ষণ বা বিকর্ষণ সংঘটিত হয় না। সেই কারণেই নিউটনের 
অন্গপ্রবেশের ক্ষমতা অনেক বেশী। 


পজিট্রন (Positron or Positive electron) ১199 খৃষ্টাব্দে ডিরাক 
(Dirac) প্রথম আঙ্কিক গণনায় ধনাত্মক তড়িংশক্তির এক একক-পরিমাণ-যুক্ত 
কণার ব্যবহার করেন, কিন্তু তখন সেই প্রকার কোন কণার অস্তিত্ব প্রমানিত 
হয় নাই। কিন্তু 1982 খৃষ্টাব্দে আ্যাগারসন্‌ (Anderson) জাগতিক রশ্মি 
(Cosmic rays) লইয়া পরীক্ষা করিবার সময় এই প্রকার কণা বহির্ভগৎ হইতে 


আধুনিক ইলেকৃট্রনীয় মতবাদ ১১৭ 


পৃথিবীতে বধিত হইবার বিষয় অবগত হন। এই জাগতিক রশ্মিতে নানা প্রকার 
তড়িৎশক্তিযুক্ত কণা অতি দ্রুত চলিতে দেখ! যায় এবং কণাগুলির ফটোগ্রাফে পজিট্রনের 
অস্তিত্ব আবিষ্কৃত হয়। ব্রযাকেট এবং অখিয়ালিনি ( Blackett and Occhialini ) 
এই বিষয়ে আরও পরীক্ষ/ করিয়া দেখান যে প্রতিটি পজিট্রনের সহিত একটি করিয়া 
ইলেকৃট্রনও উক্ত জাগতিক রশ্মিতে দেখিতে পাওয়া যায়। প্রন অতিশয় ছুঃস্থিত 
কণা ; এইজন্য ইহা এতদিন আবিষ্কৃত হয় নাই। স্থায়িত্ব হিসাবে ইলেকট্রন হইতে 
afesa বিভিন্নতা দেখায় ; কিন্তু ওজনে (হাইড্রোজেন পরমাণুর ওজনের sy 
ভগ্নাংশ ) এবং এক একক তড়িত্শক্তি বিশিষ্ট হওয়া বিষয়ে ইহারা একই প্রকার, 
অথচ ইহারা বিভিন্ন তডিত্ধমী। তবে Afega পরমাণুর গঠনে কিভাবে বিস্তত্ত আছে 
তাহা জানা আজও সম্ভব হয় নাই। 


পরমাণুর গঠন ( Structure of the Atom ) ৪ 

প্রথম CF জে, টমসন্‌ পরমাণুর গঠন সম্বন্ধে বলেন যে ধনাত্মক-তড়িৎশক্ভিবিশিষ্ট 
একটি অতি ক্ষুদ্র গোলকের চারি ধারে খণাত্মক তড়িংশক্তিবিশিষ্ট ইলেক্ট্রনগুলি 
বৃত্তাকারপথে বিন্যস্ত হইয়া পরমাণু গঠিত হইয়াছে। কিন্তু ইহাতে পরমাণুর ওজন বা 
তাহার ধর্ম সম্বন্ধে কিছুই বুঝ। যায় না। তাই পরমাণুর ভিতর অবস্থিত ধনাত্মক 
বিছ্যুত্শক্তির আধার (যাহা পরমাণু অপেক্ষা ছোট ) জানিবার ay তেজক্কিয় মৌল 
হইতে উৎপয় «-কণা জড় পদার্থের উপর চালনা করা হয়। এই «-কণ| জড় পদার্থের 
ভিতর দিয়া যাইবার সময় পরমাণুর কোন অংশের সহিত ( অথবা পরমাণুর সহিত) 
সংঘর্ষের ফলে পথ হইতে বিচ্যুত হইতে পারে অথবা অন্য কোন প্রকার ফল দেখাইতে 
পারে। 1901 খৃষ্টাব্দে গিগার এবং মার্সডেন (Geiger and Marsden ) প্রথমে 
এ-কণ| অতি পাতলা (0:0004 সেন্টিমিটার গভীরতা-বিশিষ্ট) সোনার পাতের উপরে 
চালনা করেন। তাহাতে দেখা যায় যে বেশীর ভাগ «-কণাই মাত্র - 0° 87 দ্বারা 
বক্তা হয়; কিন্তু সামান্য কিছু €-কণা অনেক বড় কোণে বক্রী হয়, অথবা কতকগুলি 
একেবারেই যে পথে যায় সেই পথেই ফিরিয়া আসে । 20,000এর ভিতর ]টি *-কণা 
গড়ে 90" কোণে বক্রী হইতে দেখা যায়। পরীক্ষার এই ফলগুলি টমসনের পরমাণুর 


গঠনসম্পর্কে তত্বদ্বার! ব্যাখ্যা করা যায় না। 
রাদারফোর্ড (1911) এই ফলগুলি হইতে পরমাণু গঠনের নিউক্লিয়াসঘটিত 
তত্ব (nuclear theory) গড়িয়া তোলেন । যেহেতু «কণার ওজন ইলেক্ট্রনের 


ওজনের প্রায় 7000 গুণ, সেজন্য ইলেক্ট্রনের সহিত সংঘর্ষ হওয়ার ফলে «FM অতবড় 


eee 


১২০ রসায়নের গোড়ার কথা 


৯, হিলিয়াম ২, লিখিয়াম ৩ ইত্যাদি করিয়া গণন! করিয়া তাহার নি an তাহাকে 
ত হলো | মোনলে (Mosley ) 1913 খৃষ্টাব্দে মৌলের রঞ্জনরশ্মিবটিত স্পেকট্রাম (Xray 
spectra of elements ) হইতে দেখান যে মৌলের উক্ত প্রকার ক্রমিক সংখ্য| তাহার নিউক্লিয়াসে 
অবস্থিত ধনাত্মক বিদ্যুতের এককের পরিমাণের সমান। তাই বর্তমানে যে কোন মৌলের পরমাণু- 
FARTS তাহার পরমাণুর ASUA অবস্থিত প্রোটনের সংখ্যাকে বুঝায় | 


(9) কোনও মৌলের পরমাগুতে অবস্থিত ইলেক্ট্রনের সংখ্যা উহার নিউক্লিয়াসে 
অবস্থিত প্রোটনের সংখ্যার সমান। প্রত্যেক ইলেকৃট্রনে একটি করিয়া খণাত্মক 
বিদ্যুতের একক বর্তমান। তাই সমগ্র পরমাণুটি মোটের উপর তাড়ৎউদাসীন। 
আবার কোন মৌলের পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা তাহার নিউক্লিয়াসে অবস্থিত 
প্রোটনের সংখ্যার সমান; স্থতরাং মৌলের পরমাণু ্রমাঞ্চ-মৌলের পরমাণুতে 
অবস্থিত ইলেকট্রনের সংখ্যা | 

(8) পরমাণুর নিউক্লিয়াস ও ইলেক্ট্রনের পরিভ্রমণপখের ভিতর এবং ইলেকট্রন- 
গুলির পরস্পরের ভিতর যথেষ্ট ব্যবধান আছে। অর্থাৎ পরমাণু নিরেট নয়। 


(4) বিভিন্ন মৌলের পরমাগুতে বিভিন্নসংখ্যক প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন 
থাকে। সাধারণ হাইড্রোজেনের পরমাণুর নিউক্লিয়াসে মাত্র এক 
নিউক্লিয়াসের বাহিরে একটি fafi একটিমাত্র ইলেক 
তাহার পরবর্তী মৌল হিলিয়ামের পরমাণু ক্রমান্ক ২ এ 
তাই হিলিয়ামের নিউক্রিয়াসে ২টি প্রোটন, ২টি নিউট্রন 


একটি কক্ষে ২টি ইলেকট্রন আছে। ইহা হইতে বুঝা যায় যে মৌলের নিউক্লিয়াসে 
নিউট্রনের সংখ্য।= মৌলের পারমাণবিক ওজন_পরমাণ-ক্রমাঙ্ক। 


(5) একই মৌলের বিভিন্ন ওজনের পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক বিদ্যুৎ- 
পরিবাহী প্রোটনের সংখ্যা একই থাকে, কিন্ত নিউটনের সং 
যেমন ক্লোরিণের দুইটি বিভিন্ন ওজনের পরমাণু পাওয়! যায় যা 
ওজন যথাক্রমে হাইড্রোজেনের পরমাণুর ওজনের ve গুণ ও 
রাসায়নিক ধর্মে কোন পার্থক্য দেখা যায় না। 
হইল 17, তাই হাইড্রোজেনের পারমাণবিক ওজনে 
নিউক্লিয়াসে 17টি প্রোটন এবং 18টি নিউট্রন থাকে, আর 37 গুণ ওজন বিশিষ্ট 
পরমাগুর নিউক্লিয়াসে 17টি প্রোটন এবং 90টি 


নিউট্রন থাকে। এইরূপ বিভিন্ন 
পারমাণবিক ওজনবিশিষ্ট একই মৌলের ANCE সমস্থানিক বা আইসোটোপ 
( Isotopes ) বলে। 


টি প্রোটন আছে এবং 
উন চক্রাকারে ঘুরিতেছে। 
বং পারমাণবিক ওজন s, 
এবং নিউক্লিয়াসের বাহিরে 


খ্যা বিভিন্ন হয়। 
হাদের পরমাণবিক 
৩৭ গুণ। ইহাদের 
যেহেতু ক্লোরিণের পরমাণু ক্রমাঙ্ক 
র ৪6 গুণ ওজনবিশিষ্ট পরমাণুর 


9410-9৪ গ্রাম। (a) প্রোটনের ব্যাস হইল 10-12 সেন্টিমিটার এবং 


“KAT এবং +1:6X10-19 FAT 


ড়িৎ্মাত্রাবিহীন কণ! এবং 


আধুনিক ইলেক্ট্রনীয় মতবাদ ১২১ 


(6) মৌলের পরমাণুতে অবস্থিত ইলেক্ট্রনসমূহ বিভিন্ন সমকেন্দ্রবিশিষ্ট কিন্ত 
ক্রমবর্ধমান ব্যাসের প্রার গোলাকার নির্দিষ্ট তেজবিশিষ্ট কক্ষে (in quantised 
orbits or shells) ঘুরিতেছে। এইরূপ কক্ষের সর্বোচ্চ সংখ্যা সাত। এই 
কক্ষগুলিকে নিউক্লিয়াস হইতে যথাক্রমে K, L, M, N, O, P এবং Q STA 
দেওয়া হইয়াছে। প্রত্যেক কক্ষে বৃত্তীকারে পরিভ্রমণশীল ইলেকট্রনের সংখ্যা 
AMRI K কক্ষে (K-shell) সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2; [-কক্ষে ( L-shell ) 
সর্বোচ্চ ইলেকট্রন wal ৪; M কক্ষে (M-shell) যদিও আরগন্‌, পটাসিয়াম 
ও ক্যালসিয়ামের পরমাণুর বেলায় সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ৪, কিন্তু তাহার পর 
হইতে উক্ত সূ কক্ষে পরমানুক্রমাঙ্ক স্ক্যানভিয়াম হইতে এক এক করিয়া বৃদ্ধির 
সহিত ইলেকট্রন সংখ্যাও এক এক করিয়া বৃদধিপ্রাপ্ত হইয়া সবোচ্চ 18 198 
হইতে পারে। পেই প্রকারে ম-বক্ষে (N-shell) সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 
89 হইতে দেখা atal 0-এবং ট-কক্ষে ( O-and P-shell ) সর্বোচ্চ ইলেকট্রন 
সংখ্যা দেখা যায় 181 লঘুতম মৌল হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হইল 1 
এবং গুরুতম ইউরেনিয়ামের পরমাগু্রমাঙ্ক হইল 92 এবং হাইড্রোজেন হইতে 
ইউরেনিয়াম পর্যন্ত মৌলের পরমাণুর নিউক্রিয়াসে ধনাত্মক বিদ্যুতের পরিমাণ 
এক একক হইতে এক এক একক করিয়া বৃদ্ধিপ্রাপ্ত হইয়া 92 একক পর্যন্ত আসে। 
ইউরেনিয়ামের পরমাণুতে উহার নিউক্লিয়াসের বাহিরে 99টি ইলেকট্রন বিভিন্ন কক্ষে 
নিয়লিখিতক্রমে সাজান আছে, যথা i 

Re |, pile, M N 05718 VO 
2 8 ie} E E 756 6 
দ্রষ্টব্য $_(ক) ইলেকষ্রনের গতিবেগ অত্যন্ত অধিক-_প্রতি সেকেণ্ডে 219৮ 209 সেন্টিমিটার 


(প্রায় 1900 মাইল)। (খ) নিউক্লিয়াসের ব্যাস হইল সমস্ত পরমাণুর ব্যাসের 10,000 ভাগের এক 
ভাগ, অর্থাৎ পরমাণুর ব্যাস যদি 10-8 সেন্টিমিটার বা তাহার কাছাকাছি হয় তবে নিউক্লিয়াসের ব্যাগ 
10-55 সেন্টিমিটার হইবে ॥ পরমাণুর ভিতরটা যে নিরেট নয়, কাপা, তাহা উপরে উল্লিখিত ব্যাসের 
পরিমাপ হইতে বুঝা! যায়। (গ) ইলেকট্রনের ব্যাস হইল 10-12 সে্টিমিট;র এবং ইহার ওজন হইল 
ইহার ওজন হইল 
1:67%10-24 গ্রাম। (ঙ) ইলেকট্রনে এবং প্রোটনে তড়িৎমাত্রা হইল যথাক্রমে_1'6%10-10 
| উভয়ের তড়িৎমাত্রা একই পরিমাণ, কেবল পরল্পর তাহার! 
টনের সমান ওজনবিশিষ্ট ধনাত্মক তড়িৎ একমাত্র! যুক্ত কণা) 


ভিন্নধর্মী (5) পজিট্রন (IT. 
করিয়াছেন। (ছ) নিউট্রন 


আবিদ্ধত হওয়ার ফলে ইলেকট্রনের নাম এখন অনেকে নেগেট্রন প্রচলন 
ইহার ওজন প্রোটনের ওজনের সমান, TI 1:67x 10-24 গ্রাম । 


An রসায়নের গোড়ার কথা 


পরমাণুর গঠনের দৃষ্টান্ত ৪ নিক্সে ছবিতে P দ্বারা প্রোটন, N দারা ey 

e দ্বারা ইলেকট্রন বুঝান হইয়াছে এবং তাহাদের সংখ্যা তাহাদের পূর্বের সংখ্যার 

অঙ্ক যোগ করিয়া দেখান হইয়াছে। পরমাণুর ওজন হইবে (PHN) এর যুক্ত 
ংখ্যা এবং মৌলের পরমাণু ক্রমাস্ক হইবে P অথবা ৪-এর সমগ্র সংখ্যা | 


সাধারণ হাইড্রোজেনের পরমাণুর নিউক্লিয়াসে একটি প্রোটন এবং প্রথম [কক্ষে 
একটি ইলেকট্রন থাকে। ইহার নিউক্লিয়াসে কোন নিউট্রন নাই। অতএব 
হাইড্রোজেনের পারমাণবিক ওজন হইল 1 এবং পরমাণু ্রমান্ক হইল 1, কিন্ত 
সাধারণ হাইড্রোজেনের দুইটি সমস্থানিক (Isotope ) O 


le 
আছে। একটি ভারি হাইড্রোজেন (Heavy 
Hydrogen) বা ডয়টেরিয়াম ( Deuterium ) | 
ইহার পারমাণবিক ওজন হইল 9, কিন্তু পরমাণু @ats 
11 তাই ইহার নিউক্লিয়াসে একটি প্রোটন এবং একটি 
নিউট্রন আছে an নিউক্লিয়াসের বাহিরে কক্ষে একটি চিত্র ২14 
ইলেকট্রন আছে। হাইড্রোজেনের এই সমস্থানিক প্রকৃতিতে পাওয়া যায়। 
কিন্তু ইহার অন্য সমস্থানিকটি, যাহা fiata (Titrium) নামে পরিচিত 
তাহা প্রকৃতিতে নগণ্য পরিমাণে থাকে, 
ভি জিব: তান কৃত্রিমভাবে প্রস্তুত করা 
D হইয়াছে । তাহার পারমাণবিক ওজন 
0) হইল ৪, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক হইল 11 
7) অতএব ইহার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 
(>) হইল 1, এবং নিউট্রনের সংখ্যা 2, এবং 
©) নিউক্লিয়াসের বাহিরে [কক্ষে 1 ইলেকট্রন 
চিত্র নং__15 আছে। 
কার্বনের পারমাণবিক ওজন হইল 12, এবং 


ইহার পরমাগুক্রমাঙ্ক হইল 6। 
হইল 6 এবং নিউট্রন সংখ্যাও 6, 
এবং এই 6টি ইলেকট্রন দুইটি 
ইলেক্ট্নগুলির গতিপথ বিভিন্ন 
প্রকৃতপক্ষে উহাদের গতিপথ এক 
"i সমান। কিন্তু উহার! বিভিন্ন 


তাই কার্ধনের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্য 
আর নিউক্লিয়াসের বাহিরে ইলেক্ট্রন সংখ্যা 6 
কক্ষে সজ্জিত; ব-কক্ষে 9 এবং [কক্ষে 4 | 
চক্রাকার কক্ষে যদিও একই বলা হয়, কিন্ত 
নয়। [কক্ষের ইলেকট্রন দুইটির গতিপথের ব্য 


আধুনিক ইলেক্ট্রনীয় মতবাদ SS 


সমতলে ঘুরিয়া থাকে। সেইপ্রকার পরবর্তী [-কক্ষের চারিটি ইলেকট্রনের গতিপথ 
সমান ব্যাসের হয়, কিন্তু তাহারা বিভিন্ন সমতলে ঘোরে। 


সমস্ত মৌলিক পদার্থের প্রত্যেকটির পরমাণুর গঠন এখন জানা গিয়াছে। 
পরীক্ষা দ্বারা তাহাদের প্রত্যেকটির পরমাণু ক্রমাঙ্ক, ইলেকট্রনের সংখ্যা ও তাহাদের 
বিন্যান এবং তাহাদের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমস্তই স্থিরীকৃত হইয়াছে। 


হাইড্রোজেন হইতে আরম্ত করিয়া যেমন TAILGATE এক এক করিয়া বুদ্ধিপ্রাপ্ত 
হয়, সঙ্গে aa বিভিন্ন মৌলের পরমাণুতে একটি করিয়া প্রোটন এবং একটি করিয়া 
ইলেকট্রন যোগ হয়। যথা, হিলিয়াম হইল হাইড্রোজেনের পরবর্তী মৌল, 
তাহার পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা হাইড্রোজেন অপেক্ষা এক বেশী, 
নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত ইলেকট্রনও একটি বেশী। লিথিয়াম হইল তৃতীয় 
মৌল, এখানে নিউক্লিয়াসে আর একটি প্রোটন যোগ হইল এবং নিউক্লিয়াসের 
বাহিরে দ্বিতীয় কক্ষে একটি ইলেকট্রনও যোগ হইল। নিউরিয়াসে নিউট্রন যোগ 
করিয়া পরমাণুর ওজন পাওয়া যায়। এইভাবে প্রত্যেক মৌলের বেলাতেই 
বলা যায়। যেমন, সোডিয়ামের পারমাণবিক ওজন হইল 93, এবং ইহার 
পরমাণু-ক্রমাঙ্ক হইল 1] ; তাই ইহার পরমাণুর নিউক্রিয়াসে 11টি প্রোটন এবং 19টি 
নিউট্রন আছে এবং নিউক্লিয়াসের বাহিরে 11টি ইলেকট্রন K-40" 9টি, [/কক্ষে ৪টি 
এবং M-কক্ষে 1টি এইভাবে সাজানো আছে। 


এইভাবে পরমাণুর গঠন বিবৃত করিলে দুইটি এক্স স্বতঃই মনে উদয় হয় i—i) 
ধণাত্মক তড়িত্ধর্র্ণ ইলেকট্রন বিপরীত Sissel অর্থাৎ ধনাত্মক তড়িত্ধর্মী নিউ- 
ক্লিয়াসের দ্বারা আকুষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকা সত্বেও নিউক্লিয়াসের সহিত 
মিলিত না হইয়। উহার বাহিরে ঘুরিতে থাকে কেন? ইহার উত্তরে বলিতে হয় 
যে ইলেকট্রনগুলি চক্রাকারে ঘুরিতে থাকার জন্য উহাদের মধ্যে একটি কেন্দ্রাতিগ 
( centrifugal ) শক্তির সৃষ্টি হয়। এই শক্তি ইলেকট্রনগুলিকে বাহিরের দিকে 
লইয়া যাইতে চেষ্টা করে। আবার বিপরীতধর্মী নিউক্লিয়াস দ্বারা ইলেক্ট্রনগুলি 
ভিতরের দিকে aise হয়। এই ছুই বিপরীতমুখী বলের WAI রক্ষা করিয়া 
ইলেকট্রনগুলি নির্দিষ্ট পথে ঘুরিতে থাকে। (7) আবার নিউক্লিয়াসে একাধিক 
ধনাত্মক তড়িংশক্তি বিশিষ্ট প্রোটন কিভাবে পরম্পরকে বিকর্ষণ (repel) না 
করিয়া একত্র কিভাবে অবস্থান করিতে পারে? প্রত্যেকটি প্রোটনের ভিতর 
যদি বিকর্ষণ প্রবল হইয়া উঠে তাহা হইলে নিউক্লিয়াদ ভাঙ্গিয়া! যাওয়াই স্বাভাবিক | 


. উল্লেখ করা হইয়াছে । কোনও একটি মৌলিক পর 


১২৪ রসায়নের গোড়ার কথা 


কিন্তু বৈজ্ঞানিক হাইসেনবার্গ (Heisenberg) দেখাইয়াছেন যে নিউট্রন এবং : 


প্রোটন অতিশয় সংকীর্ণস্থানে ঠানাঠাসি করিয়া থাকার ফলে নিউট্রন এবং প্রোটনের 
ভিতর একটি বিশেষ প্রবল আকর্ষণ দেখ! দের এবং এই আকর্ষণী শক্তির উদ্ভব 
হয় নিউট্রন এবং প্রোটনের পারস্পরিক নিরন্তর রূপান্তর সংঘটিত হওয়ায়। 
কিন্তু যে সমস্ত পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের সংখ্যা অত্যন্ত বেশী, 
সেখানে পরমাণুর নিউক্লিয়াস অস্থায়ী এবং aseza VV যায়। উদাহরণস্বরূপ 
রেডিয়াম এবং ইউরেনিয়ামের পরমাণুর কথা উল্লেখ কর! বায়। এই মৌল দুইটির 
পরমাণুর নিউক্লিয়াস হইতে স্বতঃই আলফা-রশ্মি (rays) "অথবা! ধনাত্মক 
তড়িংপর্রিবাহী কণা (যাহা বর্তমানে দুইটি ইলেকট্রন হইতে বিমুক্ত হিলিয়াম 
পরমাণু বলিয়া Peles হইয়াছে ) বার হইয়া আণে। এই আলফা-রশ্মি বাহির 
হইয়া যাওয়ার ফলে নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনের ফলে নৃতন 
পরমাণুর উদ্ভব হয়। নিউক্লিয়াসের সাম্যাবস্থা না আপা পর্যন্ত উহা এইভাবে ভাঙ্গতে 
থাকে। ইহাকেই তেজস্তিয়| ( Radioactivity) বলে। GH পরে একটু 


বিশদভাবে আলোচনা করা হইয়াছে। পরমাণু সম্বন্ধে আর একটি বিষয় পূর্বেই 


মাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 
থাকে। তাহাতে একস্থানিকের 
দখ)। 


feats, কিন্ত নিউটনের সংখ্যার হ্রাস-বৃদ্ধি হইয়া 
(Isotopes ) উৎপত্তি হয়। (এই অধ্যায়ের শেষে 0 


কিন্তু পূর্বেই উল্লেখ করা হইয়াছে বে, 
মোট নিউক্লিয়াস বহিভূর্ত ইলেকট্রন স 
যদিও অবস্থাবিশেষে O, M, P-a 
পারে, তাহা হইলেও দর্ববহিস্থ চক্র 
ভিন্ন মৌলের পরমাণুক্রমাঙ্ক বৃদ্ধির 
ইলেকট্রনের সংখ্যাও বৃদ্ধি পাইয়া 
Wel ইলেকট্রন দ্বারা পূৰ্ণ হইয়া থা 
বিন্যাস দেখান হইল এবং 
হইবে ঃ 


থে কোন যৌলের পরমাগুতৈ 
ংখ্যা তাহার পরমাণু ক্রমান্থের সমান। 
19টি, এবং ম-ভরে ৪9টি ইলেকট্রন থাকিতে 
পথে ৪-টির বেশী ইলেকট্রন থাকে ali ভিন্ন 
সঙ্গে সঙ্গে উহাদের নিউক্লিয়াসের বহিঃস্থ 
থাকে, এবং ক্রমে ক্রমে K, L, M, ep 
কে। নিয়ে প্রথমে 90টি মৌলের ইলেকট্রন- 
তাহা হইতে উপরে লিখিত বিষয় সহজেই বোধগম্য 


আধুনিক ইলেক্ট্রনীয় মতবাদ 
=  — = শী শী 


১২৫ 


মৌলিক পদার্থ | SE | পরমাণু, ইলেক্ট্রন Rat 
fe | wr [17 | ঘা] 1091 

হাইড্রোজেন H 1 1 

হিলিয়াম He 2 2 

লিথিয়াম Li 3 2 Sr 

বেরিলিয়াম Be 4 2) 2 

বোরন B 5 9] 3 

কার্বন 9 6 2| 4 

নাইট্রোজেন N 7 2) 5 

অক্সিজেন o ET etl 

Beat faa F 9 a T 

নিয়ন Ne 10 2 8 

সোডিয়াম Ne |. 11 | 418] £ 
ম্যাগনেসিয়াম Mg 12 2j 812 
আ্যালুমিনিয়াম Al 13 2) 8] 3 
সিলিকন Si 14 2| 8| 4 
ফসফোরাস P 15 2) 8] 5 

সলফার 9 16 ৪] ৪81] 6 

ক্লোরিণ C1 17 2} 8| 7 

আরগণ Ar 18 2| 8| 8 
পটাসিয়াম K 19 EPI Eph at 
m | œ| % fap ৭ spat | 


১২৬ রসায়নের গোড়ার কথা 


ক্যালসিয়ামের পরবর্তী মৌল স্কানভিরাম; তাহার পরমাণু ক্রমাঙ্ক 91; কিন্ত 
তাহার ইলেকট্রন বিন্যাস 9, 8, 8, 3 না হইয়া 9, ৪, 9, 9 দেখা যায়। এইখান হইতে 
Mea ৪টি ইলেক্ট্রন দ্বারা পরিপূর্ণ ন! হওয়ায় সেইখানে 1-টি ইলেকট্রন যোগ 
হইল। এইভাবে Zn (পরমাধুক্রমাঙ্ক 80) পধন্ত মৌলে M-wa 18-টি ইলেকট্রন 
দ্বারা পরিপূর্ণ হইয়া যায়, Z0-এর নিউক্লিয়াস বহির্ভূত স্তরগুলিতে ইলেকট্রন বিন্যাস 
হইল 2, 8, 18,2; স্ক্যানডিয়াম (পরমাণু ক্রমাঙ্ক 1 ) হইতে জিঙ্ক (পরমাণু Gas 
30) পর্যন্ত মৌলগুলিকে ট্র্যানজিসন্াল (transitional) মৌল বলে । এইরূপ আর 
একটি ট্র্যানজিসন্াল মৌলের সমাবেশ দেখা যায় ইট্রিরাম (পরমাণু ক্রমাঙ্ক 89) হইতে 
ক্যাডমিয়াম (পরমাণু ক্রমান্ক 48) পর্যন্ত এবং ক্যাডমিয়ামের পরমাণুতে ইলেকট্রন 
বিন্যাস হইল 2, 8, 19, 18, 2; পরের ট্র্যানজিসন্ভাল alata হইল ল্যানথানম 
(পরমাণু wats 5?) হইতে মার্কীরী (পরমাণু ক্রমাঙ্ক 80 ) | 


যোজ্যভার ইলেকটু,নীয় মতবাদ £_বার্জেলিয়াস (75:19) প্রথম 
বলেন যে মৌলের যোজ্যতা তৎসংশ্লিষ্ট তড়িৎশক্তির সহিত সদন্ধবিশিষ্ট। তাহার 
কারণ খণাত্মক-তড়িতাহিত (electronegative) মোল ধনাত্মক-তড়িতাহিত 
(clectropositive ) মৌলের সহিত অতি সহজে মিলিত হয়। আর যখন একটি 
ধাতব অল্মাইভ, যথা NaO, একটি অধাতব অক্মাইভের, যথ! 90৪-এর সহিত 
সংযুক্ত হইয়া যৌগ উৎপন্ন করে, তখন Nঞ্0এ অক্সিজেন দ্বারা সোডিয়ামের সমস্ত 
ধনাত্মক তড়িতশক্তি প্রশমিত না হওয়ায় ঘ৪১০-এর উপর একটু ধনাত্মক-তড়িৎশক্তি 
থাকিয়া বায়। সেইরূপ 50,-এর উপর সামান্য ঝণাত্মক-তড়িৎশক্তি থাকিয়া যায়। 
তাই NaO এবং SO, মিলিত হইয়া 85504 গঠন করে। আবার Na,SO, 
এরও সামান্য যোজন-ক্ষমতা অবশিষ্ট থাকে। তাই উহা 10 অণু জলের সহিত সংযুক্ত 


হইয়া 25904, 100-এর কেলাদ গঠন FTA | এই মতবাদ পরে নানাকারণে 
পরিত্যক্ত হয়। 


বর্তমানে মৌলের পরমাণুর ইলেকটরনীয় গঠন সম্পর্কে উপরে লিখিত মতগুলি 
পরীক্ষামূলক ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়ার ma সঙ্গে যোজ্যতারও ইলেকট্রনীয় 
মতবাদ গড়িয়া উঠিতে থাকে। বৈজ্ঞানিকেরা মনে করেন যে প্রত্যেকটি পরমীণু 
তাহার বিভিন্ন ইলেকটনযুকত ভুরগুলিকে যথাসাধ্য ইলেকট্রনদ্ারা পরিপূরিত করিতে 
চায়। যে সমস্ত মৌলের পরমাণুর K, L, M, প্রভৃতি স্তরগুলি ইলেকট্রন দ্বারা পূর্ণ, 
রাসায়নিক দিক হইতে তাহারা সম্পূর্ণ নিক্রিয়। হিলিয়াম, নিয়ন, আরগন, ক্রিপটন 


আধুনিক ইলেক্উ্রনীয় মতবাদ রক 


ও জেনন ( এবং রেডন্) প্রভৃতি বাযুস্থ fafa গ্যাঁসগুলির পরমাণুতে বিভিন্ন ইলেক্ট্রন- 
যুক্ত স্তরগুলি সম্পূর্ণরূপে ইলেক্‌ট্রনদ্বারা পূর্ণ থাকায়_-তাহারা কোন রাসায়নিক 
ংযোগে অংশ গ্রহণ করে না। 


নিয়ে নিন্ধিয় গ্যাসগুলিতে বিভিন্ন স্তরের ইলেক্ট্রন সমাবেশ দেখান হইল :_ 


hase চিহ পরমাণু ইলেকট্রন-বিভাগ 
ate x | |ধ |ম [০9৮ |e 
হিলিয়াম He 2 |2 
নিয়ন Ne 10 | 2 
আরগন Ar 18 | 2 
ক্রিপটন Kr 36 | 2 
জেনন্‌ Xe 54 |2 
রেডন্‌ Rd 86 | 2 


সোডিয়াম, অক্সিজেন, ক্লোরিণ, কার্বন বা নাইট্রোজেন প্রভৃতি মৌলের পরমাণুর 
একেবারে বাহিরের স্তরে (outermost shell) আটটি অপেক্ষা কম ইলেকট্রন 
থাকে, এবং সেই Gals ইলেকট্রন দ্বারা পূর্ণ করিয়া Afera গ্যাসের পরমাণুর মত গঠন 
পাইতে মৌলগুলি চেষ্টা করে। এই চেষ্টার ফলেই উক্ত মৌলগুলির যোজ্যতার উদ্ভব 
zy) তাই যখন দুইটি পরমাণুর রাসায়নিক মিলন হয় তখন বস্তুতঃ উহাদের 
ইলেকট্রনগুলির স্বাভাবিক অবস্থানের পরিবর্তন হয় এবং যে ইলেকট্রনগুলি একেবারে 
বাহিরের স্তরে থাকে, তাহারাই কেবল রাসায়নিক ক্রিয়ায় অংশ গ্রহণ করে। যে কোন 


মৌলের যোজ্যতা তাহার পরমাণুর সর্ববহিঃস্থ ভরের ইলেকট্রন-সংখ্যার উপর নির্ভর 


করে। রাসায়নিক সংযোগের সময় প্রত্যেক মৌলের পরমাগুগুলি Afa গ্যাসের 
পরমাণুর AAA ইলেকট্রনীয় গঠন পাইতে চেষ্টা করে। ধনাত্মক তড়িতাহিত 
(616০৮০০০৪৮১৮০) মৌলগুলি তাহাদের পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রন বা 
ইলেকট্রনগুলি খণাত্মক তড়িতাহিত ( electronegative ) মৌলগুলি পরমাণুকে দেয় 
এবং এইভাবে উভয়প্রকার মৌলেরই বহিঃস্থ কক্ষ আটটি ইলেকট্রনযুক্ত অবস্থায় আসার 
ay afaa গ্যাসের মত উহার! স্স্থির অবস্থা প্রাপ্ত হয়। উদাহরণস্বরূপ, সোভিয়ামের 
পরমাণু ক্রমাঙ্ক 11, ইহার পরমাণুতে মোট ইলেকট্রন সংখ্যা 11 এবং ইলেকট্রনের 


১২৮ রসায়নের গোড়ার কথা 


বিন্যাস হইল 9, ৪, 1; আবার ক্লোরিণের পরমাণু ক্রমাঙ্ক 17, ইহার পরমাণুতে 
মোট ইলেকট্রন সংখ্যা 17 এবং ইলেকট্রনের বিন্যাস হইল 2, ৪, ?। তাই যখন 
সোডিয়াম এবং ক্রোরিণের রাসায়নিক মিলন সংঘটিত হয়, সোভিয়ামের পরমাণু 
তাহার শেষ স্তর হইতে একটি ইলেকট্রন ক্লোরিণের পরমাণুকে দান করে এবং 
ক্লোরিণের পরমাণু উহা গ্রহণ করিয়া তাহার শেষ স্তরে রাখে । এইভাবে সোভিয়ামের 
পরমাণুর শেষ wale ৪টি ইলেকট্রন যুক্ত হয় এবং ক্লোরিণের শেষ wae ৪টি ইলেকট্রন 
যুক্ত হয়। এইভাবে সুস্থিত যৌগ সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। সুতরাং 


চিত্র নং_10 


দেখা যাইতেছে এইভাবে যৌগ উৎপন্ন হওয়ার সময় ইলেকট্রন দেওয়া-লওয়া 
ব্যাপারটি এমনভাবে সম্পন্ন হয় যে উভয় পরমাণুই নিক্রিয় গ্যাসের পরমাণুর মত 
গঠন প্রাপ্ত হয়। ইহাতে আর একটি ব্যাপার যাহা সংঘটিত হয় তাহাও লক্ষ্য 
করিবার বিষয়। সোডিয়ামের পরমাণু একটি ইলেকট্রন ছাড়িয়া দেওয়ায় ইহা 
সোডিয়াম আরনে (ধনাত্মক তড়িৎশক্তিযুক্ত ) পরিণত হয় এবং ক্লোরিণের পরমাণু 
একটি ইলেকট্রন লওয়ার ফলে ইহা ক্লোরিণের আয়নে (aitas তড়িত্শক্তি 
যুক্ত ) পরিবতিত হয়। ইহার কারণ হইল ইলেকট্রন adar বিদ্যুৎ পরিবাহী ; 
তাই ধাতু-সকলের পরমাণু ইহাকে ত্যাগ করিয়া ধনাত্মক তড়িৎশক্তিযুক্ত আয়ন 
দেয় এবং অধাতুর পরমাণু ইহাকে গ্রহণ করার ফলে খণাত্মক তড়িৎশক্তিযুক্ত 
আয়নে রূপান্তরিত হয়। ধাতু সকলের সর্ববহিঃস্থ স্তরে অপেক্ষাকৃত কম ইলেকট্রন 
থাকে (1, 2 অথবা 3), তাই ধাতব মৌলগুলি সহজেই উক্ত ইলেকট্রনগুলি 
অপরকে দান করে এবং তাহাতে নিক্রি় গ্যাসের পরমাণুর গঠন প্রাপ্ত হয়। 
অধাতব মৌলগুলির সর্ববহিঃস্থ স্তরে অধিক ইলেকট্রন থাকে (4, 5,6 বা 7), তাই 
তাহার! 4, 8, অথবা 1 ইলেকট্রন গ্রহণ করিয়া নিন্ধিয় গ্যাসের পারমাণবিক গঠন 
প্রাপ্ত হয়। এইভাবে উৎপন্ন বিপরীত তড়িৎশক্তিযুক্ত ধাতু এবং অধাতুর আয়নগুলি 
পরস্পরের আকর্ষণে মিলিত হইয়া থাকে এবং তাহাতেই যৌগের ata we 
হয়। কিন্তু এই প্রকারের আকর্ষণ হইতে আয়নগুলির ভিতর কোন দৃঢ় বদ্ধনীর 


আধুনিক ইলেক্ট্রনীয় মতবাদ . 983 


(strong bond) উৎপত্তি হয় না, তাই উত্তাপ-প্রয়োগের ফলে গলিত অবস্থায় 
অথবা জলে উক্ত প্রকারে উৎপন্ন যৌগ দ্রবীভূত করিলে তড়িৎ ধর্মঘটিত আকর্ষণের 
হ্রাস হওয়ার যুক্ত আয়নগুলি বিচ্ছিন্ন হইয়া পড়ে এবং তখন Gel তড়িৎ পরিবহনে 
অংশ গ্রহণ করে। এইখানে যে প্রকার যোজ্যতার প্রয়োগ দেখা যায় তাহাকে 


©- OLJ 


চিত্র নং]? 
ইলেকট্রনীয় CAB ( Blectrovalency ) বলা হয়। উপরে আরও কয়েকটি 
উদ্দাহরণ, যথা Mg Fa এবং 5 এর গঠন প্রণালী প্রদর্শিত হইল। এই ভাবের 
যোগ্যতার সাহায্যে উৎপন্ন যৌগকে ইলেক্ট্রনীয় যোজ্যতা দারা উৎপন্ন অথবা 
বিলম তড়িৎ-সংযোগে উৎপন্ন ( Hlectrovalent বা heteropolar ) যৌগ 


বলা হয়। 
দ্রষ্টব্য 2 প্রথম fafaa গ্যাস হিলিয়াম (পরমাণু ক্রমাঙ্ক 2), তাহার পরমাণুর বহিঃস্থ স্তরে 


মাত্র 2-টি ইলেকট্রন থাকে | তাই তাহার পরবর্তী 2টি ধাতব মৌল লিথিয়াম (পরমাণু TTE 9) এবং 
বেরিলিরাম (পরমাণু ক্রমাঙ্ক 4) যথাক্রমে 1টি এবং গুটি ইলেকট্রন অপর মোঁলকে দান করিয়। হিলিয়াম 
পরমাণুর গঠন প্রাপ্ত হয়। তাহাতেই ইহাদের আয়নের স্থায়িত্ব আসে এবং ইহাদের বহিঃস্থ ইলেকট্রনের 
স্তর 8 না হইয়া 2টি ইলেকট্রনের স্তর হয়। 

আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুইটি পরমাণু (তাহা একই মৌলের 
হউক অথবা বিভিন্ন মৌলেরই : হউক) ‘সংযোজিত হইবার সময় প্রত্যেক 
পরমাণু হইতে একটি করিয়া ইলেকট্রন আসিয়া ইলেকট্রনযুগল সৃষ্টি করে এবং 
উক্ত ইলেকট্রনযুগল প্রত্যেক পরমাণুর ভিতর সাধারণ (common) হিসাবে 
থাকিয়া পরমাণু দুইটির রাসায়নিক মিলন সংঘটিত করে। এইভাবে ইলেকট্রন 
বিশ্টাপ হওয়ার ফলে ছুইটি পরমাণুরই সর্ববহিন্তরে: ৪টি করিয়া ইলেকট্রন আসিয়া 
যায় এবং তাহাতে দুইটি পরমাণুই filers গ্যাসের পারমাণবিক গঠন পায়। দুইটি 


৯-(৩য়) 


১৩০ বনায়নের গোড়ার কথা 


পরমাণু এই অবস্থা প্রাপ্ত হইলে আর পরস্পরের নিকট হইতে সহজে বিচ্ছিন্ন হইতে 
পারে না। এইস্থলে কোন ইলেকট্রনের সম্পূর্ণরূপে একটি পরমাণু হইতে অন্ত 
পরমাণুতে সংযোগ ও বিয়োগ না হওয়ার ফলে পরমাণু দুইটির তড়িৎ মাত্রার 


oe Sia 
A e 4 ও AMEE ৬৩ og 
oC? + Clo = cu: 
i: 
eo X aA Ket 
° e xCx e e এ oe | ox ৬ 
soe ৰ Ct: =. EPEC 


lB TeX তত 


মত 
eo 


চিত্র 34—18 

কোন তারতম্য হয় না। এই প্রকারের যোজ্যতাঁকে “AACA GIS” (covalency) 
বলে এবং এইভাবে সমযোজ্যতা প্রয়োগে উৎপন্ন যৌগকে সমযোজ্যতা হইতে 
উৎপন্ন (covalent বা homopolar) যৌগ বলে। উপরে ক্লোরিণের অণুর এবং 
কার্বন টেট্রাক্লোরাইডের sga গঠন সমযোজ্যতার দ্বারা কি ভাবে fay হইয়াছে 
তাহা দেখান হইল। 

এইভাবে উৎপন্ন মৌলের অণু অথবা যৌগের SLE দুইটি করিয়া ইলেকট্রন 
সাধারণ থাকে এবং এই একজোড়া ইলেকট্রন একটি যোজক বা বন্ধনীর ( valency 
bond) কাষ করে। তাই ক্লোরিণের অণু লিখিতে 01-01 চিহ্ন ব্যবহৃত হয় 
এবং একটি যোজক ইলেকট্রনযুগল সাধারণভাবে দুইটি ক্লোরিণ পরমাণুতে আছে 
তাহাই নির্দেশ করে। যখন দুইজোড়। ইলেকট্রন অথবা তিন জোড়া ইলেক্ট্রন 
দুইটি পরমাণুর ভিতর সাধারণ হইয়া থাকে, তখন ছুইটি বা তিনটি যোজকের 
দ্বারা পরমাণু দুইটি যুক্ত তাহাই বুঝায়। যেমন, নাইট্রোজেনের অণুগঠনে 
তিনজোড়৷ ইলেক্ট্রন নাইট্রোজনের দুইটি পরমাণুর ভিতর সাধারণ হিসাবে থাকে, 
তাই দুইটি নাইট্রোজেনের পরমাণু, নাইট্রোজেনের অগুতে তিনটি atasati gE 
দেখান হয় — ENE +NN: £ N: (N=N) 

আবার, ইথিলিনের. (Ethylene, CoH,) SKS বর্তমান দুইটি কার্বন 


আধুনিক ইলেক্ট্রনীয় মতবাদ ১৩১ 


পরমাণুতে ছুই জোড়া ইলেকট্রন সাধারণ হিসাবে থাকে, তাহাই কার্বনের দুইটি 
পরমাণুর ভিতর দুইটি যৌজক দ্বারা দেখান হয় £_ 
55428 

সমযোজ্যতা দ্বারা উৎপন্ন যৌগ গ্যাসীয় অথবা সহজে উদ্বায়ী তরল হয়। 
এইভাবে ইলেকুট্রনের সাধারণ থাকাভাবে Rai দ্বারা উৎপন্ন যৌগে অবস্থিত 
পরমাণুগুলি পরস্পরের নিকট হইতে সহজে বিচ্ছিন্ন হইতে পারে না, এবং সেইজন্তই 
এই যৌগগুলি কোন অবস্থাতেই আয়ন উৎপন্ন করিতে পারে না এবং এইক্ষেত্রে 
কোন ইলেক্ট্রনই একটি পরমাণু হইতে অন্য পরমাগুতে সম্পূর্ণরূপে স্থানান্তরিত না 
হওয়ায় পরমাণুগুলির তড়িত্মাত্রার কোন তারতম্য হয় না। 

দ্রষ্টব্য পূর্বের সমযোজ্যতা দ্বারা উৎপন্ন দ্বিযৌগে ( Binary compound ) উভয় মৌলের 
পরমাণুই একটি করিয়! ইলেকট্রন প্রদান করিয়া যুগ্ম ইলেকট্রন উৎপন্ন করে এবং তাহাতে একটি 
যোজকের উৎপত্তি হয়। কিন্তু কোন কোন ক্ষেত্রে কোন একটি মৌলের একটি পরমাণু ইলেকট্রনদ্বয় 
অন্য একটি মৌলের পরমাণুকে প্রদান করে এবং তৎপরে উক্ত ইলেকট্রনন্বয় উভয় মৌলের পরমাণু 
যুগলের সাধারণ সম্পত্তি হইয়া যায়। এই যোজনাদ্ধারা যৌগ উৎপাদনে এমন একটি পরম'ণু প্রয়োজন 
যাহাতে অন্ততঃ একজোড়। নিঃসঙ্গ ইলেক্ট্রন (lone pair of electrons) আছে এবং অন্য পরমাণুটিও 
এমন হওয়া চাই যাহার সর্ববহিস্থ স্তরে অষ্টক ( octet ) পূরণের জন্য এক জোড়া ইলেকট্রন দরকার 
হয়। এইভাবে যৌগ উৎপাদনে যে যোজ্যতার প্রয়োগ হয় তাহাকে অসম-যৌজ্যত৷ 
( Co-ordinate co-valency ) বল! হয়| উদাহরণস্বরূপ, বোরন ট্রাইফ্লয়োরাইড এবং আযামোনিয়ার 


সংযোগে উৎপন্ন যৌগের উল্লেখ কর! WA | 
এইখানে সমস্ত ইলেক্‌ট্রনই এক হইলেও আযামোনিয়! ও বোরন ট্রাইস্লংয়োরাইডের গঠন দেখানর 
জন্য হাইড্রোজেনের ইলেক্ট্রন এবং বোরনের ইলেক্ট্রন x চিহ্ন দ্বার! দেখান হইয়াছে! 


5 oi oe রর FE: 
° o Q 2 = s : Bx ও 
HN? + Bake Hx coves 
H IFS ee 
চিত্র 33—19 


তেজক্রিয়ত। ( Radio-activity ) £1859 খৃষ্টাব্দে প্লুকারের (Plucker ) 
নলে অনুপ্রভাব উৎপত্তি ( Phosphorescence ), কমচাপে স্বল্পপরিমাণ গ্যাসীয় 


১৩২ রসায়নের গোড়ার কথা 


পদার্থের ভিতর দিয়া তড়িংপ্রবাহ চালনা করা এবং তাহাতে ক্যাথোডের উণ্টাদিকে 
অবস্থিত কাচের নলে উজ্জল আলোকের স্থষ্টি, 1880 খৃষ্টাব্দে FAI ( Crookes ) 
উক্ত প্রকারের পরীক্ষা হইতে উক্ত অন্ুপ্রভার উদ্ভবের কারণ নির্দেশ করিতে যাইয়া 
atte তড়িৎশক্তিযুক্ত কণার আঘাত হইতে উক্ত অনুপ্রভার উৎপত্তির কথা এবং 
জে. জে. টম্লন্‌ (Sir J. J. Thomson) কর্তৃক ইহার সমর্থন__এই সমস্ত বিষয় 
ক্যাথোড রশ্মির ( Cathode rays) কথা বলার সময় উল্লেখ করিতে হয়। তাহার 
পরের আবিষ্কার হইল বিম্ময়কর রঞ্জেন-রশ্মি বা স্-রশ্মি ( Rontgen rays বা 
X-rays)! 1895 খৃষ্টাব্দে জার্মান পদার্থবিদ রঞ্জেন পরীক্ষামূলকভাবে দেখান 
যে উক্ত অতি কমচাপে স্বল্পপরিমাণ গ্যাসযুক্ত কাচনলে ক্যাথোডের উণ্টাদিকের 
কাচে যে অন্ুপ্রভা দেখ! যায়_সেই অন্ুপ্রভাঘুক্ত কাচ হইতে বাহিরে অতিশয় 
অনুপ্রবেশ্য অদৃশ্য রশ্মি উৎপন্ন হইতে দেখা যায়। এই রশ্মি ফটোগ্রাফ লইবার 
কাগজের সাহায্যে উপলব্ধি করা যায়। এই রশ্মিকে তিনি মু-রশ্মি নাম দেন। 
এখন উহাকে রঞ্চেন-রশ্বি বলা হয়। যে সমস্ত দ্রব্য সাধারণ আলোকে qs 
তাহা এই রশ্মিতে স্বচ্ছ হইয়া এই রশ্মিকে তাহাদের ভিতর দিয়া যাইতে দেয়। 
এই রশ্মি মীংসপেশীর ভিতর দিয়া যাইতে পারে কিন্তু হাড়ের ভিতর দিয়া যাইতে 
পারে না। বেরিয়াম প্লাটিনোদায়ানাইভঘুক্ত কাগজের উপর এই রশ্মি পাতিত 
করিলে উহা! প্রতি-প্রভাঘুক্ত (fluorescent) হইয়া উঠে। এই সমস্ত পরীক্ষা- 
মূলক ব্যাপারের সহিত প্রায় এই সময়ে আবিষ্কৃত হয় আর একটি তথ্য । ফরাসী 
পদার্থবিদ হেনরি বেকরেল ( Henri Becquerel) (1895 খৃষ্টাব্দে) দেখান যে 
আলোতে রাখার পর ইউনেনিয়ামঘটিত যৌগ প্রতিপ্রভাযুক্ত হইয়া থাকে। 
আবার ঘটনাক্রমে এই ইউরেনিয়ামঘটিত খনিজ পিচব্রেও ( pitch-blende ) 
বেকরেল একটি কালো কাগজের ভিতর রাখা ফটোগ্রাফ লইবার কাগজের সহিত 
একটি টেবলের খোপে রাখেন। কিছুদিন পরে সেই সমস্ত ফটোগ্রাফ লইবার 
কাগজ বাহিরে আনিয়া দেখা গেল যে কাগজগুলি কোনপ্রকার রশ্মির ক্রিরায় 
নষ্ট হইয়া গিয়াছে। বেকরেল পরে দেখাইতে সমর্থ হন যে ইউরেনিয়ামের লবণ 
হইতে অবিরত এবং স্বতঃক্ষুত-রশ্মিসমূহ নির্গত হয়। এই রশ্মিকে বেকরেল-রশ্বি 
( Becquerel rays) নাম দেওয়া হয়। এই রশ্মির নির্গমন আলোকে বা 
অন্ধকারে, উচ্চচাপে বা কম চাপে, উত্তাপে বা শৈত্যে, কোন অবস্থাতেই কোন 
প্রকারের নিয়ন্ত্রণাধীন নহে। 


অবিরাম এবং সর্বাবস্থায় হ্বতঃস্ফুর্তভাবে যে ayy রশ্মি নির্গমন-প্রক্রিয়া qal 


আধুনিক ইলেক্ট্রনীয় মতবাদ ১৩৩ 


থাকে তাহাকে বেকরেল বলেন তেজক্তিরতা৷ ( Radio-activity) এবং যে সমস্ত 
পদার্থ হইতে এইরূপ রশ্মি উৎপন্ন হয় সেই সমস্ত পদার্থকে তেজক্ত্িয় ( Radio- 
active ) পদাৰ্থ বলেন | 

sae হইতে পাওয়া যায় সর্বাপেক্ষা ভারী মৌলিক পদার্থ ইউরেনিয়াম 


(পরমাণু ক্রমাঙ্ক 99, পারমাণবিক ওজন 238)1 এই মৌল ইউরেনিয়াম নিজে 
এবং ইহার যে কোন লবণ তেজক্রিয় পদার্থ । ইহার পর 1898 খৃষ্টাব্দে পিয়ারী 
কিউরি ও ম্যাডাম কিউরি (Pierre Curie and Madam Curie ) 
দেখাইতে সমর্থ হন যে পিচত্রেগুস্থিত ইউরেনিয়ামের পরিমাণের তুলনায় 
পিচরেণ্ডের CSA BIG! অনেক বেশী। তাহা হইতে তাহারা ধারণা করেন যে 
firas ইউরেনিয়াম অপেক্ষা আরও অধিকতর তেজক্রিয় পদার্থ বিছ্ামান আছে। 
পরে ম্যাডাম কিউরি পিচারণ্ড হইতে পোলোনিয়াম ( Polonium ) এবং বেডিয়াম 
(Radium) নামে আরও দুইটি অধিকতর তেজক্রিয় মৌল আবিদ্ধার করেন । ম্যাডাম 
কিউরি এবং FAS (Schmidt) 1898 খৃষ্টাব্দে দেখান যে থোরিয়াম ও তাহার যৌগসমূহ 
cafga পদার্থ । 1901 খৃষ্টাব্দে ডিবায়ারনি ( Debierne ) এবং গাইসেল ( Giesel ) 
আরও একটি নৃতন তেজক্তির মৌল আবিষ্ধার করেন এবং তাহার নাম দেন 
আারিনিয়াম ( actinium ) | 

কোন তেজন্কিয় পদার্থকে একটি শক্তিশালী চুম্বকের নিকট রাখিলে দেখা যায় 
যে at রশ্মিগুলি তিনভাগে ভাগ 
হইয়া যায়__তাহাদের নাম দেওয়া 
হইয়াছে আলফা-রশ্মি (45255), 
বিটা-রশ্মি (৪ rays ) এবং sta- 
রশ্মি (yrays)! “রশ্মি অতি 
agaa ভিতরেই 2 মাত্রার 
ধনাত্মক তড়িৎশত্তিযুক্ত হিলিয়াম 
পরমাণুর সমষ্টি বলিয়া প্রমাণিত হয়। 
এর ওজন হইল 4 (যখন হাই- 
ড্রোজেন পরমাণুর ওজন 1) এবং 
হিলিয়াম পরমাণুগুলির প্রত্যেকটি চিত্র ন__90 
হইতে 9টি করিয়া বহিঃস্তরে অবস্থিত ইলেকট্রন অপসারিত হওয়ার ফলে ইহার 


১৩৪ রসায়নের গোড়ার কথা 


উৎপত্তি । ৪-রশ্মি ইলেকৃট্রনের সমষ্টি। »-রশ্মি অনেকটা রঞ্জন রশ্মির অনুরূপ ক্ষুদ্র 
পরিমাপের টেউবিশিষ্ট আলোকরশ্মি। সেই কারণে ইহা মোটা লেডের পাত ছেদ 
করিষ যাইতে পারে। 


পূর্বে যে পরমাণুর ভিতরের গঠনের কথা উল্লিখিত হইয়াছে সেই বিষয়ের যাবতীয় 
গুপ্ত তথ্য এই coals মৌল আবিষ্কারের ও তৎসংশ্লিষ্ট ঘটনাবলীর' উদঘাটনে 
বৈজ্ঞানিকদিগের নিকট প্রকাশ হইরা পড়িয়াছে। তেজন্ত্িয় মৌলগুলির পরমাণুর 
" নিউক্রিয়াসে অত্যধিক পরিমাণ প্রোটন এবং নিউট্রন থাকার ফলে তাহারা অস্থারী 
(unstable) হইয়া থাকে এবং তাহাদের পরমাণু ভাঙ্গিয়া ( disintegration ) 
তেজ বিকিরণ দ্বারা অন্য মৌলের পরমাণুতে রূপান্তরিত ( Transmutation of 
elements) হয়| তেজক্কিয-যৌলেন পরমাণুর নিউক্লিয়াস হইতে একটি *-রশ্মি 
বাহির হইয়া যাওয়ার ফলে উদ্ভূত মৌলের পারমাণবিক ওজন 4 দিয়া কমে এবং 
উক্ত মৌলের পরমাণু Sats ছুই কম হয় এবং একটি ৪-রশ্য বাহির হওয়ার ফলে 
উদ্ভুত মৌলের পরমাণু amg 1 দিয়া বৃদ্ধিপ্রাপ্ত হয়, কিন্তু তাহার পারমাণবিক 
ওজন পূর্বের মতই থাকে। এইরূপে তেজস্ক্রিয় মৌলটি নানাপ্রকার পরিবর্তনের 
ভিতর দিয়া যাইয়া সর্বশেষে লেড ( Lead ) ধাতুতে পরিণত হইয়া সুস্থিত হয় । একটি 
উদাহরণ fa দেওয়া হইল। রেডিয়ামের উৎপত্তি হইল ইউরেনিয়াম হইতে | আবার 
Radium হইতে লেডের সমস্থানিক-৫01ঘ0 D নিয়লিখিত প্রকারে উৎপন্ন হয় £__ 


214 B 214 a 218 4 222 x 290 
RaCe— RaBe— 78447 104 Ra 
83 | i 82 84 86 88 নী) 

Rall অস্থায় 
214 4 4 210 gi ) l 


84 Ra’ —> 82 RaD 
(ছুঃস্থিত) (aaRS) 


দ্রষ্টব্য ঃ উপরে লিখিত অঙ্ক পারমাণবিক ওজন, নিয়লিখিত অঙ্ক পারমাণবিক 
ware | 


এক-স্থানিক (Isotopes) £_যদি কোন তেজক্রির মৌলের পরমাণু 
হইতে প্রথমে একটি «-রশ্মি এবং পরে পর পর ছুইটি pay বাহির হইয়া যায়, 
তাহা হইতে যে মৌলের উৎপত্তি হইবে তাহার পরমাণু-ক্রমাঙ্ক তেঅক্রিয় মৌলের 
সহিত একই হইবে, কিন্তু তাহার পারমাণবিক ওজন coar মৌলের 


আধুনিক ইলেক্ট্রনীয় মতবাদ ১৩৫ 


পারমাণবিক ওজন অপেক্ষা 4 কম হইবে। নূতন উৎপন্ন ataia রাসায়নিক ধর্ম 
যে তেজস্ক্রিয় মৌল হইতে ইহা উৎপন্ন তাহার মতই হইবে । এই নূতন উৎপন্ন 
মৌলটি ইহার উৎপাদক তেজক্রিয় মৌলের সহিত একস্হানিক অর্থাৎ মেণ্ডেলিফের 
পর্যায় সারণীতে একই স্থান অধিকার FCA | উদ্বাহরণ-শ্বরূপ দেখান VF | 


a B B 
Th———>MsTh y—-— > MsTh2—— Ra Th 
পারমাণবিক ওজন 


2391 29911 999" 993] 
পর্যায় সারণীতে গ্রপ 
IV IL Ill IV 


থোরিয়াম এবং রেডিয়ো-থোরিয়াম সমস্থানিক। পূর্বের পৃষ্ঠায় দেখানমত Rad and 
RaO সমস্থানিক। BARA, আযাসটন প্রভৃতি বৈজ্ঞানিকগণ ভরঘটিত স্পেকট্রোগ্রাফ 
( Mass Spectrograph ) সাহায্যে প্রমাণ করিয়াছেন যে প্রত্যেক মৌলিক পদার্থ ই 
দুই বা ততোধিক বিভিন্ন ভরবিশিষ্ট ( mass ) পরমাণুর সমষ্টি । ডাণ্টন তাহার পরমাণু 
তত্ত্বে (Atomic Theory ) বলেন যে, একটি মৌলের সমস্ত পরমাণুগুলির ভর একই 
হয় এবং বিভিন্ন মৌলের পরমাণুর ভর বিভিন্ন। কিন্তু আধুনিক গবেষণার ফলে এই মত 
একেবারে পরিত্যক্ত হইয়াছে । আর পূর্বেই দেখান হইয়াছে যে, ডাণ্টনের পরমাণু 
তত্বের প্রথম মত অর্থাৎ পরমাণু অবিভাজ্য তাহাও আর পোষণ কর। যায় না। মৌলের 
রাপায়নিক ধর্ম মৌলটির পরমাণুতক্রমাক্কের উপর সম্পূর্ণরূপে নির্ভর করে, অর্থাৎ উক্ত 
মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যার উপর নির্ভর করে । এখন 
নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা স্থির রাখিয়া নিউট্রনের সংখ্যা কমান বা বাড়ান হইলে 
পরমাণুর ভর কমিবে বা বৃদ্ধিপ্ৰাপ্ত হইবে । এইভাবে বিভিন্ন ভরবিশিষ্ট একই প্রকার 
পরমাণু ক্রমাক্কযুক্ত পরমাণুর উদ্ভব হইবে | এই প্রকার পরমাণুর সমষ্টি যে মৌল তাহার 
রাসায়নিক ধর্মের কোন ব্যতিক্রম হইবে না। একই মৌলিক পদার্থের বিভিন্ন ভরের 
পরমাণু প্রকারকে এক-স্থানিক (Isotope ) বলা হয়' তবে দুইটি এক-স্থানিক 
পরমাণুর ভিতর ভরের পার্থক্য এত কম যে, সাধারণ পরীক্ষায় তাহা ধরা যায় না। এই 
পার্থক্য বোঝা যায় আযাসটন কর্তৃক নিমিত ভরঘটিত স্পেকট্রোগ্রাফের (Mass 
Spectrograph ) সাহায্যে | উদাহরণস্বরূপ বলা যায় ক্লোরিণের দুইটি এক- 
স্থানিকের সন্ধান পাওয়া গিয়াছে, যাহীদের পরমাণুর ভর যথাক্রমে 35 ও 37 


১৩৬ রসায়নের গোড়ার কথা 


(হাইড্রোজেনের পরমাণুর ভর 1 ধরিয়া )। প্রথম প্রকারের পরমাণুর নিউক্লিয়াস 
17টি প্রোটন (যেহেতু ক্লোরিণের পরমাণু ব্রমাঙ্ক হইল 17) এবং 18টি নিউট্রন 
আছে, আর দ্বিতীয়টির পরমাণুর নিউক্লিয়াপে 17টি প্রোটন এবং 90টি নিউট্রন আছে। 

এক-স্থানিকের ভরের পার্থক্যের উপর নির্ভর করিয়া তাহাদের পৃথক করিবার 
coal Fal হয়, কারণ রাসায়নিক উপায়ে তাহাদের পৃথক করা সম্ভব নয়, যেহেতু 
তাহাদের সমস্ত রাসায়নিক ধর্মই এক । কিন্তু ভরের পার্থক্য অতি সামান্য হওয়ায় 
এইভাবে তাহাদের সম্পূর্ণবূপে পৃথক করা মোটেই সম্ভব হয় নাই, তবে অতি সামান্ত 
পরিমাণে তাহাদের পৃথক করা গিয়াছে। হাইড্রোজেনের একটি সমস্থানিক 
আবিদ্কৃত হইয়াছে তাহার পরমাণুর ভর 2 এবং পরমাণু ক্রমাঙ্ক || হাইড্রোজেনের 
এই একস্থানিকটিকে ভারী হাইড্রোজেন ( Heavy hydrogen ) অথবা ডয়টেরিয়াম 
( Deuterium ) নাম দেওয়া হইয়াছে এবং ইহাকে সাধারণ হাইড্রোজেন ( পরমাণুর 
ভর 1, পরমাণু GNF 1) হইতে সম্পূর্ণরূপে পৃথক করা সম্ভব হইয়াছে। ইহার 
কারণ ডয়টেরিয়ামের পরমাণুর ভর সাধারণ হাইড্রোজেনের পরমাণুর ভরের শতকরা 
100 ভাগ বেশী | 


আধুনিক ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ ও বিজারণ fea :— 
( Oxidation and Reduction in terms of Electrons ) 
জারণ ও বিজারণ ক্রিয়া পূর্বেই নবম শ্রেণীর জন্য লিখিত “রসায়নের গোড়ার 
কথা, প্রথম ভাগে” আলোচিত হইয়াছে (পৃঃ 150—152, চতুৰ্থ সংস্করণ )। 
ফেরাপ ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্লোরিণ গ্যাস অতিক্রম করাইলে উহ! ফেরিক 
কোরাইডের way পরিণত হয়। দ্রবণের xs ফিকে সবুজ হইতে হলুদ বর্ণে 
পরিবতিত হয়। এইখানে ফেরাস ক্লোরাইড জারিত হইয়৷ ফেরিক ক্লোরাইডে 
পরিণত হয়। 960, +01, =2FeCl;. 
আয়নীয় মতবাদ অনুসারে এই বিক্রিয়াটি নিয়ে দেখান মত ভাবে প্রকাশ 
করা যায় +—2 FeCl2 Fe++ + 4017 3 2Fe*+ + Ol, =2Fe+++ + 9017 
যোগ করিয়া, এবং ছুই দিক হইতে একই আয়ন বাদ দিয়া, 
79015 + Cl, = 279++++601- : 
অতএব জারণে আয়নের ধনাত্মক তড়িংশক্তি বৃদ্ধি পায় অথবা যে মৌলের 
আয়ন তাহার ইলেকট্রন (6) সংখ্যা হ্রাসপ্রাপ্ত হয়। 
Fott (ফেরাস আয়ন )-৪77৩+++ (ফেরিক আয়ন ) 


পটাসিয়াম আয়োডাইভ জারিত হইয়া 


( 


আধুনিক ইলেক্ট্রনীর মতবাদ ১৩৭ 


আবার এই প্রক্রিয়াতেই জারক পদার্থ ক্লোরিণের পরমাণু ইলেকট্রন ধরিয়া লইয়া, 
ক্লোরিণের আয়নে পরিবতিত হয় । 01+e=01" 

তাই মোট প্রতিক্রিয়াটি হইল QFet+-2e=2Fe*** ; Cla +99 201. 

OFet* — 2e + 30171 Cla +20 =2Fe*** +401- + 2017 
=QFe*** + 6017 

বিজাঁরণে জারণের ঠিক উল্টা ব্যাপারটি দেখা যায়, অর্থাৎ বিজারণে আয়নের 
age তড়িৎ-শক্তি বৃদ্ধিপ্ৰাপ্ত হয় বা মৌলের ইলেক্ট্রন সংখ্যা বাড়িয়া যায়। 
তাই পূর্বের gère ক্লোরিণের পরমাণুর ক্লোরিণ আয়নে রূপান্তর ক্লোরিণের 


বিজারণ। 
ফেরিক ক্লোরাইড জায়মান (nascent) হাইড্রোজেন ছারা বিজা'রত 


হইয়া ফেরান ক্লোরাইডে পরিণত হয়। তাই ফেরিক ক্লোরাইডের হলুদ রংএর 
wae যখন হাইডোক্লোরিক আযাসিভ ও জিঙ্কের ছিবড়া যোগ করা হয়, তখন 
উক্ত দ্রবণ প্রায় বর্ণহীন হইয়া যায় । [7901৩ + H=FeCl, + HCl 

আয়নীয় মতবাদ অনুসারে বিক্রিয়াটি নিয়লিখিতভাবে প্রকাশ করা যায় £_ 

FeClg=Fe*** + 801 
Fet*+ + H=Fe** + Ht 
Fe*++ +3017 +H = Fet* + 2017 + H*+Cl- 
অথবা Fett+ + e= Fott এবং H-e=H* 
অতএব, যে প্রক্রিয়াতে একটি পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেক্ট্রন 


তারায় তাহা জারণ-প্রক্রিয়া এবং অপরপক্ষে যে প্রক্রিয়ায় একটি পরমাণু বা আয়ন 


এক বা একাধিক ইলেকৃট্রন লাভ করে তাহা বিজারণ প্রক্রিয়া। 

জারক পদার্থ হইল সেইগুলি যাহা বিক্রিয়াকালে ইলেক্ট্রন লাভ করিয়া 
নিয়তর ধনাত্বক-যোজ্যতাসম্পন্ন (positive valency ) পদার্থে পরিণত হয় 
আর অপরপক্ষে বিজারক পদার্থ হইল সেইগুলি যাহা বিক্রিয়াকীলে ইলেক্ট্রন 
হারাইয়া উচ্চতর ধনাত্বুক-যোজ্যতাসম্পন্ন (positive valency) পদার্থে পরিণত 
যেমন, কপার-সলফেটের ভ্রবণে পটাসিয়াম আয়োডাইড যোগ করিলে 
আয়োডিন দেয় এবং কিউপ্রিক কপার 


(Cut) কিউপ্রাস কপারে (08) RIRS হয় £ 20৭৭ + গা = 200" + T 
আবার ষ্টরানস্‌ (৪0%) ক্লোরাইড বিজারক হিসাবে ক্রিয়া করিয়া ষ্ট্যানিক 
gattt) ক্লোরাইডে রূপান্তরিত হয়, যখন Bray ক্লোরাইডের দ্রবণ ফেরিক 


হ্য়। 


১৩৮ রসায়নের গোড়ার কথা 


ক্লোরাইডের হাইডরোক্লোরিক আযাসিভযুক্ত উষ্ণ দ্রবণে যোগ করা gal ফেরিক 
(Fett) ক্লোরাইড বিজ্ঞারিত হইয়া ফেরান (চ৪**) ক্লোরাইডে পরিণত হয়। 
2Fe*t+ + 807 =9Fett + Sn +++ 

উপরের উদাহরণ হইতে দেখা যার যে, জারণ ও বিজারণ প্রক্রিয়া একই সঙ্গে 
সম্পাদিত হয় এবং যে পদার্থ বিজারণ-ক্রিয়া সংঘটিত করে তাহা হইতে ইলেক্ট্রন 
স্থানাস্তরিত হয় এবং উহা! জারিত হয় এবং সেই পরিত্যক্ত ইলেক্ট্রন গ্রহণ করিয়া 
জারক-পদার্থটি বিজারিত হয়। এই উক্তির আর একটি উদাহরণ হইল ষ্ট্যানস্‌ 
ক্লোরাইড দ্বারা মাকিউরিক-ক্লোরাইডের বিজারণ এবং এই প্রক্রিয়ায় ষ্ট্যানস ক্লোরাইড 
জারিত হইয়! ষ্ট্যানিক ক্লোরাইডে পরিণত হয়। 

9Hg™* +Sn** =9Hg* +Sntt*, 

দ্রষ্টব্য 2__উপরে যেভ'বে সমীকরণ দ্বার! মাকিউরিক লবণ এবং ্ট্যানস্‌ লবণের বিক্রিয়া দেখান 
হইল তাহাকে SRA সমীকরণ বলে। এই আয়নীয় সমীকরণ দ্বারা সমস্ত রাসায়নিক বিক্রিয়াই 
প্রকাশ করা ঘায়। যেমন, ফেরান সলফেট ও সিলভার নাইট্রেটের বিক্লিয়ায় সিলভারের অধঃক্ষেপ 
উৎপত্তি নিম্নলিখিত সমীকরণ দ্বার! দেখান হয় £ 

Fett + Ag’ = Fett + Ag, 

আবার আযাসিডের উপস্থিতিতে পটাসিয়াম পারম্যাঙ্গীনেট দ্বারা ফেরাস লবণের 

জারণ নিম্নলিখিত আয়নীয় সমীকরণ দ্বার! প্রকাশিত হয় £__ 
10Fe** + 2MnO, + 16H =10Fet++ + 9Mn** + 8H,0. 

এইভাবে সমীকরণ লিখিতে হইলে দেখিতে হইবে যে, সমীকরণের বামদিকের 
আয়নগুলির মোট ধনাত্মক তড়িৎশক্তি সমীকরণের ডানদিকের আয়নগুলির মোট 
ধনাত্মক তড়িত্শক্তির সমান হয়। 


Questions 


1. State the three fundamental particles in the structure of an atom: 
indicating the charge on each and their relative masses, 


> পরমাণুর গঠনে যে তিনটি মূল কণ। Rara, তাহাদের নাম, তড়িংশক্তির পরিমাণ এবং 


আপেক্ষিক ভর উল্লেখ কর। 


2. Write out the full electronic structures of each of the following in 
such a way as to clearly indicate the bond type and the disposition of the 
electrons :— 

Sodium fluoride, carbon dioxide, magnesium oxide, ammonia ammonium 


chloride. [Atomic Numbers of Na=11, F=9, O=6, O=8, Mg=12, N=7, P=15: 
01-1দ, H=1) 


আধুনিক ইলেক্ট্রনীর মতবাদ ১৩৯ 


২। নিল্ললিখিত যৌগগুলির প্রত্যেকের পুরা ইলেক্ট্রনীয় গঠন এরূপভাবে লিখিয়া দেখাও যাহাতে 

যোজ্যতার রূপ এবং ইলেক্ট্রনগুলির ব্যবস্থাপন বুঝিতে পারা যায় £_ 

সোডিয়াম ফ্লয়োরাইড কার্বন ডাই-অক্সাইড: ম্যাগনেসিয়াম অক্সাইড $আযামোনিয়া /আযামোমিয়াম 
ক্লোরাইড । (পরমাণু wate যথাক্রমে Na=>>, F=> ; ০-৬৪ ০০৮৭ 8৪-৯২ :; RINE 
P=se, 01-১৭/ H=>)! 

8. Explain the various types of valency from the standpoint of atomic 
structure. How would you account for the differences between an ionisable 
bond and a non-ionissble bond ? 

৩। পরমাণুর গঠন বৈচিত্র্য হইতে উদ্ভূত বিভিন্ন যোজ্যতার বিবরণ We | আয়নিক যোজ্যত। 
এবং সমযোজ্যতায় যে পার্থক্য দেখা যায় তাহ! কিভাবে ব্যাখ্যা করিবে? 

4, Write explanatory notes on the following :— 

(a) electro-valency, (b) co-valency and (c) co-ordinate co-valency. 

Apply the ideas developed to methane, ammonia and ammonium chloride. 

৫ নিয়লিখিত বিষয়গুলির উপর টীকা লিখ s— 

(ক) Baeble যোজ্যতা, খে) সমযোজ্যত| এবং (গ) অসমযোজ)তা। 

এই যোজ্যতার সম্বন্ধে আলোচনা মিথেনে, অ]ামোনিক্বায় এবং আযামোনিয়াম ক্লোরাইডে প্রয়োগ 
কর 

5. What is radio-activity ? How and by whom was it discovered ? What 
aro radio-active radiations ? On what basis are they differentiated ? 


৫। তেজক্রিয়ত। কি ? কিভাবে এবং কে এই তেজক্তিয়তার বিষয় আবিষ্কার করেন? তেজক্কিয়তা 
হইতে Bes afanya কি প্রকারের ? তাহাদের বিভাগ কিসের উপর নির্ভর করিয়া করা হইয়াছে? 


6. What are isotopes? Show the formation of radio-active isotopes ? Do 
you know of any isotope of an element obtained free from the ordinarily obtainable 


element ? 
৬। সমন্থানিক কাহাদের বলে? তেজক্রিয়তা হইতে সমস্থানিকের উদ্ভব কিভাবে হয় দেখাও। 
কোনও সাধারণ মৌল হইতে সম্পূর্ণরূপে পৃথকীকৃত তাহার সমস্থানিকের বিষয় জান কি? 


7. Explain clearly the terms oxidation and reduction. Lilustrate the processes. 


and interpret them in the light of the electronic theory. 


প্রাপ্তলভাবে “জারণ'' এবং ''বিজারণ” এই কথা দুইটির ব্যাখা! লিখ। এই প্রক্রিয়! দুইটির 


V1 
ত এই প্রক্রিয়া ছুটি ব্যাখ্যা করিয়া! বুঝইয়া দাও। 


উদাহরণ দাও এবং ইলেক্ট্রনীয় মতবাদ হইত 
electrons, and neutrons. Give the electronic 


8. Write short notes on protons, 
molecules of sodium fluoride and fluorine. 


ormation of the 
Mention the type of valency exhibited in each case. [Atomic number, Ns=11, 
F=9.) [W.B H.S. Science, 1961) 


vi 


explanation of the f 


প্রোটন, ইলেক্ট্রন এবং নিউট্রনের সম্বন্ধে যাহ! জান সংক্ষেপে লিখ । সোডিয়াম RAST 


১৪০ রসায়ণের গোড়ার কথা 


এবং ক্রুয়োরিনের অণুর গঠন ইলেকট্রনিক বাদ অনুসারে ব্যাখ্যা কর। এই দুই ক্ষেত্রে যে যোজ্যতা 
দেখিতে পাওয়! যায় তাহ! উল্লেখ কর । 

9. What is radio-activity ? How does Dalton’s conseption about atoms been 
mcdified by the discovery of this phenomenon ? 

Give a brief account of your idea about the structure of atoms. 

[W.B.H.S. Science 1963) 
a1 তেজক্কিয়ত। কি? এই বিচিত্র ঘটনার পরিপ্রেক্ষিতে ডালটনের পরমাণু-বাদ কিভাবে 
সংশোধিত হইয়াছে ? 

পরমাণুর গঠন সম্বন্ধে যাহ! জান সংক্ষেপে লিখ । 

10. Write short notes on :— 

(a) Protons, electrons and neutrons, 

(b) Radio activity 

(c) Isotopes. 

[W.B.H.S. Science 1964] 

১০। নিম্নলিখিত বিষয়গুলি সম্বন্ধে সংক্ষেপ আলোচন! কর | 

(ক) প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন | 

(খ) oagal | 

(গ) সমস্থানিক। 

11. Describe briefly the modern idea about the structure of atoms and 
explain ‘‘oxidation and reduction” in terms of electrons, illustrating your answer 
with four examples. [W.B.H.S. Science, 1965] 

১১। পরমাণুর গঠন সম্পর্কে অধুনাতন যে মতবাদ প্রতিষ্ঠিত হইয়াছে তাহা সংক্ষেপে বর্ণন। কর। 


জারন ও বিজারণের ইলেক্ট্রনিয মতবাদ অনুসারে ব্যাখ্য। দাও এবং চারটি উদাহরণ দ্বারা তাহা 
বুঝাইয়া দাও। 


agja Sats 
ধাতুসমূহ ও তাহাদের যৌগসকল 
( Metals and their Compounds ) 


মৌলসকল ধাতু এবং অধাতু প্রধানত: এই ছুই শ্রেণীর । “রসায়নের গোড়ার 
কথা, ১ম এবং ২য় ভাগে” যে সমস্ত মৌলের বিষয় আলোচিত হইয়াছে উহারা 
সকলেই অধাতু [কেবল আর্সেনিক fea; আর্সেনিকের কতকগুলি ধর্ম অধাতুর 
মত, আবার কতকগুলি ধর্ম ধাতুর মত; তাই আর্সেনিককে মধ্যমপ্রকার ধাতু 
(metalloid) বলা হয়]| ধাতু এবং অধাতু এই ছুই শ্রেণীর মৌলের ভৌত 
এবং রাসায়নিক ধর্মে বিভিন্নতা আছে ; তবে এই পার্থক্যগুলি খুব স্থনিদিষ্ট নহে। 
তাই নিম্নলিখিত ধর্মগুলির পার্থক্য সমগ্ররূপে বিচার করিয়া কয়েকটি বিশেষ ভৌত 
ও রাসায়নিক ধর্মের পার্থক্যকে ভিত্তি করিয়া! সাধারণতঃ কোন্‌ মৌল ধাতু এবং 
কোন্‌ মৌল অধাতু তাহা ঠিক করা হয়। 
O ধাতুর ও অধাতুর বিভিন্ন ধর্মে পার্থক্য 2 
(ক) ভৌত ধর্মে পার্থক্য 


ধাতু 
1, ধাতু সাধারণ অবস্থায় কঠিন, 
teen এবং আলোক প্রত্তিফলনে 
সমর্থ। ধাতুর Gate ধাতব 
ওজ্ভ্বল7 ( metallic lustre ) বলে। 
ব্যতিক্রম £_মার্কারী ধাতু, কিন্ত 


সাধারণ অবস্থায় ইহা তরল। 


অধাতু 
1. অধাতু সাধারণ অবস্থায় 
তরল বা গ্যাসীয় এবং BRS ও 
আলোক প্রতিফলনে অসমর্থ। 


ব্যতিক্রম £__আয়োডিনা ও. 
গ্র্যাফাইট অধাতু হইলেও কঠিন এবং 
উজ্জল। হীরক অধাতু মৌলের 
রূপভেদ ; কিন্তু তাহা হইলেও ইহা! 
আলোক প্রতিফলনে সমর্থ। বোরন, 
পিলিকন, ফপফোরাস, সলফার ইত্যাদি 
অধাতু হইলেও সাধারণ অবস্থায় 
কঠিন। 


১৪২ রসায়নের গোড়ার কথা 


ধাতু 
2. ধাতুকে আঘাত করিলে উহা 
হইতে ধাতব শব্দ (metallic clink) 
নির্গত হয়। 


ব্যতিক্রম _ ভ্যার্টিমনি ও fay 
মাথ ধাতু হইলেও আঘাত করিলে 
ধাতব শব্দ উৎপন্ন করে a | 

৪. ধাতুর ঘনত্ব সাধারণতঃ বেশী 
অর্থাৎ ধাতু সাধারণতঃ ভারী হয়। 


ব্যতিক্রম 2_লিথিয়াম, সোডি- 
ata, পটাসিয়াম প্রভৃতি ধাতু হইলেও 
ইহারা জল অপেক্ষা হালকা ; ম্যাগ- 
নেপিয়াম, ক্যালসিয়াম ও aig- 
মিনিয়াম প্রভৃতি ধাতুর ঘনত্বও কম। 

4. ধাতু শক্ত, সুদৃঢ়, ঘাতসহন- 
শীল (malleable) এবং নমনীয়, 
তাই ধাতুকে টানিয়া তার (duc- 
tility ) অথবা Aa অতি পাতলা 
পাতে পরিণত করা যায় ( malle- 
ability ) | 


ব্যতিক্রম £_আ্যার্টিমনি. এবং 
বিসমাথ ধাতু হইলেও ভঙ্গুর এবং 
আঘাতে ইহারা pet পরিণত হয়। 


5. ধাতু তাপ ও বিদ্যুতের 
উত্তম পরিবাহী। ধাতুর ভিতর 
সিলভার সর্বোত্তম এবং কপার তাহার 
পরবর্তী উত্তম তাপ ও বিদ্যুৎ পরি- 
বাহী ধাতু। 


অধাতু 
2. অধাতুকে আঘাত করিলে 
উহা হইতে কোন শব্দ নির্গত হয় না। 


3, অধাতুর ঘনত্ব সাধারণতঃ 
কম অর্থাৎ অধাতু হালকা হয়। 
কেবল একমাত্র আয়োডিনের ঘনত্ব 
অধাতুগুলির ভিতর সর্বাপেক্ষা বেশী 
এবং তাহা 4'9। 


4, অধাতু নরম, অনমনীয় এবং. 
অপ্রসারশীল। কঠিন অধাতু সহজেই 
CRT | 


5. অধাতু তাপ ও বিদ্যুতের 
কুপরিবাহী, এমন কি অনেক ক্ষেত্রে 
তাপ ও বিদ্যুৎ পরিবহনে অক্ষম | 


ধাতুসমূহ ও তাহাদের যৌগসকল ১৪৩ 


ধাতু 
ব্যতিক্রম £_মার্কারী ধাতু 
হইলেও তাহার তাপ বিদ্যুৎ পরি- 
বহনের ক্ষমতা অনেক কম। 


6. ধাতু খুব উচ্চ উষ্ণতায় বাম্পে 
পরিণত হয়। 


ব্যতিক্রম £_মার্কারী ধাতু 
হইলেও কম উষ্ণতায় বাম্পাভূত হয়। 


অধাতু 
ব্যতিক্রম £_গ্র্যাফাইট (কার্ব- 
নের FATEH) এবং গ্যাস-কার্বন 
অধাতু হইলেও বিদ্যুতের সুপরিবাহী 
এবং হাইড্রোজেন গ্যাস (অন্থান্ত 
গ্যাসের তুলনায়) তাপের সুপরিবাহী । 


6. অধাতু কম উষ্ণতায় qi 
পরিণত হয়। 


ব্যতিক্রম £__কার্বন, সিলিকন, 
বোরন অধাতু ; কিন্তু ইহাদের বাচ্পে 
পরিণত করিতে অনেক উচ্চ উষ্ণতার 
প্রয়োজন হয়। 


(খ) রাসায়নিক ধর্মে পার্থক্য 


ধাতু 
7. ধাতু সাধারণতঃ তড়িৎ- 
ধনাত্মক ( electro-positive ), 
ইহারা ধনাত্মক তড়িৎশক্তি-বিশিষ্ট 
আয়ন (positively charged ion) 
দিয়া থাকে। তাই তড়িৎ্-বিশ্লেষণের 
সময় ধাতব আয়ন ক্যাথোডের 
(ব্যাটারীর atas মেরুর সহিত 
যুক্ত তড়িৎ দ্বারের fice আকর্ষিত 
হয়। উদাহরণ £:_ 
NaCl=Na* +017 
(আয়ন ধাতব) 


অধাতু 
7. অধাতু সাধারণতঃ তড়িৎ- 


খাণাত্মক ( electro-negative ) 
ইহারা খণাত্মক তড়িৎশক্তি-বিশিষ্ট 


আয়ন ( negatively charged ion ) 
দিয়া থাকে। তাই তড়িৎ-বিশ্লেষণের 
সময় অ-ধাতব আয়ন আযানোডের 
(ব্যাটারীর ধনাত্মক মেরুর সহিত 
যুক্ত তড়িৎ-দ্বারের ) দিকে আকধিত 
হয়। উদ্বাহরণ £_ 
NaCl=Na* + 01 
(আয়ন অধাতব ) 


১৪৪ বুসায়নের গোড়ার কথা 


ধাতু 


৪. ধাতুর অক্সাইড (যথা, 

CuO, FeO, CaO ) 
ক্ষারকীয় ধর্মবিশিষ্ট, অর্থাৎ ধাতব 
অন্মাইড আযাসিডের সহিত সহজেই 
বিক্রিয়া করিয়া লবণ ও জল উৎপন্ন 
করে। যথা, CuO + 280! = 
CuCl, + H,O | 

সোডিয়াম, পটাসিয়াম এবং 
ক্যালসিয়াম প্রভৃতি ধাতুর অক্সাইড 
জলের সহিত বিক্রিয়া করিয়া তীব্র 
ক্ষার উৎপন্ন করেঃ Na,O+H,0 
=2NaOH 

ব্যতিক্রম £_জিঙ্ক, আযালুমিনি- 
য়াম, টিন প্রভৃতি ধাতুর অক্সাইডের 
ক্ষারকীয় ব্যবহার দেখ! গেলেও 


অধাতু 
ব্যতিক্রম £ হাইড্রোজেন অধাতু 
হইলেও ধনাত্মক তড়িৎশক্তিঘুক্ত আয়ন 
দিয়া থাকে। 
HACI=H* + Cl- 
(হাইড্রোজেন আয়ন ) 

(কিন্ত মনে রাখিতে হইবে যে, 
সোডিয়াম হাইড্রাইডকে গলিত 
অবস্থায় তড়িং-বিশ্লিষ্ট করিলে হাই- 
ড্রোজেন ক্যাথোডে না আপিয়া 
আনোডের দ্বারা আকধিত হইয়া 
তথায় যায় এবং সেইখানে মোক্ষিত 
হয়।) 


৪. অধাতুর অক্সাইড (যথা, 
90০, COs, POs) yiv- 
ধর্মী, অর্থাৎ ইহারা জলের সহিত 
বিক্রিয়া করিয়া! আযাসিড উৎপন্ন করে। 
যথা, SO, +H,0=H,80, ; 
PaO; +H,0=2HPO, | 


ব্যতিক্রম s—H.0, co; 
NO এই অধাতব অঝ্মাইডগুলি 
তড়িৎ নিরপেক্ষ (neutral); ইহাদের 


ধাতুসমূহ ও তাহাদের যৌগসকল ১৪৫ 


ধাতু 

তীব্রক্ষারের সহিত উহারা tT- 
ধর্মী অক্মাইভরূপে বিক্রিয়া করে : 
ZnO + 2NaOH = Nas ZnO, + 
[9097 AlaOs + 2NaOH = 
9NaAlO2+EH201| CARN, 
ম্যাঙ্গানিজ প্রভৃতি ধাতুর উচ্চ 
অক্সাইডগুলি (0205, [7505 ) 
আযাসিভ-ধর্মী। 


9. ধাতু সাধারণতঃ আ্যাগিভে 
দ্রবীভূত হইয়া আযাসিডের হাইডো- 
জেনকে প্রতিস্থাপিত করে। যথা 

Zn +90101-15015 + He 

QA1+ 8H2SO, = 48150950405 

+8H, 


কিন্তু সকল ধাতু এইভাবে আযাসিড 
হইতে হাইডোজেনের প্রতিস্থাপন 
করিতে পারে না। যথা, FATI | 


10. ধাতু হাইড্রোজেনের সহিত 
যুক্ত হইয়া যৌগ গঠন করে না অথবা 
BRS হাইড্রাইড গঠন করে, যেমন, 
কপার হাইড্রাইভ (CuH)! আবার 
সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম 
প্রভৃতি ধাতু স্থস্থিত অনুদ্ধায়ী হাই- 
ড্রাইভ NaH, KH, Ca, ইত্যাদি 
গঠন FCF | 

11. ধাতু হ্ালোজেনের সহিত 


যুক্ত হইয়া হালাইড যৌগ দিয়া 
১০(৩য়) 


অধাতু 
সহিত আ্যাসিড ব! তীব্রক্ষারের কোন 
বিক্রিয়া ঘটে না। 


9. অধাতু wire দ্রবীভূত 
হয় না অথবা দ্রবীভূত হইলেও 
হাইড্রোজেন প্রতিস্থাপন করিতে 
পারে না। 


10. অধাতু হাইড্রোজেনের সহিত 
যুক্ত হইয়া afew যৌগ গঠন করে 
এবং o অধাতুর  হাইড়াইডগুলি 
সাধারণতঃ উদ্বায়ী। যথা, NHs, 
PH,, CHa 975, CIE প্রভৃতি 
পদার্থগুলি গ্যাস। 


11. অধাতব মৌলপদার্থও হালো- 
জেনের সহিত যুক্ত হইয়া হালাইডগঠন 


১৪৬ বুসায়নের গোড়ার কথা 


ধাতু 
থাকে । যথা, AgCl, ZnCl, | এই 
হালাইডগুলি সাধারণতঃ জলের সহিত 
কোন বিক্রিয়ায় যোগ দেয় না, কেবল 
যে সমস্ত হালাইড জলে দ্রবীভূত হয়, 
তাহারা আয়নিত হয়। 
ZnCle—Zn** +2017 
তবে কতকগুলি ধাতব হালাইড, 
যেমন, FeCls, 41019 প্রভৃতি জল 
দ্বার! আর্র-বিশ্লেষিত হর । যথা, 
FeCl, + 8H,0=Fe(OH), + 
3HOl 
ধাতব হ্ালাইডগুলি অন্দ্ধায়ী, কিন্ত 
ষ্ট্যানিক ক্লোরাইড সাধারণ উষ্ণতাতেই 
Bata | 


অধাতু 
করে ; কিন্তু অধাতব হ্ালাইডগুলি 
জলের সংস্পর্শে আসামাত্র জলের . 
সহিত বিক্রিয়া করে এবং সম্পূর্ণরূপে 
রূপান্তর ate 271 যেমন, PCls 
+3H,0=H,PO, + 38HCl. 


ব্যতিক্ৰম £_-কার্ধনের ক্লোরাইড 
(অধাতব ক্লোরাইড, 001,) জলের 
সহিত বিক্রিয়ার যোগদান করে aH | 


(ii) প্রকৃতিতে বর্তমান ধাঁভব যৌগ (খনিজ ) হইতে 
ধাতুনিক্ষাশন পদ্ধতি 


প্রকৃতিতে যাহা কিছু অজৈব দ্ৰব্য পাওয়া যায় তাহাই খনিজ (mineral ) 
নামে অভিহিত হয়। তবে ধাতব যৌগমাত্রেই ধাতুনিফাশনে ব্যবহৃত হয় Al! 
যেমন, আযালুমিনিয়ামের বহুপ্রকার যৌগ প্রকৃতিতে পাওয়া যায়, এমন কি কাদা 
মাটিতেও আ্যালুমিনিয়ামের যৌগ যথেষ্ট পরিমাণে আছে। কিন্তু একমাত্র বক্সাইট 
(Bauxite 5 1505, 2820) এবং ভ্রায়োলাইট (Cryolite, AIFs, 3NaF ) 
আ্যালুমিনিয়াম ধাতু নিফাশনে ব্যবহৃত হয়। এই প্রকারের স্বভাবজাত ধাতব যৌগ 
যাহা হইতে সহজে এবং সুলভ উপায়ে ধাতু নিফাশন করা হয় তাহাকে 


ধাতুসমূহ ও তাহাদের যৌগসকল ১৪৭ 


ধাতুর আঁকরিক (ore) বলে। বেশীর ভাগ স্বভাবজাত ধাতব যৌগই খনি (mine) 
হইতে পাওয়া যায়। খনি কোন কোন সময় ভূত্বকের উপরে থাকে, তবে বেশীর 
ভাগ ক্ষেত্রেই ভূগৰ্ভে অনেক নিয়ে খনি পাওয়া যায়। 
কোন কোন ধাতু যাহা সাধারণতঃ বায়ুর অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড বা 
জলীয় aaa সহিত ক্রিয়া করে না তাহা মুক্ত অবস্থায় প্রকৃতিতে কিছু কিছু পাওয়া 
ata যেমন, পিলভার, গোল্ড, প্লাটিনাম। ধাতব কপারও লেক স্পিরিয়রের 
(Lake Superior, Canada) নিকট চাঙরূপে পাওয়া গিয়াছে। তবে অধিকাংশ 
ধাতুই তাহাদের বিভিন্ন যৌগরূপে প্ররুতিতে পাওয়া যায়। তাহার! বায়ুর 
উপরিলিবিত উপাদানগুলিদ্বারা সহজেই আক্রান্ত হয় এবং তাহাদের যৌগে 
পরিণত হয়, তাই যৌগরূপেই খনি হইতে তাহাদের সংগ্রহ করা হয়। যেমন, 
আয়রণ, সোডিয়াম, আ্যালুমিনিয়াম। সিলভার প্রকৃতিতে যৌগ হিসাবেও পাওয়া 
যায়। ধাতব খনিজ প্রায়ই শক্ত কঠিন অবস্থায় পাওয়া যায়। তবে ধাতুর খনিজে 
আদল ধাতব যৌগের সহিত মাটি, বালি প্রভৃতি মিশিয়া থাকে। ধাতব খনিজের 
এই সমস্ত অপ্রয়োজনীয় দ্রব্কে খনিজ-মল (Gangue অথবা Matrix) Wa! 
খনিজ-মলের প্রকৃতি ও পরিমাণ খনিজের অবস্থান ও পারিপাশ্বিক অবস্থার উপর নির্ভর 
করে। যেমন, কপার পাইরাইটিসে (Copper Pyrites ; 0555, [79595 ) মাত্র 
শতকরা 4-5 ভাগ কপার থাকে, কারণ নানাপ্রকারের খনিজ-মলের সহিত কপার 
পাইরাইটিস মিশ্রিত থাকে । তবে যে-কোনও খনিজের রাসায়নিক উপাদানগুলি 
প্রায় নির্দিষ্ট থাকে । যেমন, গ্যালেনায় (PbS) জেড সলফাইডের সহিত সিলভার 
সলফাইড ও জিঙ্ক সলফাইড থাকিবেই। 
প্রাকৃতিক ধাতব aitz £_ধাতুসকল নিয়লিখিত বিভিন্ন যৌগরূপে 
সাধারণতঃ প্রকৃতিতে পাওয়! যায় ; যেমন 
(ক) অক্সাইড (051৭5) £ আ্যালুমিনিয়াম (বন্সাইট £ 41509) 2H 0) 
কপার [ কিউপ্রাইট £ 0820 ] 
আয়রণ [ হিমাটাইট £ FeO. ] 
জিঙ্ক [রেড জিঙ্ক আকরিক £ ZnO ] 
(খ) সলফাইড (Sulphide) £ কপার [ FAI MA è 0৪5 ] 
সিলভার [ আর্জেনটাইট বা দিলভার গ্রান্স : 
AgS] 


$৪৮ 


(গ) কার্বনেট (Carbonate) ই 


(ঘ) সলফেট (Sulphate) : 
(©) নাইট্রেট (Nitrate) : 


(চ) atat3v (Halide) £ 


(ছ) ফন্ফেট (Phosphate) £ 


(জ) দিলিকেট (Silicate) : 


বুসায়নের গোড়ার কথা 


জিঙ্ক [ জিঙ্ক ae: ZnS] 

মার্কারী [ সিনাবার è Hgs ] 

আয়রণ [ আয়রণ পাইরাইটিস £ Fes. ] 

লেড [ গ্যালেনা 729] 

ম্যাগনেসিয়াম [ ম্যাগনেসাইট $ MgCO, ] 
ক্যালসিয়াম [ মারবেল, চুনাপাথর, খড়িমাটি : 
CaCO, ] 

আয়রণ [ স্প্যাথিক আয়রণ আকরিক £ 7005 ] 
ম্যাগনেসিয়াম [কাইজেরাইট £ 18304, H,O ] 
ক্যালসিয়াম [ জিপসাম 2 CaSO,, 2820 ] 
সোডিয়াম [ চিলি সণ্টপিটার £ NaNO, ] 
পটাসিয়াম [নাইটার : KNO, ] 

ম্যাগনেসিয়াম [কার্নালাইট £ 81801, KCl, 6H,0] 
ক্যালসিয়াম [ ফুয়োরম্পার £ CaF, ] 

সোডিয়াম [ সোঙিয়াম ক্লোরাইড £ NaCl ] 
ক্যালসিয়াম [ ফদফোরাইট £ Cas(PO,)a ] 
ফুয়োর-আযাপাটাইট £8085(205)5, CaF, ] 
আয়রণ [ ভিভিয়েনাইট £ ॥e,(P0,),, SH,0] 
অ্যালুমিনিয়াম [ফেলম্পার £ KAIS O, ] 
কপার [ক্রাইসোকোলা £ CuSiOs, 28,0 ] 
ম্যাগনেসিয়াম [ মাইকা (অভ্র) : KAMg. Aly 
(91095)9] আযাসবেষটন £ CaMg,(SiO;), ] 


খনিজ বা আকরিক হইতে যে পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয় তাহাকে 


ধাতুবিদ! ( metallurgy ) 


বলে। এই ayer কতকগুলি বিশেষ বিশেষ 


প্রক্রিয়া অবলদিত হয়। নিয়ে এই বিশেষ প্রক্রিয়াগুলির সংজ্ঞাপহ নাম ও উদাহরণ 


দেওয়া হইল £__ 


(1) Galea  (Calcination):—cata  আকরিককে উহার 
গলনাঙ্কের নিয় উষ্ণতায় উত্তপ্ত করিয়া উহা হইতে উদ্বায়ী বস্তুকে (যথা জলীয় বাষ্প, 
কার্বন ভাই-অক্মাইড, আর্পেনিয়াস অক্সাইড প্রভৃতি) অপসারিত করার পদ্ধতিকে 


ধাতুদমূহ ও তাহাদের যৌগসকল ১৪৯ 


ভন্মীকরণ বলে। সময় সময় ভম্মীকরণ দ্বারা ধাতুর নিক্রযোজ্যতাঁর অক্মাইডকে 
উচ্চযোজ্যতার amuse পরিবত্তিত করা হয়। যেমন, স্প্যাথিক আয়রণ 
আকরিক ভন্মীকরণ পদ্ধতি প্রয়োগে কার্বন ডাই-অক্সাইভমুক্ত করা হয় এবং উহাতে 
যে ফেরাস অক্সাইড থাকে তাহা ফেরিক অক্সাইডে পরিণত করা হয়। ব্রাউন 
হিমাটাইট হইতে ভম্মীকরণ পদ্ধতি প্রয়োগে জল অপসারণ করা হ্য়। 
এই প্রক্রিয়ায় আকরিক সচ্ছিদ্র এবং ফাপা হ্য়। তাহাতে পরবর্তী বিজারণ 
পদ্ধতি সহজে নিষ্পন্ন হয়। 

(2) ঝলসানো বা ভর্জন ( Roasting) :_কোন আকরিককে তাহার 
গলনাক্কের fax উষ্ণতায় প্রচুর বায়ুপ্রবাহে উত্তপ্ত করিয়া জারিত করিবার 
পদ্ধতিকে ভর্জন বলে। যেমন জিঙ্ক ব্রেড (ZnS )কে Claw করিলে জিঙ্ক অক্সাইডে 
( 710) পরিণত হয়। এই প্রক্রিয়াতেও আকরিক গলানো হয় না। 


দ্রষ্টব্য :_অনেক ক্ষেত্রে ভম্মীকরণ এবং SHA একই অর্থে ব্যবহৃত হইতে দেখা যায়। 


(3) বিগ্ললন (Smelting): আকরিক হইতে pake উত্তাপ প্রয়োগ 
দ্বারা গলিত অবস্থায় ধাতুর নিদ্কাশনকে বিগলন বলে। 


(4) জোড় দেওয়] ( Welding ) :__ছুইটি ধাতুর পাতকে গলাইয়া বা উত্তপ্ত 
করিয়া ঘা মারিয়া একটি পাতে পরিণত করাকে জোড়া দেওয়া বলে। আবার 
একটু সামান্য উত্তাপে বিগলিত হয় এরূপ ধাতু বা ধাতু-সঙ্করের (alloy ) সাহায্যে 
অন্য একটি ধাতুর পাতকে জোড়া দেওয়ার পদ্ধতিকে “বাল” দেওয়া ( Soldering ) 
বলে। 


(6) বিগালক (Fux) সাহায্যে খনিজ-মল অপসারণ :-_আকরিকের 
সহিত নানাপ্রকার অপ্রয়োজনীয় দ্রব্য ও atay (impurities বা gangue ) 
মিশ্রিত থাকে তাহা পূর্বেই উল্লিখিত হইয়াছে । এই অশুদ্ধিগুলি চুলীর উচ্চ উষ্ণতায় 
আলাদাভাবে গলে না। তাই আকরিকের সঙ্গে নির্বাচিত অন্ত পদার্থ ষোগ 
করিয়া বিগলন পদ্ধতি প্রয়োগ করা হয়। তাহাতে আকরিকের অশুদ্ধিগুলি উক্ত 
নির্বাচিত অতিরিক্ত পদার্থের সহিত রাসায়নিকভাবে যুক্ত হইয়া বিগলিত যৌগিক 
পদার্থ Beata করে। এই গলিত পদার্থকে ধাতু-মল (Slag) বলে। নির্বাচিত 
অতিরিক্ত পদার্থ যাহা আকরিকে যোগ করা হয় তাহাকে বিগালক বলে। 


১৫০ রসায়নের গোড়ার কথা 


ধাতুমল-বিগীলক+আকরিকের অশুদ্ধি। 
ধাতুমল সাধারণতঃ ধাতু অপেক্ষা হালকা বলিয়া গলিত অবস্থায় গলিত ধাতুর 
উপর AAF ভাবে ক্রম! হয় এবং ধাতু ও ধাতুমল দুইটি বিভিন্ন wa RÈ sea; NBN 
সহজেই ধাতুমলের স্তরকে ধাতুর উপর হইতে বাহির করিয়া Heal যায় এবং তাহাতেই 
Rea ধাতু পাওয়া যায়। 


আাসিড-ধর্মী খনিজ-মল [ যথা, বালি, অর্থাৎ সিলিকা (Si0,)] ক্ষারকীয় বিগালক 
[ যথা, লাইম (0&0) অথবা ম্যাগনেসিয়া (MgO) ] যোগ করিয়া এবং ক্ষারকীয় খনিজ 
মল [ যথা, ফেরাস GAVE (FeO) ] অথবা লাইম (0&0) ] আযাসিড-ধর্মী বিগালক 
[ যথা, সিলিকা (9102) ] যোগ করিয়া চুলীতে Raa afaa প্রয়োগ ছ্বারা গলিত 
ধাতুমল হিসাবে অপসারিত কর! হয়। 


থাতুবিগ্তায় ব্যবহৃত দ্রব্যাদি ও pal s— 


(1) aaz মৃত্তিক। ( Fire-clay ) £চায়না-কে ( China-clay ) এবং 
বালির মিশ্রণ, যাহা প্রকৃতিতে পাওয়া যায়, তাহা প্রায় অগলিতব্য ( infusible ) 
হয় এবং pala উষ্ণতাতেও গলে না। এই মিশ্রণকে তাই অগ্নিসহ মৃত্তিকা নাম 
দেওয়া হয়। ইহা চুলীর ও JATI ( crucible ) ভিতরের আস্তরণ ( lining ) প্রস্তুত 
করিতে ব্যবহৃত হয়। 


অগ্নিগহ BZF (Fire-clay bricks ) :__অন্নিসহ মৃত্তিকার সাহায্যে ইষ্টক 
প্রস্তুত করিয়া pals কক্ষ এবং বক্ষ (hearth) avs করিতে ব্যবহৃত ZII এই 
ইষ্টকগুলি আযাসিড-ধর্মী, কারণ ইহাতে সিলিকা (SOs) থাকে । সময় সময় 
pala বক্ষ প্রস্তুতে ক্ষারকধর্মী ইষ্টক প্রয়োজন হয়। তখন লাইম (0809) এবং 
ম্যাগনেসিয়া দ্বারা ইষ্টক তৈয়ারী করির়] ব্যবহার করা হয়। এই প্রকার ইষ্টকও 
অগ্নিসহ। আবার যখন pA প্রস্তুতে আযাসিড-ধর্মী ও ক্ষারকধ্মী দুই প্রকার ইষ্টকই 
ব্যবহার করা প্রয়োজন হয় তখন ক্রোমাইট [ Chromite @ Chrome iron ore 
(FeO, 050৪) ] দ্বারা প্রস্তুত ইষ্টক আযাসিভ-ধরম] ও ক্ষারকধর্মণ ইষ্টককে পৃথক 
করিতে pala বক্ষ নির্মাণে প্রয়োগ করা হয়। এই প্রকার ইষ্টকও অগ্নিসহ। 


RA (Furnace): ধাতুবিদ্যার নানা প্রকার চুলী ব্যবহৃত হইতে দেখা যায় । 
তাহাদের একটি বিবরণ এখানে দেওয়া হইল। 


ধাতুসমূহ ও তাহাদের যৌগসকল ১৫১ 


(ক) atg বা মারুভভুল্লী ( Blast Furnace ) £_এই চুজী প্রায় 75 হইতে 
190 ফুট উচ্চ। ইহার নিম্নভাগ দিয়া প্রবল বায়ুপ্রবাহ চালনা করিয়া চুলীতে 


অবস্থিত পদার্থ উত্তপ্ত করা হয়। 
ইহাদের বাহিরটা পেটা লোহা 
(Wrought iron) ছারা awe 
এবং ভিতরটা অগ্নিসহ মৃত্তিকার 
আস্তরণ দেওয়া । ইহার উপরের 
মুখ দিয়া আকরিক, জালানী, 
বিজারক এবং বিগালক ঠিক অনুপাতে 
মিশ্রিত করিয়া ফেলা হয়। উক্ত 
মিশ্রণের চাপে paa মুখের ঢাকনা 
( Cup and cone arrangement ) 
নামিয়া যায় এবং মিশ্রণটি চুলীর 
ভিতরে API PAT মধ্যস্থল 
একটু মোটা করা থাকে। তাহাকে 
বসেস্‌ (Bosches) বলে। এই 
pala বিভিন্ন অংশের ছবিতে দেখান 
মত বিভিন্ন উষ্ণতা হয়। গলিত 
ধাতু চুলীর নীচে অবস্থিত চুলীবক্ষে 
(hearth) জমা হয়, আর 
তাহার উপর গলিত ধাতুমল সঞ্চিত 
হয়। ধাতু এবং ধাতুমল বাহির 
করিয়া লইবার বিভিন্ন ছিদ্র থাকে 


৮০০-১৫০০* 


১২০০-১৩৫০ 


চিত্র নং--21 


এবং সেগুলি অগ্নিসহ মৃত্তিকার সাহায্যে বন্ধ করা থাকে। প্রয়োজনমত মৃত্তিকা 
সরাইয়া ধাতু ও ধাতুমল বাহির করিয়া লইয়া পুনরায় কার্কালে উহাদের 
বন্ধ করিয়া দেওয়া হয়। (ইহার ব্যবহার আয়রণ নিফাশনের সময় বণিত 


হইয়াছে ) | 


আর এক প্রকারের মারুত-চুলী কপার এবং লেড নিষ্ষাশনের সময় ব্যবহৃত হয়। 
ইহার উপরের অংশে সংযুক্ত নলের ভিতর দিয়া Stel জল চালনা করিয়া উহাকে 


১৫২ বুরসায়নের গোড়ার কথা 


শীতল রাখা হয় এবং নিম্নের অংশে বায়ু চালনা করিয়া চুলীতে অবস্থিত পদার্থকে 
উত্তপ্ত করা হয়। ইহার বর্ণনা কপার ও লেড নিফাশন-পদ্ধতি বর্ণনার সহিত 
পাওয়া যাইবে | 


(a) পরাবর্ত pat ( Reverberatory Furnace ):—এই bat অগ্রিসহ 
ইষ্টক ছারা Afis এবং ইহার চারিদিক প্রাচীর দিয়া ঘেরা। Beta মধ্যস্থলে চুলী- 
বক্ষ (hearth) অবস্থিত। এই চুলীবক্ষে অন্য পদার্থের সহিত আকরিক 

রাখা হয়। চুলীবক্ষের 
sO বাহির হইব i উত্তপ্ত ger এক Aaf ভিন্ন ভাবে 
উনান ( fire-place ) 
অবস্থিত এবং তাহার 
উন্টা দিকে গ্যাস 
নির্গমনের পথ (flue ) | 
উনানে কয়লা বা অন্য 
জালানি পোড়ান হয়। 
বক্ষের দুই পাশে কিছুদূর 
ছোট প্রাচীর দিয়া ঘেরা 
থাকে। বক্ষের উপরের ছাদ অর্ধ-গোলারুতি ঢালু খিলান দ্বারা আবৃত থাকে | Bata 
হইতে VAS তপ্ত গ্যাস বা অগ্নিশিখা ঢালু ছাদ কর্তৃক প্রতিফলিত ( reflected ) 
হইয়া আসিরা চুল্লীবক্ষে অবস্থিত আকরিক ও মিশ্রিত পদার্থগুলিকে সমানভাবে 
উত্তপ্ত করে। উনানের নীচে লোহার ঝাবারা (iron-grates ) দিয়া বায়ু উনানে 
প্রবেশ করে। pala ভিতরের গ্যাস নির্গমন পথ দিয়া বাহির হইয়া atal 
চুলীবক্ষে আকরিক যোগ করিবার, উৎপন্ন ধাতু বাহির করিবার, উনানের ছাই 
ফেলিবার এবং উনানে কয়লা বা জালানি যোগ করিবার বিভিন্ন দরজা বা পথ 


থাকে। এই চুল্লীতে সোজান্থজি জালানির সংস্পর্শে আগুনের উপর আকরিক 
রাখা হয় না। 


চিত্র নং__99 


গে) FIG চুল্লী (Mufo Furnace) :_অগ্নিসহ ইষ্টক ছারা নিমিত 
চারিদিকে সম্পূর্ণ বন্ধ এই চুলীর প্রকোষ্ঠে আকরিক রাখা হয়। উত্তপ্ত জালানি 
গ্যাস এই প্রকোষ্ঠের বাহিরের চতুর্দিকে প্রবাহিত করিয়া ইহাকে উত্তপ্ত করা 


ধাতুসমূহ ও তাহাদের যৌগসকল ১৫৩ 


zal উত্তপ্ত গ্যাস চুলীর ভিতরে প্রবেশ করিতে পারে না এবং চুলীর 
অভ্যন্তরে অবস্থিত পদার্থগুলি জালানি 
শযসনিসযনপথ 

গ্যাসের সংস্পর্শে আসিতে পারে না। 
উত্তাপ দেওয়ার ফলে পদার্থগুলি 
হইতে যদি কোন গ্যাস উৎপন্ন হয় 
তবে তাহার নির্গমনের ea চুল্লীর 
উপরের দিকে একটি নির্গম-নল 
লাগান থাকে। 

ঘে) বৈদ্যুতিক চুল্লী (Electric 
Furnace ) £_দুইটি তড়িৎ দ্বারের 
সাহায্যে pat ভিতর দিয়া প্রবল 
vigas চালনা করিয়া অত্যন্ত 
উচ্চ উষ্ণতা উৎপন্ন করা হয়। এই বৈদ্যুতিক pa ছুই প্রকারের হয়ঃ আবেশ 
Bal (Induction Furnace) এবং আর্ক pal ( Are Furnace ) | এই ছুই 
প্রকারের pares ভিতরে অবস্থিত পদার্থ অনেক উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করা 
সম্ভব হয় এবং তাহাতে ধাতুর নানাপ্রকার অশুদ্ধি দূরীভূত করা 787 
হয়। এই দুই প্রকারের চুলীই ইম্পাতকে (Steel) সলফার-মুক্ত করিতে 
ব্যবহৃত হয়। 

ইন্ধন ( Fuel ) £_ যে সমস্ত পদার্থ চুলীতে তাপ উৎপাদন করিতে পোড়ান 
হয় তাহাকে ইন্ধন বলে। ইন্ধনে কার্বন, অথবা হাইডোজেন বা উভয় মৌলিক 
উপাদানই বেশী থাকে। কার্বন বা হাইড্রোজেন পুড়িবার সময় অক্সিজেনের 
সহিত ক্রিয়া করিয়া তাপ উৎপাদন করে। কাঠ, কয়লা, কাঠকয়লী ( wood 
charcoal), খনিজ তৈল (mineral oil) (যথা, কেরোসিন, পেট্রোল ), 
স্বাভাবিক গ্যাস (natural gas, কার্বন মনোক্সাইড, মিথেন, হাইড্রোজেন ও 
হিলিয়ম প্রভৃতি গ্যাসের মিশ্রণ, পেট্রোলিয়মের খনির নিকট পাওয়া যায়), কোল- 
গ্যাস (coal gas), জল-গ্যাস ( water gas) প্রভৃতি ইন্ধন হিসাবে প্রয়োজন-মত 


ব্যবহৃত হয়। 


আকরিক হইতে ধাতু নিক্কাশনের পূর্বের পরক্রিয়াসমূহ £_ পূর্বেই উল্লিখিত 
হইয়াছে যে, ধাতুর আকরিক সকল নানাবিধ অশ্তদ্ধিযুক্ত অবস্থায় প্রকৃতিতে পাওয়া 


দুইটি আবরক 


juin 


Tala 


mM 


চিত্র নং_-93 


১৫৪ বরসায়নের গোড়ার কথা 


যায়। সেইজন্য নানা প্রক্রিয়া দ্বারা তাহাদের অশুদ্ধি মুক্ত করা হয়। AA 
কয়েকটি সাধারণ প্রণালী বণিত হইল :_ 

(1) ভাঁজ (Breaking এবং Crushing ) £__খনি হইতে আকরিকগুলির 
বড় বড় চাঙ তুলিয়া আনা হয়। এই চাউগুলিকে যন্ত্র (যথা, jaw-crusher ) 
দিয়া অথবা হাতুড়ি দিয়া আঘাত করিয়া প্রয়োজনীয় ছোট আকারে আন! হয়। 

(2) পেষণ ও বিচুর্ণন (Grinding এবং Pulverising ) ₹__অনেক সময় 
আকরিককে যন্ত্র সাহায্যে (যথা, Grinding mills) গুঁড়া করিয়া বিভিন্ন মাপের 


দীনায় পরিণত করা হরর । তাহার পর বিভিন্ন চালুনি (Sieve) দিয়! চালিয়া 
পৃথক করা হয়। 


(3) গাটীকরণ (Concentration অথবা Dressing) £_এই চূর্ণীকৃত 
আকরিক বালি এবং অন্যান্ত খনিজ-মল (gangue) হইতে নিয়লিখিত উপায়ে 
পৃথক্‌ কর] হয় £ 

() ধৌভকরণ ( Washing ) £চূর্ণ আকরিককে জলপ্রবাহে ধৌত করা 
হয়। ইহাতে বালি ও অন্যান্য হালকা অশুদ্ধি জলের সঙ্গে ভাসিয়া যায়। টিনের 


আকরিকের আপেক্ষিক ঘনত্ব 6:95, তাই উহাকে এইভাবে cals করিয়া হাল্কা 
অশ্ুদ্ধি হইতে মুক্ত করা হয়। 


(ii) চুম্বক দ্বার! পৃথকীকরণ £_আকরিকে অবস্থিত কোন কোন sefa 
চুক দ্বারা আর্ট হইবার মত অবস্থায় আনা হয়। তখন চুম্বকের সাহায্যে 
তাহাকে অপসারিত করা যায়। টিনের আকরিক টিন-ষ্টোনে উলফ্র্যাম ( Wol- 
fram, ferrous tungstate, FeWO,) অশুদ্ধি হিসাবে atta) তাহারও 
আপেক্ষিক গুরুত্ব টিন-ষ্টোনের প্রায় সমান (71), তাই ধোৌঁতকরণে ইহা 
অপসারিত হয় না। টিন-ষ্টোন ধৌঁতকরণের পর ভর্জন করা হয়। তাহাতে 
ফেরাস টঙষ্টেট ফেরিক টঙষ্টেটে পরিণত হয় এবং তখন Bel চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। 
তাই তখন PPA সাহায্যে উহ্থাকে অপসারিত করা a 


(ii) ভাষন (Floatation) £--এই পদ্ধতি সলফাইড আকরিক [ যেমন, 
কপার পাইরাইটিস, (Copper Pyrites, CuFeS,), গ্যালেনা (Galena, 
PbS ), জিন্ধব্েণ্ ( Zine blende, ZnS) প্রভৃতি] বালি হইতে পৃথক্‌ করিয়া 
গাঢ় অবস্থায় আনিতে ব্যবহৃত হয়। একটি বিশিষ্ট পাত্রে চূর্ণ আকরিককে জল, 
একটু আযাসিভ এবং একটু তৈলের (যথা পাইন অথবা ইউক্যালিপটাস্‌ তৈল ) এবং 


ধাতুদমৃহ ও তাহাদের যৌগসকল ১৫৫ 


সোডিয়াম জ্যানথেটের (sodium xanthate) সহিত মিশাইয়া উক্ত মিশ্রণের 
ভিতর বায়ু-প্রবাহ চালনা করিয়া মিশ্রণটিকে মন্থন করা হয়। সসফাইড আকরিক 
তৈল দ্বার! সিক্ত হইয়া ফেনার সহিত জলের উপর ভাদিরা উঠে; বালি-ঘটিত 
অশুদ্ধিগুলি জল দ্বারা সিক্ত হইয়া নীচে ডুবিয়া যায়। ফেনাগুলি হাতার সাহায্যে 
কাটিয়া তুলিয়া আনিয়া একস্থানে জমা করা হয়। WEAN তৈল উড়িয়া 
যাওয়ার পর গাঢ় আকরিক পাওয়া যায়। এইভাবে তৈলের সাহায্যে ভাসন- 
প্রণালী (oil floatation process ) প্রয়োগ করিয়া প্রাপ্ত, অশুদ্ধি হইতে RIS, 
আকরিককে গাঢ় আকরিক ( concentrate ) বলে। 


ধাতু লিক্কাশনের প্রণীলীসমহ £_আকরিক হইতে কোন্‌ পদ্ধতি প্রয়োগ 
করিয়া ধাতু উৎপাদন করা হইবে তাহা আকরিকের ও ধাতুর প্রকৃতির উপর 
নির্ভর করে। যে সমস্ত ধাতু মুক্তভাবে ( occurs in the free state অথবা occurs 
native) প্রকৃতিতে পাওয়া যায় তাহাদিগকে শোধন ( refine ) করিলে অশুদ্ধিগুলি 
অপসারিত হয় এবং বিশুদ্ধ ধাতু পাওয়া যাঁয়। যেমন, কপার যখন মুক্ত অবস্থায় 
প্রকৃতিতে পাওয়া যায় তখন তাহা প্রায়ই বালি মিশ্রিত থাকে। তাই লাইম 
(CaO) যোগ করিয়া উহাকে Bed করিলে ক্যালসিয়াম সিলিকেট ধাতুমল 
হিসাবে গলিত অবস্থায় উৎপন্ন হয়। কপারের উপরে তাহা জমা হয় এবং গলিত 
অবস্থায় উহাকে ঢালিয়া ফেলিলেই প্রায় বিশুদ্ধ কপার পাওয়া যায়। তাহাকে 
তড়িৎ্-বিশ্লেষণী পদ্ধতিতে বিশুদ্ধ করিলেই অতি বিশুদ্ধ কপার পাওয়া যায়। কিন্ত 
যখন আকরিক ধাতুর যৌগরূপে পাওয়া যায় তখন বিভিন্ন যৌগরূপে প্রাপ্ত খনিজের 
বেলায় বিভিন্ন উপায় অবলম্বন করিয়া ধাতু নিদ্কাশন করিতে হয়। নীচে এই 
বিভিন্ন পদ্ধতিগুলি একে একে বর্ণনা করা হইল :— 

(1) যখন ধাতুর আকরিক ইহার অক্মাইভরূপে প্রকৃতিতে পাওয়া যায়, 
(অথবা সলফাইড, কার্ধনেট বা ক্ষারকীয় কার্বনেটরপে প্রকৃতিতে উহা! পাওয়া যায়, 
তখন উহাকে বায়ুর সংস্পর্শে খুব উত্তপ্ত করিয়া অক্সাইডে পরিণত করা যায় ) তখন 
অক্মাইডকে (প্রাকৃতিক বা উৎপন্ন ) কার্বনের (কাঠ কয়লা বা কোক কয়লা) সহিত 
মিশাইয়! চুলীর ভিতর উত্তপ্ত করিলে ধাতু পাওয়া যায়। উদাহরণ s আয়রণের 
(লৌহের) আকরিক অক্মাইভরূপে হিমাটাইটে (79509) পাওয়া যায় ; ইহাকে 
cate কয়লার সহিত মিশাইয়া মারুত চুলীতে খুব উত্তপ্ত করিয়া আয়রণ (লৌহ) 
পাওয়া যায়। Fe20s + 30=2Fe +300 


১৫৬ রসায়নের গোড়ার কথা 


কপারের আকরিক ম্যালাকাইট [05009, Cu(OH),] রূপে প্রকৃতিতে 
পাওয়া যায়। ইহাকে বায়ুতে উত্তপ্ত করিলে কিউশ্রিক অক্সাইড পাওয়া যায়। 
পরে উৎপন্ন অক্মাইডের সহিত কোক কয়লা মিশাইয়! চুলীতে উত্তপ্ত করিয়া কপার 
উৎপন্ন করা হয়। 08009, Cu(OH), -৪0০0+005+ 50 

CuO +C=Cu +00. 

জিষ্কের আকরিক fescae (ZnS) বায়ুতে উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করিলে 
উহা জিঙ্ক অক্সাইডে পরিণত zal পরে উৎপন্ন জিঙ্ক অক্সাইডের সহিত কোক- 
কয়ল! মিশাইয়া এক মুখবন্ধ বকষন্ত্রে রাখিয়া চুলীতে উত্তপ্ত করিলে ধাতব fas 
উৎপাদিত za | 

2259 +30, ৯9250 +280; ZnO+C=Zn+C00. 

(2) কতকগুলি সলফাইড আকরিক যেমন গ্যালেনা, (PbS), কপার গ্লান্স 
(0859) WLS আংশিকভাবে ভক্মীকরণে তাহাদের সামান্য পরিমাণ অক্সাইড 
উৎপন্ন হয় এবং এই উৎপন্ন অক্সাইড বাকী সলফাইডের সহিত বিক্রিয়া করিয়া 
ধাতু উৎপন্ন করে। এই পদ্ধতিকে স্বয়ং-বিজাবূণ ( solf-reduction ) বলে। 
এই পদ্ধতিতে কার্বন যোগ করার প্রয়োজন হয় না। 

2PbS +30, =2PbO +250, ; 279১0 + PbS =3Pb +$05. 

দ্রষ্টব্য 8 (1) মিনেবার (89) বায়ুতে উত্তপ্ত করিলেই সলফার পুড়িয়া সলফার ডাই-অক্সাইডে 
পরিণত হয় এবং ধাতব মার্কারী বাষ্পাকারে উৎপন্ন হয়। উৎপন্ন বাষ্পকে শীতল করিলেই ধাতব 

মার্কারী তরলরূপে পাওয়া যায়, সূলফার ডাই-অক্সাইড গ্যাস Beal aa | 

(3) যদি আকরিক সলফেট হয় তবে প্রথমে সলফেটকে কার্ধন দ্বার! চুলীতে 
উত্তপ্ত করিয়া বিজারিত করা হয়। তাহাতে ধাতুর সলফাইড উৎপন্ন হয়। পরে 
সলফাইডকে বায়ুর সংস্পর্শে খুব উত্তপ্ত করিয়া অক্সাইডে পরিণত করা হয়। 

water কোক কয়লার সহিত মিশাইয়া চুল্লীতে উত্তপ্ত করিয়া ধাতু উৎপাদন 


করা হয়। উদাহরণ, আযাংগ্েসাইট ( Anglesite ) হইতে লেড উৎপাদন নিয়লিখিত 
প্রণালীতে হয় £ 


PbSO, + 40 PbS +400 3 2PbS +30, = 92১0 +280, 
PbO + C= Pb + CO. 


(4) ভড়িৎ বিশ্লেষণ পদ্ধতি &—( Electrolytic Method): এই পদ্ধতি 


SANA করিয়া ক্ষার ধাতুর (Alkali metals) এবং মৃৎক্ষার ধাতুর (Alkaline 


Eo re LA 


ধাতুসমূহ ও তাহাদের যৌগসকল ১৫৭ 


earth metals) গলিত (fused) ক্লোরাইড ও হাইডুঝ্সাইভকে বিশ্লিষ্ট করিলে 
ক্যাখোডে (যে তড়িত্ঘর দিয়া তড়িং-বিশ্লেষ্য গলিত দ্রব্য হইতে তড়িৎপ্রবাহ 
বাহির হইয়া যায়) ধাতু মুক্ত হয়। উদাহরণ: গলিত সোডিয়াম ক্লোরাইডকে 
তড়িত-প্রবাঁহ দ্বারা বিশ্লিষ্ট করিলে ক্যাথোডে ধাতব সোডিয়াম ও আনোডে ক্লোরিণ 
উৎপন্ন হয়। 


2NaCl=Na* + C17 
CI -e=0 
Na*+e=Na (FMS) 01+01- টি (আ্যানোডে ) 
দ্রব্য ? আ্যালুমিনিয়াম অক্সাইড হইতে কার্বন-বিজীরণ পদ্ধতি প্রয়োগে আযালুমিনিয়াম 
পাওয়া যায় না। তাই বিশুদ্ধ আযালুমিনিয়াম অন্সাইডকে [RAS (41,05, 2850) হইতে বেয়ার 
পদ্ধতি প্রয়োগে উৎপন্ন ] গলিত ক্রায়োলাইটে (AlF,, 3NaF) দ্রবীভূত করিয়া তড়িৎ্-বিশ্লেষণ 
পদ্ধতিতে ধাতব আ্যালুমিনিয়াম উৎপন্ন কর! হয়। 


(5) অন্য ধাতুর দ্বারা প্রতিস্থাপন পদ্ধতি £__সিলভার এবং গোল্ডের 
আকরিক প্ররুতিতে বনুপ্রকার অশুদ্ধির সহিত মিশ্রিত অবস্থায় থাকে। কিন্তু এই 
সিলভার ও গোল্ডঘটিত আকরিককে অতি পাতলা সোডিয়াম বা পটাসিয়াম 
সায়ানাইডের ( NaCN অথবা KON ) দ্রবণের সহিত বাযুপ্রবাহ দ্বারা মিশ্রিত করিলে 
atèa বা পটাসিয়াম আরছেণ্টো সায়ানাইডের [ NaAg(CN), অথবা 
KAg(GN). ] এবং সোডিয়াম বা পটাপিয়াম অরোপায়ানাইডের [ NaAu(CN)>, 
অথবা KAu(CN),] দ্রবণ উৎপন্ন হয়। এই দ্রবণে জিঙ্ক যোগ করিলে যথাক্রমে 
সিলভার অথবা গোল্ড অধঃক্ষিপ্ত হয়। এই অধঃক্ষেপ সংগ্রহ করিয়া সোহাগার 
(borax, Na2B,07, 10H,0) «এর নীচে রাখিয়া গলাইয়া দিলভার বা! 
গোন্ডের তাল তৈয়ারী করা হ্য়। 


4Ag +8Na0N + 2H.O + Os =4NaAg(CN). + 4Na0H 
QNaAg(CN), + Zn =2Ag + NaoZn(CN), 

4Au +8KON + 2H,O + Oa = 4KAu(CN) + 4KOH 
9K Au(ON), + Zn = Ks Zn(CN), +2Au. 


এই প্রসঙ্গে ক্রোমিয়াম অক্সাইড (0505 ) এবং ম্যাক্সীনিজ-অক্সাইডের থাম্নিট 
প্রণালীতে (Thermit Process) ধাতব ক্রোমিয়াম ও ধাতব ম্যাঙ্ানিজ 
উৎপাদন প্রণালী উল্লেখ করিতে হয়। ক্রোমিয়াম অক্সাইড (01205) ও ম্যাঙ্গানিজ 


১৫৮ রসায়নের caters কথা 


অক্মাইডের (Mn,O, যাহা MnO, হইতে উত্তাপ প্রয়োগে পাওয়া যায় 
অথবা প্রক্লতিতেও সময় সময় পাওয়া যায়) সহিত আ্যালুমিনিয়াম ধাতুর 
গুঁড়া মিশাইয়া মিশ্রণকে একটি ক্যানেন্তারা টিনে রক্ষিত ফুয়োরস্পারের ( CaP. ) 
ভিতর গর্ভ করিয়া রাখিয়া তাহার উপর সামান্য বেরিয়াম পার-অক্মাইভ রাখিয়া 
তাহাতে ম্যাগনেসিয়াম ধাতুর ফিতা ডুবাইয়া রাখা হয়। তাহার পর ম্যাগনেসিয়ামের 
ফিতার আগুন ধরাইয়! দিলে যে উত্তাপ উদ্ভৃত হয় তাহাতে ধাতব ক্রোমিয়াম এবং 
ধাতব ম্যার্দানিজ গলিত অবস্থার উৎপয় হয়। 
0৮05 + 2Al=20r+ Al,Og 
3Mn,0,+8Al=9Mn+4Al,0, 


আবার সোডিয়াম অথবা পটাসিয়াম ধাতুর সহিত ম্যাগনেসিয়াম ক্লোরাইভকে Bes 
করিলে ধাতব ম্যাগনেসিয়াম উৎপন্ন হয় । [18015 +2Na=Mg+2NaCl | 


তড়িৎ-বিশ্লেষণ-পদ্ধতি প্রয়োগ করিয়া আযালুমিনিরামের পণ্য উৎপাদন সংঘটিত 
করার পূর্বে বিশুদ্ধ আযালুমিনিয়াম অক্মাইডকে কার্বনের সহিত মিশাইয়া ক্লোরিণের 
বাম্পের ভিতর উত্তপ্ত করিয়া আযালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করা হইত। উৎপন্ন 
আ্যালুমিনিয়াম ক্লোরাইডের সহিত সোডিয়াম ক্লোরাইড মিশাইয়া সোডিয়াম ক্লোরাইড 
ও আ্যালুমিনিয়াম ক্লোরাইডের যুগ্ম যৌগ উৎপাদন করা হইত। এই সোডিয়াম 
আযালুমিনিয়াম ক্লোরাইডের সহিত ধাতব সোডিয়াম মিশাইয়1 উত্তপ্ত করিয়া ধাতব 
ত্যালুমিনিয়াম উৎপন্ন করা হইত। সেই কারণে তথন আযালুমিনিয়ামের দাম অনেক 
বেশী ছিল। Alls, NaCl +3Na 4801 + Al. 


ধাতুর শোধন (Refining of 1196515) 8_-উপরে লিখিত উপায়গুলির যে 
কোন একটি প্রয়োগ করিয়া ধাতু পাওয়! যায় বটে, কিন্তু তাহা বিশুদ্ধ ধাতু 
নহে। নানাপ্রকার অশুদ্ধি তাহাতে দেখিতে পাওয়া যায়। নিয়লিখিত উপায়গুলি 
প্রয়োগ করিয়া ধাতুনিফাশন পদ্ধতি দ্বারা উৎপন্ন ধাতুকে শোধন করা হয় £_ 


(ক) গলিত ধাতুর ভিতর দিয়া বাযুপ্রবাহ চালনা করিরা অশ্তদ্ধগ্ুলিকে জাঁরিত 
করা হয় এবং জারিত অশুদ্ধিগুলি গলিত ধাতুর উপরে ভাসিয়া উঠে। তখন 
উপর হইতে হাতার সাহায্যে জারিত অশ্ুদ্বিগুলি সরাইয়া ফেলিলেই বিশুদ্ধ 
ধাতু পাওয়া যায়। যেমন, CAF নরম করার জন্য ( Softening ) PATS গলাইয়া 
Tate উত্তপ্ত করিলে উহার অশুদ্ধিগুলি জারিত হইয়া অক্মাইভরূপে (সামান্ত 


ধাতুসমূহ ও তাহাদের যৌগনকল ১৫৯ 


৮১০-এর সহিত মিশ্রিত অবস্থায়) উপরে গানের ( Scum ) মত ভাসিয়া উঠে এবং 
হাতার সাহায্যে তাহাদের অপসারিত করা হয়। 

(খ) সহজে বিগলিত হয় এমন ধাতৃকে সামান্য উত্তাপ প্রয়োগে গলাইয়া 
তাহার সহিত মিশ্রিত উচ্চ উষ্ণতায় বিগলিত হইবার মত অশুদ্ধি হইতে পৃথক্‌ করা 
হয় (Liquation)! যেমন face আকরিক হইতে কার্ধন-বিজারণ পদ্ধতিতে 
প্রাপ্ত হওয়ার পর একটি ক্রমঃনিয়াভিমুখী pata তলে রাখিয়া উত্তপ্ত করিলে 989° 
সে্টিগ্রেড-উঞ্ণতায় একমাত্র টিন গলিয়া নীচে চলিয়া আসে, অশুদ্ধিগুলি কঠিন অবস্থায় 
উপরে থাকিয়া যায়। 

(গ) তড়িত্-বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগে অতি বিশুদ্ধ ধাতু পাওয়া যায়। যেমন 
Rat হইতে উৎপন্ন ফোস্কাযুক্ত কপার (blister copper ) অনেক প্রকার অশুদ্বিযুক্ত 
অবস্থায় থাকে। এই কপারকে হাতুড়ী দিয়া পিটাইয়া মোটাপাতে রূপান্তরিত 
করিয়া একটি সলফিউরিক আযাসিডযুক্ত কপার সলফেটের দ্রবণে ডুবাইয়া আীনোভরূপে 
ব্যবহার করা হয়। অতি বিশুদ্ধ কপারের সরু পাতকে উক্ত দ্রবণে ডুবাইয়া 
ক্যাখোডরূপে ব্যবহার করা হয়। তড়িং-প্রবাহ চালনা করিলে আযানোডে কপার 
দ্রবীভূত হয় এবং ক্যাথোডে অভিবিশুদ্ধ কপার জমা হয়। 


ü) ধাতুর সাধারণ ধর্ম ক) ভৌত ধর্মীবলী £_(১) প্রত্যেক 
ধাতুরই একটি নিজস্ব দ্যুতি দেখা যায়। যেমন, কপার লাল ছ্যুতিসম্পন্ন, সিলভার 
সাদা ছ্যুতিসম্পন্ন (২) সাধারণ উষ্ণতায় মার্কারী ব্যতীত সমস্ত ধাতু কঠিন অবস্থায় 
থাকে। সাধারণতঃ ধাতুর গলনাঙ্ক এবং স্ষুটনাঙ্ক উচ্চ হয়। ধাতুগুলির বাম্পীয় 
অবস্থায় অণু সাধারণতঃ এক-পরমাণুক (monatomic) | (৩) ধাতুগুলি তাপ ও 
তড়িৎ-পরিবাহী ; সিলভার ও তাহার পরই কপার অতি ভাল তড়িংপরিবাহী। 
(৪) ইহারা ঘাতসহনশীল (malleable) এবং প্রসার্ধমান (ductile)! গোল্ড 
সর্বাপেক্ষা ঘাতপহনশীল এবং প্রসার্ধমান ; ইহাকে পিটাইয়া 0:00009 মিলিমিটার 
মোটা পাতে পরিবতিত করা যায়। ইহা হইতে গোল্ড লেসে ব্যবহৃত গোল্ডের সুতা 
0'00000 মিলিমিটার মোটা ( অর্থাৎ অতি সুক্ষ সুতা) প্রস্তুত করা যায়। (৫) ধাতুর 
ধনত্ব সাধারণতঃ উচ্চ হয়। কেবল ক্ষার ধাতু, ম্যাগনেসিয়াম এবং আযালুমিনিয়ামের 
ঘনত্ব কম। 


(a) তড়িও-রাসায়নিক শ্রেণী ( Electro-Chemical Series ) s— 
কোন একটি ধাতুকে তাহার কোন লবণের জলীয় দ্রবণের সংস্পর্শে রাখিলে 


১৬০ রপায়নের গোড়ার কথা 


দুইটি বিপরীত বিক্রিয়ার সম্ভাবনা দেখা দেয় । যেমন, ধাতব farza একটি দণ্ডকে 
জিঙ্ক সলফেটের দ্রবণের ভিতর আংশিক ডুবাইয়া রাখিলে একদিকে জিঙ্ক ধাতুর 
পরমাণুগুলি ভ্রবণে আয়ন (£৮+*) রূপে চলিয়া যাইতে চেষ্টা করে। আবার 
ভ্রবণে যে faza আয়ন ( ZnSO,=Zn't+80,--) আছে তাহা ইলেকট্রন 
গ্রহণ করিয়া ধাতব farsa পরমাণুতে পরিণত হইয়া farsa দণ্ডের উপর জমা 
হইতে চেষ্টা করে । Zn==Zn**4 2e. 


এইক্ষেত্রে দেখ! যার যে, জিস্কের পরমাণুর আয়নে রূপান্তরিত হইবার ক্ষমতা 
faces আয়নের ধাতব জিক্কের পরমাণুতে রূপান্তরিত হইবার ক্ষমতা অপেক্ষা বেশী | 
তাই farsa দণ্ড হইতে জিঙ্ক আয়নরূপে দ্রবণে চলিয়া ata! সেই কারণে 
এইখানে farza দণ্ডের উপর ধনাত্মক বিদ্যুৎশক্তি (positive charge ) বৃদ্ধি 
প্রাপ্ত হইবে। আবার কপারের পাতকে কপার সলফেটের দ্রবণে আংশিক 
gars রাখিলে দ্রবণে বর্তমান কপার আয়ন ( CuSO =u +80,7 ) 
কপারের পাতের উপর জমা হইবে। ইহাতে কপারের পাতে ANIS fage 
শক্তি (negative chargo) বৃদ্ধি প্রাপ্ত হইবে। এখন প্রত্যেকটি ধাতুকে যদি 
তাহার নিজ নিজ আয়ন-ঘটিত তুগ্যদ্রবণে (equivalent solutions) আংশিক 
ডুবাইয়া রাখা হয় তাহা হইলে বিভিন্ন ধাতুর আয়নে পরিণত হওয়ার ক্ষমতার 
একট| তুলনা করা যাইতে পারে। তুল্যদ্রবণ বলিতে দ্রবণের এক লিটারে ধাতুর 
এক গ্রাম-আয়ন দ্রবীভূত অবস্থায় রাখা হয়। 


এইভাবে ধাতুগুলির উপর যে তড়িং-বিভবের (electric potential ) 
সৃষ্টি হয় তাহার পরিমাণ অনুমারে ধাতুগুলিকে সাজানো হয়। এইভাবে AY 


গুলিকে সাজাইলে তাহাদের রাঁপায়নিক ধর্মের একটি তুলনামূলক পরিমাপ 
পাওয়া যায়। 


নীচে এই তড়িং-রাসায়নিক শ্রেণীতে ধাতৃগুলি সাজাইয়া দেখান হইল :_ 


পটাপিয়াম (K) এই পাচটি ধাতু বিশেষ সক্তিয়। ইহাদিগকে 
ক্যালপিয়াম (Ca) প্রকৃতিতে কখনই মৌলাবস্থায় পাওয়া যায় 
সোডিয়াম (Na) না। এই ধাতুগুলিকে পাইতে হইলে 
ম্যাগনেসিয়াম (Mg) তড়িৎ-বিশ্লেষণশ পদ্ধতি প্রয়োগ করিয়া 


আ্যালুমিনিয়াম (41) | নিষ্কাশন কাৰ্য সম্পন্ন করিতে হয়। 


ধাতুপমূহ ও তাহাদের যৌগসকল SS 


জিঙ্ক (Zn) এই চারিটি ধাতুর ক্রিয়াশীলতা অপেক্ষাকৃত 
আয়রণ ( Fe ) কম। প্রক্কতিতে ইহাদের অক্সাইড বা 
টিন (৪5) সলফাইড সাধারণতঃ পাওয়া যায়। লেড, 
লেড (Pb) আয়রণ ও জিঙ্ক কার্বনেটরূপেও পাওয়া ATA I 
z হাইড্রোজেন (H) 

কপার (Cu) এই ধাতু চারিটির বিক্রিয়াশীলতা আরও 
মার্কারী (He) অনেক কম। কখন কখন প্রকৃতিতে 
সিলভার (Ag) ইহাদিগকে মৌলাবস্থায় (native) পাওয়া 
গোল্ড (Au) যায়। 


* এই তড়িং-রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের অবস্থান দেখান হইয়াছে। 
ধাতুগুলির ভিতর ইহাকে বসানোর কারণ এই যে, ইহা ধাতুগুলির মত ধনাত্মক 
তড়িং-শক্তিযুক্ত আয়ন উৎপন্ন করে। আর এই তড়িং-রাসায়নিক শ্রেণীতে হাই- 
ড্রোজেনকে এ স্থানে বসাইয়া ইহাও বুঝান হয় যে, ইহার উপরে যে সমস্ত ধাতু 
অবস্থিত তাহারা হাইড্যাসিড হইতে হাইড্রোজেন প্রতিস্থাপিত করিতে পারে; 
কিন্তু ইহার নীচে অবস্থিত ধাতুগুলি হাইড্র্যাসিড হইতে হাইড্রোজেন প্রতিস্থাপিত 
করিতে পারে না। 

আবার এই ভড়িং-রাসায়নিক শ্রেণীর তালিকার উল্লিখিত উপরের ধাতু নীচের 
ধাতুকে তাহার লবণের দ্রবণ হইতে প্রতিস্থাপিত করিতে পারে । যেমন কপার 
সলফেটের দ্রবণের ভিতর gala আয়রণের তৈয়ারী ফলা ডুবাইলে আয়রণের 
উপর কিছুক্ষণের ভিতরেই কপারের আস্তরণ ACY | 

Fo + CuSO, = FeSO. + Cu. 

আবার, সিলভার নাইট্রেটের দ্রবণের ভিতর এক টুকরা জিঙ্ক ডুবাইয়া রাখিলে 


তাহার উপর সিলভারের আস্তরণ ACG | 
Zn + 2AgNOs = Zn(NOs)2 + 2৯৪ 


সেইরূপ সামান্য আযাপিডযুক্ত মাফিউরিক ক্লোরাইডের দ্রবগের ভিতর কপারের 
ছিবড়া (copper turnings) যোগ করিলে কপারের উপর মার্কারীর আস্তরণ 
পরে এবং লাল কপার সাদা হইয়া যায়। কপারের ছিবড়া তুলিয়া! আনিয়া হাত 
দিয়া ঘষিলে উহা চকৃচকে সাদা হইয়া যায়। Cu+HygClo=CuCls + Hg, অতএব 
দেখা যাইতেছে যে, শ্রেণীর উপরের দিকে অবস্থিত ধাতু দারা শ্রেণীর নিচের দিকে 
অবস্থিত ধাতুকে প্রতিস্থাপিত করা যায়। 

১১-(তয়) 


১৬২ রসায়নের গোড়ার কথা 


ভড়িও-রাসাঁরনিক শ্রেণী ও ধাতুর রাসায়নিক ধর্ম £_এই শ্রেণীতে 
ধাতুর অবস্থান অস্থসারে তাহার রাসায়নিক ধর্মের তারতম্য হয়; যে ধাতুর স্থান 
এই তালিকায় যত উচ্চে সেই ধাতু রাপায়নিক বিক্রিয়ায় যোগ দিতে তত বেশী 
ক্ষমতাশালী | নিয়ে বায়ু, জল এবং আযাসিডের বিক্রিয়া, নাইট্রিক আযাসিডের ক্রিয়া, 
ape সোডা ও কষ্টিক পটাসের সহিত বিক্রিয়া এবং ক্লোরিণের সহিত বিক্রিয়া দেখাইয়া 
বিভিন্ন ধাতুর বিক্রিয়াশীলতা বুঝান হইল | 

(ক) বায়ুর ক্রিয়া! £__দাধারণ উষ্ণতায় শুদ্ধ বায়ু ধাতুর সহিত কোনপ্রকার 
বিক্রিয়ায় যোগদান করে না। সাধারণ বায়ু (০:19 air, যাহাতে জলীয় WA 
এবং কার্বন ডাই-অক্সাইভ থাকে) K, Ca, Na, Zn এবং P-এর উপর ক্রিয়া করিয়া 
প্রথমে তাহাদের অক্সাইড এবং হাইডু্সাইড, পরে কার্বনেট ও ক্ষারকীয় কার্বনেট গঠন 
করে। Ag বেলায় সহবের WLS যে হাইড্রোজেন সলফাইড থাকে তাহার 
সহিত বিক্রিয়ার ফলে সিলভার সলফাইড উৎপন্ন হয়। 

488 49759 + 05 = 95855+- 2H 5০ 


বাযুতে উত্তপ্ত করিলে তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরের দিকে অবস্থিত ধাতু (K, Ca, 
Na, Mg) জ্বলিয়া অক্সাইড গঠন করে, উহার নীচে অবস্থিত ধাতু (Sn, Ph, 
Cu, Hg) না জলিয়া অল্মাইভ গঠন করে। Ag এবং AU-এর কোন বিক্রিয়া হয় 
all আবার Ca, Mg, Al এই তিনটি ধাতুকে বায়ুর সংস্পর্শে উত্তপ্ত করিলে 
ইহাদের অল্মাইভ ছাড়া নাইট্রাইডও উৎপন্ন হয়। 
3Ca+N.=CagNe; 801£+ ৪৯ 16৪] 
QAl+Ny =2AIN. 

(a) জলের ক্রিয়। £-_-তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে 
অবস্থিত ধাতুগুলির, মধ্যে Sn এবং Ph ছাড়া অন্য সকল ধাতুই জলের সহিত 
বিক্রিয়ায় যোগ দেয় এবং জলের হাইড্রোজেন অপসারিত করে। পটাপিয়াম, 
ক্যালসিয়াম এবং সোডিয়াম সাধারণ উষ্ণতায় জলের সহিত তীব্রভাবে এবং 
তাপ উৎপাদন সহকারে বিক্রিয়া করিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। 
পটাপিয়ামের সহিত জলের বিক্রিয়ার এত তাপ উদ্ভূত হয় যে, উৎপন্ন 
হাইড্রোজেনে আগুন ধরিয়া যায় এবং ফিকে বেগুণী রংএর শিখার সহিত 


হাইড্রোজেন জলিতে থাকে । এই ধাতু তিনটির জলের সহিত বিক্রিয়ায় দ্রবণে 
তীব্র ক্ষার উৎপন্ন হয়। 


ধাতুসমূহ ও তাহাদের যৌগসকল ১৬৩ 


9K +9H,0=2KOH+H.; Ca+2H.0=Ca(OH).+Hs 

2Na + 2820 = 2NaOH + He. 

তড়িৎ রাসায়নিক শ্রেণীর মধ্যস্থলে অবস্থিত ম্যাগনেসিয়াম এবং আযালুমিনিয়াম 
ফুটন্ত জলকে বিশ্লিষ্ট করে। 

Mg +9H,0=Mg(OH). + Hs ; 2A1+6H20= 9Al(OH), +3He. 

ম্যাগনেপিয়ামের বেলার লোহিততগ্ত ম্যাগনেপিয়ামের উপর দিয়া ষ্টীম চালনা 
করিলে বিক্রিয়াটি wewa নিষ্পন্ন হয়ঃ Mg+H,O=Ms0+H, l 
আযালুমিনিয়ামের গুপ্ড়াকে জল দিয়া ফুটাইলে উপরে লিখিত বিক্রিয়ায় 
হাইডোজেন উৎপন্ন হয়। আবার আযালুমিনিয়াম আামালগাম (amalgam, 
আযালুমিনিয়াম এবং মার্কারীর সংকর ধাতু) এবং জিঙ্ক-কপার দ্বিধাতু ( Zinc- 
Copper Couple ) জলকে সহজেই বিশ্লিষ্ট করে। ম্যাগনেপিয়ামের মত আয়রণও 
লোহিত তথ্য অবস্থায় Dace বিশ্লিষ্ট করে। 3Fe + 4Hs0 = FesO, + 4ও 

টিন, CAB, কপার, মার্কারী, সিলভার এবং গোল্ড জলের উপর কোন অবস্থাতেই 
বিক্রিয়া করে না। ৮ 

m astar জ্যাসিডের সহিত বিক্রিয়া! (HCl এবং পাতলা 550) 
পাতলা HCL অথবা পাতলা HS0, তড়িৎ-রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের 
উপরে অবস্থিত caw ভিন্ন সমস্ত ধাতুর সহিত সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করিয়া 
হাইড্রোজেন উৎপন্ন করে। গাঢ় HOL উত্তপ্ত অবস্থায় ধীরে ধীরে লেড এবং 
কপারের গুঁড়াকে দ্রবীভূত করে এবং হাইড্রোজেন উৎপন্ন করে। মার্কারী, 
সিলভার এবং গোল্ডের অজারক আাসিডের সহিত কোন বিক্রিয়া হয় না। 

(ঘ) mas আাসিডের (যথা, নাইট্রিক TIRE এবং উত্তপ্ত ও গাঢ় 
সলফিউরিক wie) সহিত বিক্রিয়া! £ উত্তপ্ত এবং গাঢ় দলফিউরিক 
আযাসিভ সমস্ত ধাতুর সহিতই বিক্রিয়া করিয়া থাকে এবং ধাতব সলফেট, 
জল এবং সলফার ভাই-অক্মাইড উৎপন্ন করে। ধাতুর সহিত নাইট্রিক আযাসিডের 
বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন না হইয়া উহা জারিত হইয়া জল দেয় এবং 
নাইট্রিক আাপিডের বিজারণ হইতে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, অথবা 
নাইট্রোজেন, আযামোনিয়া প্রভৃতি উৎপন্ন হয়। একমাত্র উল্লিখিত ধাতুগুলির 
ভিতর ম্যাগনেসিয়াম পাতলা নাইট্রিক আাদিডের সহিত বিক্রিয়া করিয়া 
হাইড্রোজেন দেয়। Mg+28NOs=Mg(NOs)s + Hs. গোল্ডের নাইট্রিং 
আযাসিডের সহিত কোন অবস্থাতেই কোন বিক্রিয়া ঘটে all ধাতুসমুহের সহিত 


১৬9 রসায়নের গোড়ার কথা 


নাইট্রিক আযাসিডের বিক্রিয়া বিশদভাবে দশম শ্রেণীর জন্য লিখিত “রসায়নের গোড়ার 
কথা” ২য় ভাগ ৫২ পৃঃ হইতে ৫৬ পৃষ্ঠার আলোচিত হইয়াছে | 

(ড) তীব্র ক্ষীরের সহিত বিক্রিয়া £_যে সমস্ত ধাতুর অক্সাইড উভধর্মী 
(amphoteric), যথা, জিঙ্ক, আযালুমিনিয়াম এবং টিন, তাহাদিগকে তীব্র ক্ষারের 
( যথা, NaOH অথবা KOH) সহিত উত্তপ্ত করিলে উহার! দ্রবীভূত হয় এবং উক্ত 
ধাতুঘটিত লবণ ও হাইড্রোজেন উৎপন্ন করে | 

Zn +2NaOH =Na, ZnO, (সোডিয়াম জিঙ্কেট ) +H, 

241+ 2NaOH + 2H.0=2NadlO, ( সোডিয়াম আযালুমিনেট )+ 3H. 

Sn + 2KOH=K,Sn0, (পটাসিয়াম ষ্ট্যানাইট ) +H, 

(5) ক্লোরিণের সহিত বিক্রির] £__ক্লোরিণের সহিত সাধারণ উষ্ণতায়, Ca, 
Na, Mg প্রভৃতি ধাতু জলনের সহিত অধব। উত্তাপ প্রয়োগে সমস্ত ধাতুই বিক্রিয়া 
যোগদান করিয়া থাকে এবং ধাতুগুলির অনার ( anhydrous ) ক্লোরাইড উৎপন্ন = | 

817 8015 - 91015 ; 2Fe + 3019 = 97501 ; 
Cu +Cla »- 05019 7 2Au+30l,=2AuCls. 

(iv) সংকর ধাতু (Alloys )£__বিভিন্ন ধাতু এককভাবে ব্যবহার করা হয় 
বটে, কিন্তু একাধিক ধাতুর সমসত্ব (homogenous) মিশ্রণের ব্যবহার বহুল 
পরিমাণে দেখ! যায়, কারণ মিশ্রিত ধাতু একক ধাতু অপেক্ষা অনেক সময় বিশিষ্ট 
গুণসম্পন্ন হর | দুই বা ততোধিক ধাতু গলিত অবস্থায় মিশ্রিত করিয়া শীতল করিলে 
সমদত্ব কঠিন পদার্থে পরিণত হয়। এই কঠিন পদার্থ দুইটি বা ততোধিক ধাতুর 
মিশ্রণ ( mixture ) অথবা যৌগ হইতে পারে এবং ইহাকেই সংকর ধাতু বলা হয়। 

সংকর ধাতুর ব্যবহার অনেকদিন হইতেই প্রচলিত আছে। কামা ( Bell 
metal) কপার ও farza সংমিশ্রণে প্রস্তুত হয় এবং এই সংকর ধাতু অনেক 
প্রাচীনকাল হইতেই নিত্যব্যবহার্য বাসন AS ব্যবহৃত হইয়া আসিতেছে, 
কারণ ইহাতে তামার ক্ষয়িফুভাব বহুলাংশে কমিয়া যায় এবং তাই NIIT 
ইহাতে রাখিলে তামার সংস্পর্শে সময় সময় তামা দ্রবীভূত হওয়া জনিত বিষক্রিয়া 
মোটেই হয় ali ধাতুর কাঠিগ্ত (hardness) বৃদ্ধি করার জন্য fea তাপ 
ও বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কমাইবার ay, বায়ুর ক্রিয়া অথবা অন্য প্রকারের রাসায়নিক 
ক্রিয়াশীলতা প্রতিরোধ করিবার জন্য এবং ভাল ছাচ ( Castings ) ঢালাই করার জন্য 
সংকর-ধাতু প্রস্তুত করা হয়। 


AQUA প্রস্তুত প্রণালী £_() দুইটি ধাতু নিদিষ্ট পরিমাণে একত্রে 


ধাতুদমুহ ও তাহাদের যৌগসকল ১৬৫ 


গল ইয়া, অথবা (3) ছুই বা ততোধিক ধাতু পৃথক পৃথক পাত্রে গলাইয়া গলিত 
ধাতুগুলি পরিমাণমত মিশাইয়া, অথব। (ii) দুইটি ধাতুর লবণের মিশ্রিত 
দ্রবণ হইতে তড়িৎ-বিশ্লেষণ ছারা এক সঙ্গে ক্যাথোডে ছুইটি ধাতু সঞ্চিত করিয়া 
সংকর ধাতু প্রস্তুত করা হয়। (iv) সময় সময় দুইটি বিভিন্ন ধাতুর চূর্ণ লইয়া একত্র 
পিটাইয়া সংকর-ধাতু তৈয়ারী করা হয়। 

বর্তমানে নানাবিধ ইস্পীত-সংকর ( Alloy steels) প্রস্তুত করিতে ইস্পাত 
উৎপাদনের সময় STS উৎপাদনের দ্রব্যের সহিত ম্যাঙ্গানিজ, নিকেল, ক্রোমিয়াম, 
ভ্যানেভিয়াম, টংষ্টেন প্রভৃতি ধাতুর আয়ঃণ সংকর ( Ferro-alloy ) যোগ করা হয়। 
বিশেষ বিশেষ ইস্পাত সংকর বিশেষ বিশেষ কার্ষে ব্যবহৃত হয়। যেমন ক্রোমিয়াম 
ঘটিত ইস্পাত হইল কলম্বহীন ইস্পাত (Stainless steel); ইহাকে জলীয় 
বাষ্পযুক্ত বায়ুতে ফেলিয়া রাখিলে মরিচা ধরে না। ভ্যানেডিয়াম এবং টংষ্টেনযুক্ত 
ইন্পাত pla প্রস্তুতের যন্ত্রে এবং যেখানে সাধারণ ইস্পাত ক্ষয়প্রাপ্ত হয় সেই সমস্ত 


যন্ত্র AMSG ব্যবহৃত হয়। 


কয়েকটি বিশিষ্ট ধাতুনংকর £_ 
সংকরের নাম উপাদান ও তাহাদের ব্যবহার 
অনুপাত 
পিতল কাসা ar, 0 60-80; Zn 20-40, পাত, নল এবং বাসন 
(Brass) ABS 
ব্রোঞ্জ (Bronze) Cu 75-90 Sn 10-25 মুদ্রা এবং মৃতি প্রস্তুতে 
জার্মান সিলভার Cu 25-50, Zn 25-35, অলঙ্কার, বাসন, প্লেট 


Ni 10-35 নির্মাণে 
বিমানের অংশ প্রস্ততে 


zial যন্ত্র নির্মাণে 


(German Silver) 
ভূর্রআযালুমিন (Dur- 8195 ; Cu 4, Mg 0°5 Mn 0°5 


alumin) 

ম্যাগনালিয়াম Al 98, Mg 2 

(Magnalium) 

সাধারণ ঝাল ১৭9০৪ ফুটা ধাতব পাত্রে বাল 
(Soft Solders) দেওয়ার জন্য 

অক্ষর তৈয়ারীর ধাতু Pb 55, Sb 30, Sn 15 ছাপিবার অক্ষর প্রস্তুতে 


ংকর (Type metal) এবং ছাপ নির্মাণে 


১৬৬ রসায়নের গোড়ার কথা 


সংকরের নাম উপাদান ও তাহাদের ব্যবহার 
অনুপাত 
কলঙ্কহীন ইস্পাত Fe 88, Cr 12 বিভিন্ন যন্ত্রপাতি নির্মাণে 
(Stainless Steel) ডাক্তারীতে শল্যবিদ্যার 
প্রয়োগে ব্যবহৃত ছুরী 
ইত্যাদি প্রস্ততে 
নিকেল ইল (Nickel Fe 95-96, Ni4—5 রেলের পাটি নির্মাণে এবং 
Steel) ঢাল তৈয়ারী করিতে 
টংষ্টেন DA (Tungsten Fe 80 W Ib যন্ত্রের অংশবিশেষ 
Steel) Cr 4 8) নির্মাণে 


দ্রষ্টব্য ? ধাতু-সংকর প্রস্তুতে যখন মার্কারী ব্যবহৃত হয়, waa যে সংকর উৎপন্ন 
হয় তাহাকে আামীলগীম A পারদ সংকর (amalgam) ITAI রূপার 
আযামালগাম দাতের ভিতর ফাক বন্ধ করিতে, টিন আযামালগাম আয়ন! প্রস্তুতে 
কাচের একদিকে লাগাইতে এবং সোডিয়াম ও আযালুমিনিযাম আযালগ।ম রাসায়নিক 
প্রক্রিয়ায় বিজারকরূপে (reducing agent) ব্যবহৃত হয় | 


Questions 


1. State in a tabular from, as many differences as you can both in physical 
and in chemical properties of a metal and a non-metal. 


১। ধারাবাহিকভাবে সাজাইয়া যতদুর পার ধাতু ও অধাতুর ভোঁত ও রাসায়নিক ধর্মে পার্থক্য 
লিখিয়৷ দেখাও | 


2. (a) Classify the naturally-occurring compounds of metals, 


(6) Explain the following terms as used in metallurgy ;—ore, calcination, 
Toasting, flux, slag. 


২। (ক) ধাতুর প্রাকৃতিক যোগগুলির শ্রেণীবিভাগ crate | 

(ধ) ধাতুনিষ্কাশনে ব্যবহৃত aaas কথাগুলির ব্যাখ্যা লিখ £__আকরিক, Sead, অর্জন 
বিগালক এবং ধাতুমল। 

3. Describe, without entering into details, various methods for the isolation 


of metals from their naturally-occurring compounds, (Illustrate your answer 
with one example in each case. 


৩। বিশদভাবে আলোচন! না করিয়া সংক্ষেপে, প্রাকৃতিক ধাতব যোঁগ হইতে ধাতুনিফাশনের 
পদ্ধতিগুলি বর্ণনা কর। প্রত্যেক ক্ষেত্রে একটি করিয়া উদাহরণ দিয় বুঝ ইয়া দাও | 


নি মা সেচ 


ধাতুসমূহ ও তাহাদের যৌগসকল ১৬৭ 


4. What do you know about the Electro-Chemical Series ? Discuss the action 
of air and water on metals on the basis of their position in the Electro-Chemicat 
Series. 

81 তড়িৎ রাসায়নিক শ্রেণী সম্বন্ধে কি জান ? ধাতুগুলির তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অবস্থান 
হইতে তাহাদের উপর বায়ুর এবং জলের বিক্রিয়া সম্বন্ধে আলোচনা কর। 

5, What are alloys ? How are they obtained ? Name some of the alloys with 
their composition and state their uses. 

What is an amalgam ? 

el সংকর-ধাতু কাহাকে বলে? কি উপায়ে তাহাদের প্রস্তুত করা যায়? কয়েকটি সংকর- 
ধাতুর তাহাদের গঠন সহ উল্লেখ কর এবং তাহাদের ব্যবহার সম্পর্কে যাহ! জান লিখ | 

আামালগাঁম কাহাকে বলে? 

6. Tabulate five of the essential differences between metals and non-metals. 

Tin has some characteristics of a non-metal, while graphite has some of 
those of a metal; why then is tin classified as a metal and graphite as a non- 
metal ? [W.B.H.S. Science, 1962] 

৬। ধাতু ও অধাতুর ভিতর পাঁচটি বৈষম্যের কথ! উল্লেখ FA | 
টনের অধাতুর মত কয়েকটি ধর্ম আছে এবং গ্রাফাইটের কয়েকটি ধাতুর মত ধর্ম দেখা যায় 
কেন PATS তাহা! সত্বেও ধাতু বল! হয় এবং গ্রাফাইটকে অধাতু বলা হয়? 
7. Describe, giving equations, where possible, the reactions of metals as 
well as of their compounds to show the difference between metals and non-metals.. 
[W.B.H.S. Science, 1963] 
৭। যেখানে ASA সমীকরণ সহকারে সেই সকল BTA ধাতু এবং ধাতব ফৌগসমূহের বিত্রিয়! 


দেখাইয়া! ধাতু ও অধাতুর ভিতর পার্থক্য বৰ্ণনা কর। 


সপ্ততিহস্প este 
কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ 


(ক) সোডিয়াম 

সংকেত Na, পারমাণবিক ওজন 93, যোজ্যতা 11 

আপেক্ষিক গুরুত্ব 09৭, গলনাঙ্ক 99 সেটিগ্রেড, GERTE ৪৪3০ fTAN | 

ক্ষার ধাতুদয়, পটাসিয়াম এবং সোডিয়াম, 1807 খৃষ্টাব্দে গলিত eRe পটাস এবং 
গলিত eee সোডার তড়িং-বিশ্লেষণ ছারা স্তার AH ডেভি (Sir Humphry 
Davy ) নিফাধিত করেন। গেলুসাক এবং থেনার্ড ( Thenard ) 1808 খৃষ্টাব্দে গলিত 
কষ্টিক সোডাকে লোহিততপ্ত আয়রনের সহিত বিক্রিয়া করাইয়া! সোডিয়াম ধাতু উৎপন্ন 
করেন এবং এই বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস বাহির হওয়ায় তাঁহার! সিদ্ধান্ত করেন যে 
কণ্টিক সোডা সোডিয়ামের হাইডুক্সাইভ | 

অত্যধিক বিক্রিয়াশীল বলিয়া সোডিয়াম কখনও প্রকৃতিতে মৌলাবস্থায় পাওয়া! যায় 
না। ইহার যে সকল যৌগ প্রকৃতিতে পাওয়া যায় তাহাদের মধ্যে নিয়লিখিত 

) কয়েকটির নাম বিশেষভাবে উল্লেখ করা যায় £__ 

() সোডিয়াম ক্লোরাইড, খাছ্য-লবণ বা নুন NaCl! সমুদ্রের জলে ( শতকরা! 
৪6 ভাগ), লবণ gR এবং লবণের খনিতে ইহা প্রচুর পরিমাণে পাওয়া যায়। 
রাজপুতানায় সম্বর FH (Lake Sambar) এবং পাঞ্জাবে খনি হইতে সৈন্ধব লবণ 
পাওয়া যায়। 

(2) সোডিয়াম নাইট্রেট (চিলি সোরা ; Chile salt petre )—NaNO, | ইহা 
দক্ষিণ আমেরিকার চিলি এবং পেরুর নমুদ্র-উপকূলের বৃষ্টিবিহীন স্থানগুলিতে 
পাওয়া যায়। 

(i) সোডিয়াম কার্বনেট-_50091 মাটি ও বালির সহিত মিশ্রিত অবস্থায় 
ইহা পাওয়া যায়। ভারতে সজিকাক্ষার বা সাজিমাটি বলিয়া ইহা পরিচিত, মিশরে 
ইহাকে tal ( trona ) বলে। 

(iv) সোডিয়াম পাইরোবোরেট [বোরাক্স (borax) অথবা পোহাগা JO 
50505 ; 10750 | তিব্বতের শুদ্ধ গুদে, হিমালয়ের পার্বত্য অঞ্চলে, সিংহলে 
এবং ক্যালিফোনিয়ায় (যুক্তরাষ্ট্রে) ইহা পাওয়া যায়। 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ১৬৯ 


(৮) আযালবাইট (albite) সোডিয়াম ফেল্স্পার (felspar) NaAlSisOs | ইহা 
কতকগুলি পাহাড়ে খনিজ পদার্থরূপে দেখিতে পাওয়া যায়। 

সোডিয়াম প্রস্তুতি বর্তমানে গলিত কষ্টিক সোডার তড়িৎ বিশ্লেষণ দ্বারা 
( কাষ্টনার পদ্ধতি :—Castner Process ) এবং গলিত সাধারণ লবণের তড়িৎ- 
বিশ্লেষণ দ্বারা (ডাউনস্-পদ্ধতি__০সম Process ) ধাতব সোডিয়াম উৎপাদন 
করা হয়। পূর্বে একমাত্র কাষ্টনার পদ্ধতিই সর্বত্র প্রয়োগ কর! হইত বর্তমানে ডাউনস্‌ 
af আমেরিকা ও জার্সানীতে অনুস্থত হইতেছে। 

(1) কাষ্টনার পদ্ধতি_-এই পদ্ধতিতে ডেভির সোডিয়াম নিফাশন পদ্ধতিরই 
প্রয়োগ করা হইয়া থাকে, কিন্তু সোডিয়ামের পণ্য উৎপাদন এই পদ্ধতি দ্বারাই হইয়া 
থাকে বলিয়া বৃহদীয়তন পাত্রাদি ইহাতে ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে গলিত কষ্টিক 
মৌডার তড়িৎ-বিশ্লেষণ সম্পাদন কর! হয়। গলিত ape সোডা বিদ্যুৎ-পরিবাহী 
কারণ উহাতে Nat আয়ন এবং (OH) আয়ন থাকে। গলিত কষ্টিক সোডার 
ভিতর দিয়া তড়িতপ্রবাহ চালনা করিলে সোডিয়াম আয়ন (Nat) ক্যাথোডে 
মুক্ত হয় এবং gaa আয়ন [(08)"] wiae মুক্ত হয়। কিন্ত 
(08)" আয়ন দুঃস্থিত বলিয়া উহ! মুক্ত হওয়া মাত্র জলে এবং অক্সিজেনে পরিণত 
হয়। আযানোডে উৎপন্ন জল বিদ্যুৎপ্রবাহ ছার! বিশ্লিষ্ট হইয়া যায় এবং ক্যাথোডে 
হাইড্রোজেন এবং আযানোডে অক্সিজেন পাওয়া যায়। ক্যাথোডে উৎপন্ন সোডিয়াম 
হাইডৌজেনের ভিতর থাকার জন্য জারিত হইয়া যায় না। 


NaOH=Na* + OHT 
(গলিত) 
(07)--০-(97) 
ক্যাথোডে £ Nat+e=Na; আনোডে 
4(OH)=2H.0+Os 
H,O=H*+OH™ (বিশেষতঃ কষ্টিক সোডার উপস্থিতিতে জল বিদ্যুৎ 
পরিবাহী হয়।) 


Ht+e=H 


(OH) - e=(0H) 
ক্যাথোডে £ 


আযানোডে f 


H +H=H, 40H) = 2H 0 + Og. 


কষ্টিক সভার জলীয় দ্রবণও বিছ্যুৎপরিবাহী, কারণ সেই দ্রবণেও Nat আয়ন 
এবং (OB) আয়ন থাকে। কিন্ত ate সোডার জলীয় দ্রবণের তড়িং-বিশ্লেষণ 


১৭০ বুসায়্নের গোড়ার কথা 


দ্বার! সোডিয়াম ধাতু পাওয়া যায় না। তাহার কারণ ক্যাথোডে উৎপন্ন সোডিয়াম 
জলের সহিত সঙ্গে সঙ্গে বিক্রিয়া করিয়া see সোভায় পরিণত হয় এবং তথায় 
হাইড্রোজেন গ্যাস বাহির হয়। তাই see সোডার জলীয় দ্রবণের তড়িৎ-বিশ্লেষণে 
ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং আযানোডে অক্সিজেন গ্যাস পাওয়া যায়। 
NaOH=Na* +(OH)- 
(জলীয় দ্রবণ) 
Na*+e=Na 
ক্যাথোডে 
2Na + 2H 0 =2Na0H +H, 
(OH) -e =0H 
40H =2H,0+0.. 
পদ্ধতি £_একটি লৌহের পাত্র ইষ্টকনিমিত আধারে ( brick-work ) বসাইয়া 
লওয়াতয়। এই লৌহের পাত্রে কিক সোড| রাখিয়| ইহার নীচে লাগান 
গোলাকার সাজান দীপমালা সাহায্যে গলাইয়া লওয়া হয়। গলিত কিক সোডার 
উষ্ণতা 325° হইতে 880° ftare রাখা হয়। কারণ, উষ্ণতা! ইহা অপেক্ষা বেশী 
হইলে ক্যাথোডে উৎপন্ন সোডিয়াম ধাতুটি eRe সোডায় দ্রবীভূত হইয়া যায় এবং 
সেই দ্রবণ হইতে সোডিয়াম পৃথক করা দুঃসাধ্য হয়। লৌহনিমিত পাত্রের নীচের 
অংশটি একটি বড় ফাদের নলের আকারে afsl এই নলের ভিতর দিয়া একটি 
affe ক্যাথোড প্রবেশ করান থাকে এবং ক্যাোডটির পাত্রের প্রায় মধ্যস্থল 
পর্যন্ত পৌছায়। ষালনিমিত ক্যাথোডটর উপরের অংশ অপেক্ষাকৃত প্রশস্ত হয়। 
লৌহপাত্রের নীচের নলের মত অংশ শীতল অবস্থায় থাকায় কষ্টিক সোডা কঠিন 
অবস্থায় থাকে এবং তাহার ভিতর ক্যাথোডটি বসান থাকায় Sel স্থিঃভাবে wert 
মান থাকার কোন অস্থবিধা হয় না। ক্যাথোডের উপরের অংশ বেষ্টন করিয়া 
তড়িৎ-বিশ্লেষণী পাত্রের উপর হইতে ঝুলান একটি নিকেলের cote আযানেড-রূপে 
ব্যবহৃত হয়। এই অ্যানোড পাত্রের অন্যান্য অংশ হইতে অস্তরিত (insulated ) 
অবস্থার থাকে। ক্যাথোডের অব্যবহিত উপরে একটি নীচের দিকে খোঁলা গোলাকার 
লৌহনিযিত খাঁচা (iron cage) উপরে ঢাকনাযুক্তভাবে বিশিষ্টর্ূপে অন্তরিত 
অবস্থায় পাত্রের উপরের অংশ হইতে gata থাকে। একটি নিকেলের তারজালি 
লৌহের খাচার নীচে হইতে ঝুলাইয়া তাহার সাহায্যে অযানোডকে ক্যাথোড হইতে 


আনোডে 


সিউল উন 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌথ ১৭১ 


পৃথক করা হয়। সম্পূর্ণ ক্যাথোডটি এবং আানোডেরও অধিকাংশ গলিত কষ্টিক 
সোডায় ডোবান থাকে। অতঃপর Sens ও ক্যাথোড যথারীতি ব্যাটারীর 
ধনাত্মক তড়িৎদ্বার ও খণাত্মক তডিত্ঘারের সহিত সংযুক্ত করিয়া বিদ্যুৎপ্রবাহ 
চালনা করা হয়। ইহার ফলে গলিত কষ্টিক সোডা বিয়োজিত হইয়া সোডিয়াম 
ক্যাথোডে মুক্ত হয় এবং গলিত Fee সোডা অপেক্ষা উহা হান্ধা বলিয়া উপরে 
ভাসিয়া উঠে ও লৌহের খাঁচার ভিতর ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেনের সহিত জমা 


S 


ANNUM 


চিত্র নং_-94 


হয়। হাইড্রোজেন গ্যাসের ভিতর থাকে বলিয়া সোডিয়াম ধাতু জারিত হয় না। 
যখন খাঁচার ভিতর হাইড্রোজেনের পরিমাণ বেশী হয় তখন উহার বেশী অংশ ঢাকনা 
ঠেলিয়! বাহির হইয়া যায়। আযানোডে অক্সিজেন উৎপন্ন হয় এবং অক্সিজেন বাহির 
হইবার পথ দিয় ইহা বাহির হইয়া যায়। যথেষ্ট পরিমাণে সোডিয়াম খাচীয় জমা 
হইলে, ঝাঝরা হাতার সাহায্যে উহাকে তুলিয়া আনিয়া কেরোসিন তৈলের ভিতর 
রাখা হয়। 

(9) ডাঁউনজ্‌ পদ্ধতি £_এই পদ্ধতিতে গলিত সোডিয়াম ক্লৌরা ইডকে তড়িৎ- 
বিশ্লিষ্ট করিয়া সোডিয়াম উৎপন্ন করা হয়। কাষ্টনীর পদ্ধতিতে সহজেই সোডিয়াম 


১৭২ বুসায়নের গোড়ার কথা 


পাওয়া যায় এবং বেশী উষ্ণতার প্রয়োজন হয় না; 396° সেটিগ্রেড হইতে 330° 
সেটিগ্রেড উষ্ণতায় কষ্টিক সোডাকে রাখিয়া তড়িৎ বিশ্লেষণ নিষ্পন্ন করা হয়। 
see সোডার গলনাঙ্ক 318° সেটিগ্রেড, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 
815° সেট্িগ্রেড। সুতরাং সোডিয়াম ক্লোরাইডকে গলিত অবস্থায় আনা বেশ 
কষ্টসাধ্য এবং ব্যয়সাধ্যও বটে। কিন্তু কষ্টিক সোড৷ প্রকৃতিতে পাওয়া যায় না, 
উহার উৎপাদন ব্যরসাধ্য । অন্যদিকে সোডিয়াম ক্লোরাইড প্রচুর পরিমাণে 
প্রকৃতিতে পাওয়া যায়। তাই সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ-বিশ্লেষণ দ্বারা 
‘সোডিয়াম উৎপাদনের চেষ্টা অনেক দিন হইতেই হইয়া আসিতেছে। কিন্তু (1) 
সোডিয়াম ক্লোরাইডের গলনাক্ষের উষ্ণতায় গলিত সোডিয়াম ক্লোরাইড, তড়িৎ- 
বিশ্লেষণে উৎপন্ন সোডিয়াম ও ক্লৌবিণ__ইহারা, সকলেই পাত্রের ও ক্যাথোডের 
উপাদানের সহিত বিক্রিয়া করিয়া উহাদের ক্ষয় করিয়া ফেলে। (2) উৎপন্ন 
সোডিঘামের অধিকাংশই গলিত সোডিয়াম ক্লোরাইডে কলয়েড অবস্থায় দ্রাবিত 
হইয়া যায়; তাই এই সোডিয়াম উদ্ধার করা gatai (8) সোডিয়ামের ক্ফুটনাস্ক 
883° সেন্টিগ্রেড। এইজন্য 815° সেন্টিগ্রেডে (সোডিয়াম ক্লোরাইডকে গলিত অবস্থায় 
রাখিতে এই উষ্ণতার উহাকে রাখিতে হয়) অনেকটা সোডিয়ামই বাষ্পাকারে 
উড়িয়া যায়। এই সমস্ত কারণে সোডিয়াম ক্লোরাইড হইতে সোডিয়াম উৎপাদন- 
প্রচেষ্টা অনেকদিন পর্যন্ত সার্থক হইতে পারে নাই। 


এই শতাব্দীর প্রথমে ডাউনস্‌ সোডিয়াম ক্লোরাইড হইতে সোডিয়াম উৎপাদন 


করার একটি বিশেষ প্রণালী উদ্ভাবিত করেন এবং এই পদ্ধতি আমেরিকা ও জার্গানীতে 
প্রচলিত হয়। 


পদ্ধতি £--এই পদ্ধতিতে সোডিয়াম ক্লোরাইডের সহিত wale ক্যালসিয়াম 
ক্লোরাইড মিশ্রিত করিয়া সোডিয়াম ক্লোরাইভের গলনাঙ্ক 818° সেটিগ্রেড হইতে 
600° সেটিগ্রেডে নামাইয়া আনা হয়। এই মিশ্রণটিকে একটি অগ্নিসহ ইষ্টকের 
আশ্লরণ-দেওয়া লৌহপাত্রে লওয়া হয় এবং প্রথমে উত্তাপ প্রয়োগ করিয়া উহাকে 
“লাইয়া AS হয়। পরে বিছ্যুত্্রবাহের সাহায্যেই উহাকে গলিত অবস্থায় 
রাখা হয়। লৌহপাত্রের নীচে দিয়া একটি প্রশস্ত কার্ধনদণ্ড আনোড হিসাবে 
ভিতরে প্রবেশ করান থাকে । আানোডকে বেষ্টন করিয়া একটি গোলাকার 
ANS ক্যাথোড হিসাবে পাত্রের ভিতর লাগান থাকে। সমগ্র ক্যাঘোডের 
উপর অংশটুকুতে একটি ঢাকনা লাগান থাকে এবং ঢাকনার সহিত একটি সাইফন- 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ১৭৩, 


(Syphon) নল জুডিয়া একটি কেরোসিন-পূর্ণ পাত্রের সহিত সংযুক্ত করা হয়। 
কার্বন আানোডের ঠিক উপরে পোগিলেন অথবা অগ্নিসহ মৃত্তিকানিমিত একটি 
বড গদুজ্জাকৃতি ঢাকনা ছবিতে দেখান-মত লাগান হয়। ইহার ভিতর তড়িৎ- 


| চিত্র নং__গ5 
বিশ্লেষণে Bera ক্লোরিণ সঞ্চিত হয় এবং গম্বুজের উপর লাগান একটি নল দিয়া বাহির 
| 


হইয়া যায়। ক্যাথোড ও আানোডের মধ্যে একটি সরু তারজালি রাখিয়া ক্যাথোডে 
| উৎপন্ন সোডিয়ামকে সহজে আযানোডের দিকে আসিতে দেওয়া হয় না। আযানোড 
এবং ক্যাথোডকে যথারীতি একটি ব্যাটারীর ধনাত্মক এবং খণাত্মক মেরুর সহিত 
সংযুক্ত করিয়া গলিত সোডিয়াম ক্লোরাইড এবং sé ক্যালসিয়াম ক্লোরাইডের 
| মিশ্রণের ভিতর দিয়া তড়িৎপ্রবাহ চালনা করা হয়। বিছ্যুৎ্-চাপ ( voltage ) উপযুক্ত 
৷ পরিমাণে প্রয়োগ করিলে এবং সোডিয়াম ক্লোরাইড বেশী পরিমাণে ব্যবহার করার 


৷ জন্য সোডিয়াম ক্লোরাইড তড়িৎবিশ্লষ্ট হয়। 


NaCl=Na* +017 
(গলিত) 
cl--e=Cl 
ক্যাথোডে, Nat +o=Na; আযানোডে 
Cl +01- 015, 


১৭৪ - বনারনের গোড়ার কথা 


গলিত সোডিয়াম ধাতু ক্যাথোডের উপরের ঢাকনার নীচে জমা হয় এবং যথেষ্ট 
পরিমাণে সোডিয়াম জমা হইলে সংযুক্ত সাইফন-নলের সাহায্যে উহা বাহিরের 
কেরোসিন-পূর্ণ পাত্রে চলিয়া যায়। আ্যানোডে উৎপন্ন ক্লোরিণ পোপিলেনের 
ঢাকনার ভিতর Ra উঠিয়। fata নলের সাহায্যে বাহির হইয়া যায়। 


সোৌডিয়ামের ধর্ম £ ভৌত ধর্ম £_সোডিয়াম রৌপ্যের মত সাদা ধাতু। 
ইহার ধাতব উজ্জল্য আছে; ইহা! অত্যন্ত নরম এবং ইহাকে ছুরিদ্বারাই কাটা 
যায় ও আছ্ছুলের চাপে যে-কোন গঠনে asa যায়। ইহার তাপ ও বিদ্যুৎ পরি- 
বাহিতা যথেষ্ট পরিমাণ আছে। ইহার আপেক্ষিক গুরুত্ব 0'97 অর্থাৎ ইহা জলের 
অপেক্ষা হালকা ও জলের উপরে ভাসে । ইহার গলনাস্ক 979০ ATAT এবং 
"BAIE 883° ATAT | 


রাসারনিক ধর্ম £_0) ataa feral £__সম্পূর্ণদূপে শুদ্ধ বায়ুর বা অক্সিজেনের 
সহিত সোডিয়াম কোন fafaa যোগদান করে না। আদ্র বায়ুর সংস্পর্শে | 
সোডিয়ামের উপরের স্তরে মনোক্সাইডের (Na,O) আল্তরণ পড়ে; সেইজন্যই | 
ছুরিদ্বারা কাটামাত্র সোডিয়াম ধাতুর রূপার মত উজ্জল্য দেখা যায়, কিন্তু পরক্ষণেই 
উজ্জল ভাব আর দেখা যায় না। এই মনোক্সাইড পরে বায়ুর জলীয় বাপ্পের সহিত | 
বিক্রিয়া করিয়া কষ্টিক সোডায় (NaOH) রূপান্তরিত হয়। এই কষ্টিক সোডা | 
বায়ুর কার্বন ডাই-অক্সইভ শোষণ করিয়া সোডিয়াম কার্বনেটে পরিণত হয়। 
eas ধাতব সোডিরামকে কেরোসিন তৈলে ডুবাইয়া রাখা হয়। । 
4Na+0O,=2Na,0 ; NaO +H,O=2Na0E ১ NaOH + COs | 
=Na,CO,+H,0. ইহাকে বায়ুতে বা অক্সিজেনে জালাইলে ইহা উজ্জল 
সোনালি হলুদবর্ণের শিখার সহিত জলিয়া, মনোন্মাইড ও পার-অক্মাইড উৎপাদন | 
PAI 4Nat+O,=2Na.0; 2Na + 0০. ০5০৪, 


(i) জলের ক্রিয়া ইহা সাধারণ উষ্ণতায় জলের সহিত রাসায়নিক: 
বিক্রিয়ার যোগদান করে। এই বিক্রিয়ার হাইড্রোজেন গ্যাস বাহির হইয়া আসে. 
এবং দ্রবণে কষ্টিক সোডা উৎপন্ন হয়। জলের উপর সোডিয়ামের একটি টুকরা 
ফেলিয়া! দিলে উহ। জলের উপর ছুটাছুটি করিয়া বেড়ায় এবং হাইড্রোজেন গ্যাস 
DAS হইতে থাকে | 2Na+2H,0=2Na0H + He. 


(ii) হালোজেনের ক্রিয়া ঃ__ সোডিয়াম ধাতু হালোজেনের সংস্পর্শে: 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যোগ ১৭৫ 


" আসিলে জলিয়া উঠে এবং ইহা উজ্জ্বল acta শিখার সহিত জ্বলিয়া সোডিয়াম 
হালাইড উৎপন্ন FTI! 2Na+ Cle =2NaCl 3 2Na +I, =2Nal. 

সোডিয়াম এবং কঠিন আয়োডিন একত্র সংস্পর্শে আনিলেই এই বিক্রিয়া 
সংঘটিত হয়। 

(iy) জলন্ত সোডিয়াম ধাতুকে কার্বন ডাই-অকন্সাইড গ্যাসের ভিতর নামাইয়া 
দিলে ইহা কাৰ্বন ডাই- bs বিয়োজিত Fal তাহার ফলে কার্বন উৎপন্ন 
হয় এবং সোডিয়াম কার্বনেট গঠিত হয়। 4Na + 8005 = 250০৯ +0, 

(৮) যখন ee হাইড্রোজেনের ভিতর ধাতব সোডিয়ামকে 365° সেন্টিগ্রেডে 
উত্তপ্ত করা হয় তখন ইহা হাইড্রোজেনের সহিত যুক্ত হৃইয়। সোডিয়াম হাইড়াইড 
উৎপন্ন করে| 9N +H, =2NaH. 

উৎপন্ন সোডিয়াম হাইডাইড জলের সংস্পর্শে আসিলেই বিয়োজিত হয় এবং 
তাহার ফলে আবার হাইড্রোজেন উৎপন্ন হয়। NaH +H,0= NaOH +H. 

(vi) 300°-400° সেন্টিগ্রেড উষ্ণতায় ধাতব সোডিয়ামকে Bea করিয়া 
তাহার উপর দিয়া ss আযমোনিয়া গ্যাস চালনা করিলে সোডামাইড 
(Sodamide ) কঠিন অবস্থায় উৎপন্ন হয় এবং হাইড্রোজেন গ্যাস বাহির হইয়া 
আসে। 9N&+2NHs, =2NaNH, + Hs. 

সোডামাইড জলের সংস্পর্শে আসিলেই পুনরায় আযামোনিয়া গ্যাস দেয় এবং 
কষ্টিক সোডা গঠন FT| ~NaNH, +H,0=NaOH+NH,. 


(vii) ইহা তীব্র বিজারক। আ্যালুমিনিয়াম ক্লোরাইডের সহিত ধাতব 
সোডিয়াম উত্তপ্ত কৰিলে ধাতব আযালুমিনিয়াম পাওয়া যায়। 
3Na + AlCls =3NaCl + Al. 
(viii) সোডিয়াম আযাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপিত করিয়া লবণ উৎপন্ন করে। 
2Na + 2HCl=2NaCl + He. 


ee a ব্যবহার $__সোডিয়াম পার-অন্সাইড, সোডিয়াম সায়ানাইড, 
সোডামাইভ ইত্যাদির পণ্য-উৎপাদনে ; ম্যাগনেসিয়াম, আযালুমিনিয়াম, বোরন, 
সিলিকন প্রভৃতি মৌলের fasta; বিজারকরূপে (বিশেষতঃ ইহার 
আযামালগাম ) ১ এবং পরীক্ষাগারে জৈব পদার্থে বিদ্যমান মৌলগুলি নিরূপণ করিতে 
সোডিয়াম ধাতু ব্যবহৃত হয়। উচ্চ উষ্ণতা পরিমাপক থার্সোমিটারে সোডিয়াম 


FTAA গোড়ার কথা 
৭৬ 


AT নকল খু ব্যবহৃত হত ১ কার ইহ WHEE স্কুটমংক্কে উর্ধে 
WAS পা ARS নং হই অবস্থাত যমক 


ভিত ais 
সোডিয়াম সলফেট (5590,, 101.0, গ্রবারের লবণ) 


প্স্তত-প্রণালী £_পাতলা সলফিউরিক আযাসিড একটি বীকারে লইয়া তাহাতে 
সোডিয়াম কার্বনেটের গুঁড়া একটু একটু করিয়া যোগ কর! হয় ঃ যতক্ষণ পর্যন্ত 
বুদবুদন সহকারে গ্যাস CAS হয় ততক্ষণ সোডিয়াম কার্বনেটের গুঁড়া যোগ করা 
হইয়া থাকে। ইহাতে gard সোডিয়াম সলফেট উৎপন্ন হয়। 

8509০ +Ha80,=Nas80,+H,0+(0,, 

দ্রবণকে ছাকিয়া বাষ্পীভূত করিয়া জল তাড়াইয়া ঘনীভূত করা! হয়। 
ভ্রবণকে 82° সেটিগ্রেডের নীচে Shey করি 
zyl 


ঘনীভূত 
ল ৪2304, 10750 কেলাসিত 


এই লবণ কেলাস-জলাবহীন অবস্থায় (Na,So 
আযাসিডের পণ্য উৎপাদনের সময় উপজাত দ্রব্য 
রসায়নের গোড়ার কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা ২২৬-২২৭- 

| সেইখানে পোডিয়াম ক্লোরাইডের সহিত গাঢ় সলফিউরিক 
দুই ধাপে সংবৃত চুলীর দুই স্থানে উত্তপ্ত করিয়া সো 


* WT) হাইডোক্লোরিক 
হিসাবে পাওয়া qty | এই বিষয় 


(i) ম01+590,- Na HSO, + HCI ( 950° সেটটি 


গড-উষ্ণতায় ) 
(ii) NaHSO,+Nagj= 


Na.80, + HO! ( 500° সেটিখ্েড ও 
STA উষ্ণতায় ), 


হয়। ইহা সণ্টকেক 


এই লবণ-পিষ্টককে একটি, 


চুলী হইতে কঠিন সোডিয়াম সলফেট বাহির করিয়া আনা 
(saltcake ) বা লবণ-পিষ্টুক নামে অভিহিত হয়। 


(Ca(OH). ] যোগ করিয়া প্রশমিত করা হয়। 
দেটিগ্রেড উষ্ণতার নীচে ঠাণ্ডা করিলে কেলাস জল 


লবণ (504, 100) কেলাসিত হয়। 3g সেটিখ্রেড উষ্ণতার অপেক্ষা বেশী 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ১৭৭ 


উষ্ণতায় ata দিলে কেলীসিভ সোডিয়াম সলফেটের কেলাস জল উড়িয়! যায় এবং 
CASAS CTS FESS উপ হহু । 
CRT পন্ধীতিতে মোবা কাঁধনেটেন্। SENTING স্লাকেট 
ব্যবহৃত হয়। 
সোডিয়াম কার্বনেট (5500৯) :__সমুত্রে যে সমস্ত আগাছা জন্মায়, সেই 
সকল সংগ্রহ করিয়া পোড়াইলে যে SY উৎপন্ন হয় তাহাতে সোডিয়াম কার্বনেট 
থাকে। বর্তমান পণ্য-উৎপাদন প্রণালীগুলি প্রচলিত হইবার পূর্বে সোভয়াম কার্নেট 
এইভাবেই তৈয়ারী কর! হইত। বর্তমানে সোডিয়াম কার্বনেট তিনটি বিভিন্ন 
পদ্ধতিপ্রয়োগে উৎপাদন করা হয়। যথা__ 


(i) ats পদ্ধতি ( Leblanc Process ) | 
G) সল্ভে বা আযামোনিয়া সোভাপদ্ধতি (Solvay or Ammonia Soda 


Process ) ; 

(iii) তড়িৎ-বিশ্লেষণী পদ্ধতি ( Electrolytic Process ) 

এই তিনটি পদ্ধতির ভিতর লেব্রাঙ্ক পদ্ধতির প্রচলন ক্রমশঃ কমিয়া আসিতেছে। 
একমাত্র উহার প্রয়োগে উৎপন্ন উপজাতগুলির চাহিদা আছে বলিয়া কৌন কোন স্থলে 
এই পদ্ধতি অনুসারে সোডিয়াম কার্ধনেট উৎপাদন করা হয়। সল্ভে পদ্ধতিই 
বর্তমানে বিশেষভাবে প্রচলিত আছে। আর যেখানে স্থলভে বিদ্যুৎশক্তি উৎপাদন 
করা যায় সেইখানে তড়িং-বিশ্লেষণী পদ্ধতি প্রয়োগে হার গ্রিভস্-বার্ড প্রণালী 
( Hargreaves-Bird Process)  অঙ্গসারে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করা 
হয়। 

এই সকল পঙ্ছতিতেই সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করিয়া সোডিয়াম কার্বনেট 
উৎপাদন করা হয়। 

লেরাঙ্ক পদ্ধতি (Leblanc Process ) এ_এই পদ্ধতির উদ্ভাবক নিকোলাস 
cate | খাদ্যলবণ হইতে সোডা প্রস্তুতের উপায় আবিঘ্কাররককে ফরাসী সম্রাট 
নেপোলিয়ান কর্তৃক একলক্ষ ফ্রাঙ্ক (Franc) পুরস্কার প্রদত্ত হইবে এই ঘোষণায় 
Bas হইয়া 1787 Jra এই পদ্ধতি উদ্ভাবন করেন। কিন্তু এই ঘোষিত 
পুরস্কার তিনি পান নাই এবং এই RIÉ ভগনহৃদয়ে আত্মহত্যা বরেন। 

১২(তয়) 


১৭৮ রসায়নের গোড়ার কথা 


এই পদ্ধতিতে প্রথমতঃ খাস্যলবণকে গাঢ় সলফিউরিক আযাসিডের সহিত ATS 
paks উত্তপ্ত করিয়া সোডিয়াম সলফেটে পরিণত করা হয়। সেই সোডিয়াম 
সলফেটের সহিত কোক এবং চুণীপাথর (0509০) মিশ্রিত করিয়া একটি ঘূর্ণায়মান 
RAIS প্রায় 1000° frav উষ্ণতায় উত্তপ্ত করা হয়। এইভাবে প্রথমে সোডিয়াম 
সলফেট কোকৃদ্ধারা বিজারিত হইয়া সোডিয়াম সলফাইডে পরিণত হয় এবং পরে 
সোডিয়াম সলফাইড ও চুণাপাথর বিক্রিয়া করিয়া সোডিয়াম কার্বনেট উৎপয় করে। 


2NaCl + H450, = 8550 + 2H0] 

NaSO, +40 = NaS +400 

NaS + CaCO, = NaCO, + CaS. 

বিক্রিয়৷ শেষে চুল্লী হইতে গলিত অবস্থায় সমস্ত পদার্থ বাহির করিয়া আনা হয়। 

এই পদার্থে সোডিয়াম কার্বনেটের সহিত ক্যালসিয়াম সলফাইড, ক্যালসিয়াম অক্সাইড, 
অপরিবতিত ক্যালসিয়াম TAD, কোক প্রভৃতি মিশ্রিত থাকে | সেইজন্য উক্ত 
মিশ্রিত পদার্থের বর্ণ কালে হয় এবং সেই কারণে উহাকে সাধারণতঃ কৃষ্ণভম্ম 
(Black ash) বলা হয়। এই FHT ASP 48 হইতে 45 ভাগ সোডিয়াম 
কাবনেট থাকে। এই gpeg চর্ণ করিয়া পর পর সাজান ট্যাঙ্কে জলের ভিতর যোগ 


করা হয়। সোডিয়াম কার্বনেট জ। অন্তদ্িগ্ুলি ট্যাঞ্চের মি 
নীচে জমা হয়। উপর হইতে c 


ঘন “করিয়া শীতল করিলে Na.00,, 
সংগ্রহ করিয়া অধিক উষ্ণতায় উ 
পাওয়া যায়। ট্যাঙ্কের জলের নী 
খাকে। উহা হইতে সলফার উদ্ধার করা RH চান্স-কুস পদ্ধতি ( 


Chance-Claug 
Process, ‘রসায়নের গোড়ার কথা', দ্বিতীয় ভাগ পৃষ্ঠা ২৯৮) প্রয়োগ করিয়া | 

FCS বা আমোনিয়! সোড! পদ্ধতি ( Solvay or Ammonia Soda 
Process ) ৪__এই প্রণালীতে খাদ্যলবণের গাঢ় দ্রবণ ব্যবহার করা হয়। সাধারণতঃ 
লবণের খনির ভিতর পাম্পের সাহায্যে জল চালাইয়া দেওয়া হ্য়। 


গাঢ় দ্রবণ উৎপন্ন হইলে উহা অন্ত একটি পাম্পের সাহায্যে 


লে দ্রবীভূত হয় এবং 
সাডিয়াম কার্বনেটের 


করিয়া পরে অআযামোনিয়াযুক্ত লবণের ভ্রবণের ভিতর দিয়া 


পরিচালিত করা হয়। ইহার ফলে প্রথমে আ্যাযোনিয়াম কার্বনেট Seay হইয়া 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ১৭৯ 


সোডিয়াম ক্লোরাইডের সহিত বিপরিবর্ত বিক্রিয়া সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে। 
উৎপন্ন সোডিয়াম কার্বনেট জলের উপস্থিতিতে কার্বন ডাই-অক্সাইডের সহিত বিক্রিয়া 
করিয়া সোডিয়াম বাই-কার্বনেটে পরিণত হয়। সোডিয়াম বাই-কার্বনেট আামোনিয়াম 
ক্লোরাইড অপেক্ষা জলে FA ATA, তাই উহা এই বিক্রিয়ায় কঠিন অবস্থায় পাওয়া যায়। 
উক্ত কঠিন atoni বাই-কার্বনেটকে সংগ্রহ করিয়া অধিক উষ্ণতায় উত্তপ্ত করিলে 
ofna কার্বনেট পাওয়া যায়। 29NH+H:20 +00, =(NH,)sCOs ১ 
(ঘা ,)50০0০ +2NaCl=Na,CO,+2NH,Cl; NasCOs +H,O+CO,= 
QNaHOO, ; 9700৩ = 4009 + Hs0 + COs. 


সোডিয়াম বাই-কার্বনেটকে উত্তপ্ত করিয়া যে কার্বন ডাই-অক্মাইভ উৎপন্ন হয় 
তাহ। পুনরায় ব্যবহার করা যায়। ATT প্রথমে চুণাপাথর উত্তপ্ত করিয়াই প্রয়োজনীয় 
কার্বন ডাই-অক্সাইড উৎপাদন করা হয়৷ বিক্রিয়ার ফলে যে আযামোনিয়াম ক্লৌরাইডের 
লবণ উৎপন্ন হয় তাহার সহিত পাথুরে চুন (080) মিশাইয়া Bera সাহায্যে ee 
করিলে আযামোনিয়। ফিরিয়া পাওয়া যায় এবং এই আযামোনিয়া পুনরায় ব্যবহার কর! 
হয়। এই পন্ধতির সাফল্য এইভাবে সম্পূর্ণরূপে আযামোনিয়া ফিরিয়া পাওয়ার উপর 
নির্ভর FTA I 


2NH,Cl + CaO =CaCl, + 2NH s +H,0. 
কিন্ত ইহাতে প্রায় শতকরা 9 ভাগ আযমোনিয়া উড়িয়া যায় এবং তাহার জন্য নৃতন- 
ভাবে উৎপন্ন আযমোনিয়া কিছুটা ব্যবহার করিতে হয়। 


সমস্ত প্রণালীটি কয়েকটি ভাগে বিভক্ত করিয়া দেখান যাইতে পারে। 


(ক) সাধারণ লবণের গাঢ় দ্রবণের আযামৌনিয়া জম্প-ক্তি £_একটি 
ছিদ্রযুক্ত তাক এবং নলযুক্ত লোঁহস্তস্তের উপর হইতে লবণের দ্রবণ BEA ভিতর 
Aca ধীরে পড়িতে দেওয়া হয় এবং একটি নলের সাহায্যে SCSI নীচের দিকে 
অবস্থিত ট্যাঙ্কে সংগৃহীত লবণের দ্রবণে আযামোনিয়া গ্যাস প্রবেশ করান RT 
আযামোনিয়া গ্যাস উপরের দিকে paa আকারে উঠিবার কালে লবণের 
দ্রবণে দ্রবীভূত হয়। এইরূপে লবণের দ্রবণ আযামোনিয়া-ছারা সংপৃক্ত হইয়া 
থাকে। যদি কিছু পরিমাণ আযামোনিয়া গ্যাস দ্রবীভূত না হইয়া দ্রবণের উপরে 
বাহির হইয়া আনে তবে তাহাকে ট্যাস্কের উপরের we ছিত্রযুক্ত তাঁকের ভিতর 
দিয়া উপরে উঠিতে দেওয়া হয়। সেই সঙ্গে উপর হইতে লবণের দ্রবণ তাকের 


১৮০ রসায়নের গোড়ার কথা 


উপর দিয়া ধীরে ধীরে প্রবাহিত হ্য়। 


ফলে সমস্ত আযামোনিয়াই লবণের 


aadal শোষিত হয়। MAHER আযামোনিয়া শোষিত হইবার সময় তাপ tee 


চিত্র নং__6 
ম্যাগনেসিয়াম ক্লোরাইড মিশ্রিত 


কার্বনেটরূপে অধঃক্ষিপ্ত হয়। ট্যাঙ্কের 


হয়, সেইজন্য লবণের দ্রবণের উষ্ণতা বৃদ্ধি 
পায়। কিন্তু উষ্ণতা বৃদ্ধিপ্ৰাপ্ত হইলে দ্রাবিত 
আযাযোনিয়ার পরিমাণ কমিয়া যায়। 
সেইজন্য ট্যাঙ্কের ভিতর কুগ্লাকৃতি নল 
লাগাইয়া উহার ভিতর দিয়া শীতল জল 
প্রবাহিত করিয়া লবণের জ্বণের উষ্ণতা 
30° হইতে 40° সেটিগ্রেডে রাখা হয়। 
উপরের স্তম্ভের বাহির দিয়াও নল লাগাইয়া 
(ছবিতে দেখান হয় নাই) তাহার ভিতর 
দিয়া শীতল জল প্রবাহিত করা! হয়। এই 
নলগুলিকে কগস্ওয়েল শীতক ( Cogswell 
cooler) বলে। এখন যে আ্যামোনিয়া 
গ্যাস লবণের দ্রবণের ভিতর প্রবাহিত করা 
হয় তাহার সহিত সর্বদাই সামান্ত কার্বন 
ডাই-অক্সাইড গ্যাস মিশিয়া থাকে। তাহার 
ফলে খাছলবণে যে ক্যালসিয়াম ও 
থাকে তাহা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম 


নীচে লাগান ষ্টপকক্‌ খুলিয়! আযমোনিয়। 
সংপৃক্ত লবণের দ্রবণকে একটি প্রকাণ্ড চে 


ও ম্যাগনেসিয়াম কার্বনেট প্রভৃতি অদ্রাব্য 


ীবাচ্চান্ লওয়া হয়। 


সেইখানে ক্যালসিয়াম 
বস্তু থিতাইয়া যায়। 


লবণের দ্রবগের সহিত কার্বন ডাঁই- 
বিক্রিরা-সংঘটন £__ 


পাম্পের সাহায্যে চৌঁবাচ্চা হইতে থিতান 
টি ্ব-উচ্চ vreg উপরে ল 


ইয়া যাওয়া হয় এবং 
প্রবাহিত করা হয়। 


এই স্তম্ভ ঢালাই-লোঁহ- 
তরে আড়াআড়ি ভাবে 
কটি fiae রিং থাকে। সেই 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ১৮১ 


ছোট ঢাকনি লাগান থাকে । ঢাকনাটি এমনভাবে অবস্থিত যে প্লেটের fey 
দিয়া তরল পদার্থ ব| গ্যাসীয় পদার্থ চলাচল করিতে পারে। উপর 
হইতে আামোনিয়া সংপৃক্ত লবণের দ্রবণ পর পর এই ঢাকনাগুলির উপর 
পড়ে এবং ছিদ্র দিয়া পর পর অন্ঠান্ত প্রকোষ্ঠগুলিতে আসিতে থাকে । এইভাবে 
আযামোনিয়া-সংপুক্ত লবণের দ্রবণ নীচের দিকে পড়িতে থাকে। wea নীচের 
দিক হইতে কার্বন ভাই-অক্মাইড গ্যাস উপরের দিকে চালনা করা হয়। এই 
বিপরীতমুখী আযামোনিয়াযুক্ত লবণের দ্রবণের এবং কার্বন ভাই-অক্সাইড গ্যাসের 
প্রবাহের ফলে সুষ্ঠুভাবে রাসায়নিক 
বিক্রিয়া ঘটিয়া সোডিয়াম বাই- 
কার্বনেট উৎপন্ন হয় এবং উহার 
দ্রাব্যতা অপেক্ষাকৃত কম এবং 
লবণের দ্রবণে আরও কম হওয়ায় 
উহা ছোট ছোট স্ফটিকের 
আকারে কেলাসিত হইয়া লবণের 
দ্রবণে প্রলম্বিত অবস্থায় থাকে। 
কার্বন ডাই-অক্সাইড চুনের ভাটিতে 
চুণাপাথর পোড়াইয়া উৎপাদন 
করা হয়। 
CaCO, = CaO + COs. 


এইভাবে উৎপন্ন পাথুরে চুন এই 
বিক্রিয়ায় উৎপন্ন আমোনিয়াম 
ক্লোরাইড হইতে TCT Aa 
উৎপাদন করিতে ব্যবহৃত হয়। 
স্তস্তের ভিতরের উষ্ণতা সাধারণতঃ 
35°—50°  সেট্টিগ্রেডের ভিতর 
রাখা হয়। এইভাবে ব্যবহৃত AT- 
লবণের £ অংশ সোডিয়াম বাই- 
কার্বনেটে পরিবর্তিত হয়। বাকী 
লবণের দ্রবণ সোডিয়াম বাই- চিত্র নং_-গ7 


১৮২ রসায়নের গোডার কথা 


কার্ধনেটের কেলাসসহ wea নীচের একটি নির্গমনল দিয়া বাহির হুইয়া আনে । 
পরে কাপড়ের ব্যাগের ভিতর দিয়া অন্তুপ্রেষ-পরিশ্রুতি প্রয়োগে ছাকিয়! সোডিয়াম 
বাই-কার্বনেটকে পৃথক কর! হয়। 
NaCl + H,O +00, + NH, =NaHOO, +NH,Cl. 
সমন্ত সোডিয়াম বাই-কার্বনেট সংগৃহীত হইলে উহাকে একটি ঘূর্ণায়মান চুল্লীতে 180° 
সেটিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়। তাহাতে সোডিয়াম কার্বনেট গঠিত হয় এবং 
কার্বন ডাই-অক্মাইভ গ্যাস উৎপন্ন হয়। এই কার্বন ভাই-অক্সাইড সল্ভে-স্তে 
2NaHCO, = NaCO, + H,O + 005, 


ব্যবহার করা হয়। ঘূর্ণায়মান চুল্লী হইতে we বিচূর্ণ কঠিন পদার্থরূপে wate 
সোডিয়াম কার্ধনেট বাহির করিয়া আনা হয়। 


সোডিয়াম বাই-কার্বনেট পৃথক করার পর যে দ্রবণ 
ক্লোরাইডের দ্রবণের সহিত আযামোনিরাম ক্লোরাইড মিশি 
আযামোনিয়াম বাই-কার্বনেটও থাকে । এই দ্রবণের সহি 
সাহায্যে মিশ্রণটিকে উত্তপ্ত করিলে আযামোনিয়! গ্যাস বাহির Seal আসে। উক্ত 
আযামোনিঝা গ্যাস পুনরায় লবণের গাঢ় দ্রবণকে আযমোনিয়া-দংপুক্ত করিতে ব্যবহৃত 
হয়। NH.HOO,=NH,+CO,+H,0 (মের উত্তাপে ) 
2NH,C1 + Ca(OH), = এম লূত + CaCl, + 2H,0. 


WEG £_পোডিয়াম ক্লোরাইড ও অ্ামোনিয়াম ক্লোরাইডের gara চুনাপাথর 
যোগ করিলে উহা কলিচুনে পরিবর্তিত হইয়া পরে বিক্রিয়া করে | 

Ca0+H,0= Ca (OH ),. 
(গ) তড়িৎ-বিশ্লেষণী পদ্ধতি 


greaves-Bird Process ) 2 


থাকে তাহাতে সোডিয়াম 
al থাকে। উহাতে একটু 
ত কলিচুন মিশাইয়া রামের 


(Electrolytic 
এই পদ্ধতিতে একটি 
(Diaphragm cell) লবণের ভ্রবণকে তড়িৎ বিশ্রেষিত ক 
উৎপন্ন করিয়াই সঙ্গে সঙ্গে কার্বন ডাই-অঝ্সা 


কার্ধনেটে পরিণত করা হয়। একটি ঢালাই লৌহের তৈয়ারী সেলের ভিতর দিক 


সিমেণ্ট-দ্বারা লিপ্ত করা থাকে। ত্যাস্বেস্টস্‌ খণ্ডের উপর সিমেন্ট লেপন করিয়া 
সেইরূপ ছুই খণ্ড লইয়া সেলের ভিতর ছুই দিকে আবরক প্রাচীর ( 


wall) তৈয়ারী করিয়া সেলটিকে তিনটি erek ভাগ করা হয়। 
প্রাচীর দুইটির বাহিরের দিকে দুইটি কপারের তারজালি লাগান হয় 


Process e—Har- 
মধ্যাবরক সেলে 
রিয়া কষ্টিক সোডা 
ইডের সাহায্যে উহ্থাকে সোডিয়াম 


Diaphragm 
এই মধ্যাবরক 
৷ সেলের মধ্য 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ $e 


প্রকোষ্টটিতে লবণের দ্রবণ রাখা হয় এবং উক্ত দ্রবণের ভিতর একটি গ্যাসকার্বনের 
তড়িতঘার নিমজ্জিত করিয়া উহাকে ব্যাটারীর ধনাত্মক মেরুর সহিত সংযুক্ত করিয়া 
সেলের আ্যানোডরূপে ব্যবহার করা হয়। তামার তারজালি দুইটি একই ব্যাটারীর 
anaes মেরুর সহিত যোগ করিয়া সেলে ক্যাথোড-রূপে ব্যবহৃত হয়। সমস্ত 
সেলটির উপরে ঢাকনা দেওয়া থাকে এবং প্রত্যেক প্রকোষ্টের উপরের দিকে গ্যাস 
নির্গম নল লাগান থাকে। তারজালির বাহিরের প্রকোষ্ঠে পাশ দিয়া দুইটি নল 
লাগাইয়া একটির দ্বারা Aa এবং অন্তটির দ্বারা কার্বন ডাই-অক্মাইভ গ্যাস চালনা 
করা হয়। উক্ত ছুই প্রকোষ্ঠের একেবারে নীচে দিয়া দুইটি নল লাগান থাকে এবং 
তাহা দ্বারা উৎপন্ন সোডিয়াম কার্বনেটের ঘন দ্রবণ বাহির করিয়া আনা হয়। 


ব্যাটারী সংযোগ সংস্থাপিত হইলে সোডিয়াম ক্লোরাইড বিশ্লেষিত হইয়া আআনোডে 
ক্লোরিণ উৎপন্ন হয় এবং সোডিয়াম আয়ন সিক্ত সিমেণ্টযুক্ত আযাস্বেস্টসের মধ্যাবরকের 
ভিতর দিয়া আসিয়া কপারের তারজালির উপর সোডিয়াম ধাতু হিসাবে যুক্ত হয়। 
বাহিরের প্রকোষ্টের দুইটি নলের সাহায্যে ষ্টীম এবং কার্বন ডাই-অক্মাইড AWA 
চালনা করা হয়। সোডিয়াম Doxa সহিত বিক্রিয়া করিয়া কষ্টিক সোডা উৎপন্ন 
করে এবং হাইড্রোজেন গ্যাস বাহির হইয়া আসে। পরে উৎপন্ন কষ্টিক ateta 
সহিত কার্বন ডাই-অব্মাইভের বিক্রিয়া ঘটিয়া সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। 
হাইড্রোজেন গ্যাস: বাহিরের গ্রকোষ্ঠের উপরের নল দিয়া বাহির হইয়া যায় 
এবং বাহিরের প্রকোরষ্টের নীচে সোডিয়াম কার্বনেটের গাঢ় দ্রবণ জমা হয়। এই গাঢ় 
সোডিয়াম কার্বনেটের দ্রবণ বহিঃপ্রকোষ্ঠের একেবারে নীচে অবস্থিত নির্গমপথ দিয়া 
বাহির করিয়া আনিয়া কেলাসিত করিয়া সোডিয়াম কার্বনেটের স্ফটিক উৎপন্ন করা 


হয়। NaCl=Na*+Cl” (axi) 


Nat+e=Na 
ক্যাথোডে 2Na + 2H,0 = 2Na0H + Ha 
2NaOH + COs = NasCOs +H,O 


০1--৪-০1 
sutras { Cl +Cl= Cla. 


সোভিয়াম কাৰ্বনেটের ব্যবহার eeto সৌডার কথা ‘রসায়নের গোঁডার 
কথা” দ্বিতীয় ভাগ, পৃঃ ১৩৮-এ বলা হইয়াছে। সেখানে সোডিয়াম কাঁনেটের 
তিন প্রকার অবস্থার কথা ও তাহাদের নাম উল্লেখ করা হইয়াছে। সোডিয়াম 
gáa নানা কার্যে দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহৃত হইয়া থাকে । কাপড় পরিষ্কার 


টা রসারনের গোড়ার কথা 


করিতে ইহার ব্যবহার সর্বজন-বিদিত। বিভিন্ন শিল্পে প্রচুর সোডিয়াম কার্বনেট 
ব্যবহৃত হয়, যেমন, কাচশিল্পে, সাবানপ্রস্ততে, We সোডার পণ্য-উৎপাদনে এবং 
কাগজশিল্পে যথেষ্ট পরিমাণ সোডিহ়াম কাধনেট ব্যবহৃত হয়। জলের JAFN, 
লোডিয়ামের অন্য লবণ উৎপাদনে এবং পরীক্ষাগারে প্রয়োজনীয় বিকারক ( 
হিসাবে ইহার ব্যবহার হইয়া থাকে। 


দ্রষ্টব্য ৪ নল্‌ভে পদ্ধতিতে প্রথমে সোডিয়াম বাই-কার্ধনেট 
‘রসায়নের গোড়ার কথা' দ্বিতীয় ভাগ, পৃঃ ১৩৯.এ বলা হইয়াছে। 


se জোঁডা বা সোডিয়াম হাইডক্সাইভ (মৎ০ম):_এই অভি- 
প্রয়োজনীয় পদার্থটি বর্তমানে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের তড়িং-বিশ্লেষণ-দ্বারা 


উৎপন্ন করা হয়। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের তড়িৎ-বিশ্লেষণ সংঘটিত করিলে 
আ্যানোডে ক্লোরিণ এবং ক্যাথোডে সোডিয়াম উৎপন্ন হয়। উৎপন্ন হওয়ার সঙ্গে 


সঙ্গেই ধাতব মোডিয়ামের সহিত জলের বিক্রিয়া সংঘটিত হয় এবং ফলে কষ্টিক 
) CHE এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন RII ম*্0ব৮++01_ (দ্ৰবণে ) 


আযনোডে আযনোৌডে 
Nat+e=Na 


Cl -e- =) 
2Na + 9H,0=2Na0H +H, 01+01-015 
কিন্তু আযানোডে উৎপন্ন ক্লোরিণ এবং ক্যাথোডে উৎপন্ন কষ্টিক সোড| যদি একই 
স্থানে থাকে তাহা হইলে উহাদের ভিতর রাপায়নিক বিক্রিয়া a হাইপোক্রোরাইট, 
ক্লোরেট প্রভৃতি লবণ উৎপন্ন হয়। (রসায়নের গোড়ার কথা, দ্বিতীয় ভাগ, পৃঃ ২৫২ 
দেখ)। ইহার ফলে eRe সোডার অপচয় হয় এবং বিশুদ্ধ ক্ষার পাওয়া যায় 
না। তাই উৎপন্ন ক্লোরিণ যাহাতে কষ্টিক AN সহিত সংস্পর্শে আসিতে at 
পারে তাহার জন্য বিশেষ ব্যবস্থা অবলম্বন করা হয়। এইজন্য সাধারণতঃ 
ছুই প্রকারের সেল (coll) ব্যবহৃত হইয়া থাকে: (ক) মার্কারীঘটিত সেল এবং 
(খ) মধ্যাবরক সেল। 


(ক) মার্কারীঘটিত সেল ঃ কাষ্টনার- 


( Mercury-Cathode Cell 2 Castner-Kellner’s Modified Cell): 
মার্কারী সেল নানাপ্রকারের হয়। এইখানে কাষ্টনার-কেলনারের সংশোধিত সেল 
বণিত হইল; এই প্রকারের সেলই বর্তমানে সর্বাপেক্ষা বেশী ব্যবহৃত হয়, কারণ 
ইহা হইতে অতি বিশুদ্ধ কষ্টিক সোডা পাওয়া যায়। এই সেলটি একটি চতুষ্কোণ 
ট্যাঙ্কের আকারে নিমিত এবং চৌবাচ্চা হইতে একটু উচ্চে স্থাপিত। এই ট্যার্কের 


reagent) 


পাওয়া যায়। ইহার বিষয় 


কেলনারের সংশোধিত সেল 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ১৮৫ 


তল-দেশে মার্কারী-প্রবাহ চালিত করা হর। এই মার্কারী-প্রবাহের ভিতর সামান্ত 
ডোবান একটি কাঠের দেওয়াল-ছার! ট্যাঙ্কটিকে ছুইটি প্রকোষ্ে (7 এবং IT) ভাগ 
করা হয়। I প্রকোষ্ঠে লবণের দ্রবণ লওয়া হয় এবং উহার ভিতর একটি গ্যাস 
কার্বনের দণ্ড ডুবাইয়া রাখিয়া তাহাকে আানোভরূপে ব্যবহার করা হয়। IL 
artis বিয়োজক প্রকোষ্ঠ বলে এবং ইহাতে সামান্য FF সোভাযুক্ত জল লওয়া 
হয়; জলের ভিতর একগোছা আয়রণের দণ্ড ছবিতে দেখান মত ঝুলাইয়া দেওয়া 
হয় এবং উহাদের ক্যাথোডরূপে ব্যবহার করা হয়। প্রকোষ্ঠের নীচের মার্কারী 


চিত্র নং__98 


আয়রণ ক্যাথোডের সহিত সংযুক্ত করা VAI ব্যাটারীর সহিত যথাযথভাবে কার্বন 
আযানোড এবং আয়রণ ক্যাথোড যুক্ত করিয়া তড়িৎপ্রবাহ চালনা করিলে প্রকোষ্টে 
মার্কারীর উপর সোডিয়াম মুক্ত হয় এবং সোডিয়াম আযামালগামরূপে উহা মার্কারী- 
প্রবাহের সহিত II প্রকোষ্ঠে আসে । সেখানে সোডিয়াম জলের সহিত বিক্রিয়া করিয়া 
ape সোডায় পরিণত হয় এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই হাইড্রোজেন 
গ্যাস I প্রকোষ্টের উপরে অবস্থিত নিগমনল দিয়া বাহির হইয়া যায়। I প্রকোষ্ঠে 
কার্বন আনোডে ক্লোরিণ গ্যাস উদিত হয় এবং উহা উক্ত প্রকোষ্ঠের উপরে অবস্থিত 
নির্গমনল দিয়া বাহির হইয়া Wa! খা প্রকোষ্ঠে কষ্টিক সোডার দ্রবণের গাঢ়তা 
শতকরা 90 ভাগের উপর উঠিতে দেওয়া হয় না। কিছু সময় পরপর IT arst 
হইতে কষ্টিক সোভার দ্রবণ বাহির করিয়া লইয়া উত্তাপ প্রয়োগে কঠিন কষ্টিক 
সোডায় পরিবতিত করা হয়। এই কঠিন কষ্টিক সোডা গলাইয়া দণ্ডের আকারে 
(sticks ) অথবা ছোট ছোট খণ্ডের আকারে (pellets) অথবা বলের (ball ) 
আকারে পরিবতিত করিয়া বাজারে পাঠান হয়। 

দ্রষ্টব্য sl প্রকো্ঠে যদিও ধাতব সোডিয়াম মুক্ত হয় তাহা জলের সহিত সেখানে বিক্রিয়া 
করিতে পারে না, কারণ মার্কারীর উপর হইতে হাইড্রোজেন বাহির হওয়া খুবই শক্ত ( Hydrogen 


১৮৬ রসায়নের গোড়ার কথা 
over-voltage of Hg is very high) কিন্ত প্রকোষ্ঠে আয়রণের উপর হইতে সহজেই 
হাইড্রোজেন নির্গত হইতে পারে | 

থে) অধ্যাবরক মেল (Diaphragm cell ) £ূনানাপ্রকারের মধ্যাবরক 
সেল কষ্টিক সোভার পণ্য-উৎপাদনে ব্যবহৃত হইয়া থাকে | তাহার মধ্যে (i) নেলসন 
সেল ( Nelson cell ) এবং (ii) ভোর্স সেল ( Vorce coll ) উল্লেখযোগ্য | 

() নেলসন সেল ( Nelson cell )_.এই সেলটি “রসায়নের গোড়ার কথা”, 
দ্বিতীয় ভাগ, পৃঃ ২৪৭-২৪৮ সম্পূর্ণরূপে বর্ণিত হইয়াছে। 

(ii) CSI সেল (০:৩০ coll) :_এই সেলের গঠন ছবিতে প্রদর্শিত 
হইল। ত্যাস্বেস্টস -সিমেউ-দবারা দেওয়াল নির্মাণ করিয়া সেলটিকে তিনটি 
প্রকোষ্টে ভাগ করা হইয়। থাকে। ভিতরের প্রকোষ্ঠে সোডিয়াম ক্লোরাইডের 
SST লওয়া হয় এবং তাহাতে দুইটি গ্র্যাফাইট-নিগ্িত তড়িৎদ্বার ডূবাইয়! দিয়া 


/ = ~ 


চিত্র নং__99 j 
উহাদের ভ্যানোতপে যাহ ৫ Res লোহার পাত 


বাহিরের প্রকোষ্ঠ দুইটিতে সংযুক্ত করিয়া উহাদের ক্যাথোডরপে ব্যবহার 
করা হয়। বহিঃপ্রকোষ্ঠ ছুইটিতে পরিমাণমত 


করা হয় এবং অন্য একটি ইপককৃযুক্ত নলের শল নলের ভিতর দিয়া চালনা 
বাহির করিয়া আনা হানি সংযোগ স্থাপন করিলে আযানোডে 
ক্লোরিণ উৎপন্ন হইয়া! মধ্যের প্রকোষ্ঠের উপরে অবস্থিত নির্গযনন দিয়া বাহির 
হইয়া যার। সোডিয়াম ধাতু আয়রণ ক্যাথোডে মুক্ত হয় এবং ছিদ্র দিয়া 
বাহিরে atal জলের সহিত fafa করিয়া 


FRE সোডা উৎপন্ন করে এবং 
সেই সঙ্গে ডৎপন্ন হাইড্রোজেন গ্যাস নির্গমনল দিয়া বাহির হইয়া যায় নিও 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ বি 


দেখান হয় নাই)। কষ্টিক সোডার দ্রবণ বহিঃগ্রকোষ্ঠ হইতে বাহির করিয়া 
আনা হয় এবং তখন দ্রবণে FRF সোডার পরিমাণ শতকরা 10 হইতে 19 
ভাগ থাকে । এই দ্রবণকে নিম়চাপে (under reduced pressure ) উত্তাপ 
প্রয়োগ করিয়া গাঢ় করিলে প্রথমে খাছ্ধলবণ কেলাসিত হয়। ভ্রবণটি খাছ- 
লবণ হইতে পৃথক করিয়া লোহার কড়াইএ লইয়া উত্তাপ-প্রয়োগে জল অপসারিত 
করিলে গলিত অবস্থায় কষ্টিক সোডা কড়াইএ পড়িয়া থাকে । এই গলিত 
কষ্টিক সোডা হইতে ছোট ছোট দানার কষ্টিক সোডা (pellets) উৎপন্ন 
করা হয়। 

সোডিয়াম কার্বনেট হইতেও সময় সময় ক্ষীরীকরণ-পদ্ধতি ( Canstification 


Process) প্রয়োগ FRI সামান্য পরিমাণ সোডিয়াম হাইডুন্সাইড: বা কষ্টিক 


৮১৫৮১১54০০৯ 
7০959৯১55৯9 
৮৮৮৮৮৮৮৮৮22 


সোডা উৎপাদন করা হয়। এই পদ্ধতিকে গসেজ পদ্ধতি ( Gossage’s 
Process) বলে। এই পদ্ধতিতে একটি লৌহনিগরিত ট্যাঙ্কে সোভিয়াম- 
কার্বনেটের পাতলা দ্রবণ (শতকরা 10 ভাগ সোডিয়াম কার্বনেটযুক্ত ) লওয়া 
হয়। এই ট্যাঙ্কের উপরের ঢাকনা হইতে তারজালির খাঁচা ঝুলাইয়া দেওয়া 
হয় এবং উক্ত খাঁচার ভিতর চুনের বড় বড় টুকরা লইয়া সোডিয়াম কার্বনেটের 
দ্রবণের ভিতর ডুবাইয়া রাখা হয়। যন্ত্রটালিত আলোকের সাহায্যে দ্রবণটি 
আলোড়িত করা হয় এবং নলের ভিতর দিয়া ষ্টীম দ্রবণের মধ্যে পরিচালিত কর! হয়। 
তাহাতে সোডিয়াম কার্ধনেটের ভ্রবণের উষ্ণতা ৪০০90 হয়। এই অবস্থায় 
রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম কাধনেট (অদ্রাব্য) ILRI হয় 
এবং উৎপন্ন সোডিয়াম হাইডুক্সাইড দ্রবীভূত অবস্থায় থাকে। এই কষ্টিক সৌডার 


১৮৮ রসায়নের গোড়ার কথা 
অবণ ছাকিয়া লইয়া উত্তাপ প্রয়োগে জল অপসারিত করিলে সোডিয়াম হাঁইডক্সাইড 


গলিত অবস্থায় পাওয়া! যায়। ইহা হইতে ছাচে ঢালিয়। ছোট ছোট দণ্ডের 
আকারে কষ্টিক-সোডা পাওয়া ata | 


NaCO, + Ca(OH). = 2NaOH + CaCO . 

কষ্টিক সোডার ব্যবহার £__ক্টিক সোডা ধাতব সোডিয়াম উৎপাদনে 
ব্যবহৃত হয়। শক্ত সাবান, কাগজ, নকল সিল্ক প্রস্তুত করিতে, তৈলের রং 
নষ্ট করিতে এবং তৈলের শোধনে, আ্যালুমিনিয়াম ধাতুর উৎপাদনে উহার আকরিক 
বন্সাইটের শোধনে এবং পরীক্ষাগারে বিকারক হিসাবে FRE সোডা ব্যবহৃত হয়। 

দ্রষ্টব্য । সোডিয়ামের বিশেষ উল্লেখযোগ্য যোগ সোডিয়াম ক্লোরাইড বা খাদ্ধলবণ পূর্বেই 
WIR গোড়ার কথা, দ্বিতীয় ভাগ, পৃঃ ২২০--২২৩এ আলোচিত হইয়াছে! 

সোডিয়াম ক্লোরাইড হইতে বিভিন্ন সোডিয়ামের যৌগ উৎপাদন যেভাবে 
নিষ্পন্ন হয়, তাহা নিয়ের চারটে দেখান হইল ₹__ 


দিত সবে acy Cone. HSO; NaSO raco NCO NS nang, 
Shae oe +CaCO; 
NH, ০৩ ২ are Say t 


Q 
a 
+0, BiRi ২৮ 77 
Lae পট £ 
1৩00২ ~~ ho, 


চিত্র 49—31 


কাচ (Glass)? কাচ একপ্রকার অনিয়তাকার স্বচ্ছ অথবা ঈষৎ স্বচ্ছ 
কঠিন পদার্থ। ইহা উত্তাপ প্রয়োগে সান্দ্ৰ (viscous ) তরল পদার্থে পরিণত 


হয়। ইহার কোন সঠিক গলনাঙ্ক নাই। তাই ইহাকে BASS প্রবাহী 
(solid fluid ) বলিয়া গণ্য করা 


বা ছাচে ঢালাই করিয়া ইহ! দ্বার 
যায়। এইপ্রকার নমনীয় অবস্থা 
তৈয়ারী করিতেও পারা যায়। ন পদার্থ না বলিয়া 


অতি-শীতল (supercooled ) তরল বলা হয়। কাচ কয়েকটি ধাতব সিলিকেটের 
মিশ্রণ এবং তাহার ভিতর একটি ক্ষারধাতুর সিলিকেট থাকিবেই। ইহার মোটামুটি 


সংকেত এইরূপ, ৪০০, mBO, 69105, যেখানে ছ একটি ক্ষারধাতুর, যথা, সোডিয়াম, 
পটাসিয়াম, ইত্যাদির একটি THLE বুঝায়, 73 একটি দ্বিযোজী-ধাতুর, যথা, 
ক্যালদিয়াম অথব| লেড অথব| আয়রণের পরমাণুকে বুঝায়। 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ১৮৯ 


কাচ-প্রস্ততে প্রয়োজনীয় দ্রব্যাদি £_কাচ প্রস্তুত করিতে সিলিকা 
(কোয়ার্টজ, ফ্লিণ্ট, সাদা বালি, সাধারণ বালি 51095), পটাসিয়াম কার্বনেট 
(75098), সোডা (সোডাভন্ম, 5005), লেডের যৌগ (যথা, রেড 
লেড [0১৪০ ] হোয়াইট লেড [ 2১005, 7১(07)5 ], লিথার্জ [PbO], 
ক্যালসিয়াম কার্বনেট (চুনাপাথর, খড়িমাটি, চুন, 02005 অথবা Cad) 
ও frase [ম্যাঙ্গানিজ-ডাই-অল্মাইভ, 11709, পটাসিয়াম নাইট্রেট, KNO,, 
রেড লেড, (১50 )] ব্যবহৃত হইয়া থাকে। এই সকল পদার্থের প্রত্যেকটি 
কাচের এক-একটি ধর্মপ্রাপ্তিতে সাহায্য করে। সিলিকা কাচের গলনান্ক বৃদ্ধি করে, 
কাচকে শক্ত ও SFT করে। pas কাচের গলনাঙ্ক বৃদ্ধিতে সাহায্য করে এবং 
উহার কাঠিগ্ বাড়াইয়া দেয়। ক্ষার কাচের গলনাঙ্ক কমাইয়া আনে এবং কাঁচকে 
নরম করে। 

কাচ নানাপ্রকার | বিভিন্ন প্রয়োজনে বিভিন্নরূপ কাচ ব্যবহৃত হয়। উপাদান 
ও ধর্মের পার্থক্য অনুসারে কাচের নিম্নলিখিতভাবে শ্রেণীবিভাগ করা হয় — 

(i) সোডা-লাইম ব! নরম কাঁচ (Soft glass or Soda-lime glass. 
Na20, CaO, 68i0,): এই কাচ সাধারণতঃ সোডিয়াম সিলিকেট এবং 
ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ । ইহাকে নরম কাচ বলা হয়, কারণ ইহা! সহজে 
কম উষ্ণতায় গলিয়া যায় ; ইহা খুবই নমনীয়, তাই ইহা হইতে কম খরচে সাধারণ 
ব্যবহার্য কাচের দ্রব্যাদি, যথা, জানালার কাচ, কাচনল, পরীক্ষাগারে ব্যবহার্য 
সাধারণ যন্ত্রপাতি নিমিত হয়। 

(i) পটাজ-লাইম বাঁ শক্ত কাচ (Potash-limo glass or Hard 
glass K,O, CaO, 6SiO,): ইহাকে বোহিমিয়ান কাচও ( Bohemian 
glass) বলে। ইহা সাধারণতঃ পটাসিয়াম ও ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ । 
ইহা উচ্চ উষ্ণতায় গলে, তাই ইহাকে শক্ত কাচ বলে। ইহা জল বা অন্যান্ঠ দ্রাবক 
দ্বারা কম আক্রান্ত হ্য়। ইহা উচ্চ উষ্ণতায় ব্যবহার্য যন্ত্রনির্াণে যথা, দাহকনল 
(combustion tube ), শক্ত কাচের পরাক্ষানল ( Hard glass test tube ) প্রভৃতি 


AUS ব্যবহৃত হইয়া থাকে 

(i) পটাস লেড বা ফ্রিন্ট, কাঁচ (Potash-lead or Flint glass, 
K,0, PbO, 09105) £_-ইহাকে কৃষ্টাল বা BA ( Crystal or Strass ) নামেও 
অভিহিত করা হয়। ইহা সাধারণতঃ পটাসিয়াম সিলিকেট ও লেড পিলিকেটের 
মিশ্রণ। ইহা অতি সহজে কম উষ্ণতায় গলিয়! থাকে, তাই ইহা দিয়া সহজেই যন্ত্র দি 


৯৯০ রসায়নের গোড়ার কথা 


নিমিত হইতে পারে । ইহাকে গলাইবার সময় বিজারক শিখার সংস্পর্শে আসিতে 
দেওয়া হয় না, কারণ তাহাতে caw সিলিকেট বিজারিত হইয়া কালো caw উৎপন্ন 
হয় এবং তখন কাচ একেবারে BAY হইয়া যায়। ইহার ঘনাঙ্ক 8-8'8 এবং ইহার 
প্রতিসরাহ্ক ( refractive power) 1°7-1'78| ইহার উজ্জলতা বেশী। ইহা জলীয় 
দ্রবণদ্বারা সহজে আক্রান্ত হয়। 

লেন্স, প্রিজম্‌, তড়িং-বাল্ব এবং কৃত্রিম রত্বপরস্ততে পটাস-লেড কাচ ব্যবহৃত হয়। 

(iv) সাধারণ কাচ বা বোতলের কাঁচ (Common glass or bottle 
glass): ইহা সোডিয়াম, ক্যালসিয়াম ও আয়রণ পিলিকেটের মিশ্রণ। ইহা! হলদে 
বা! সবুজ বর্ণের হয়। ইহ্‌! শিশি, বোতল প্রস্ততে ব্যবহৃত হয় | 

রজীন কাঁচঃ কাচ প্রস্তুতের সময় কাচা মালের সঙ্গে অতি সামান্ত পরিমাণ 
বিভিন্ন ধাতব অক্সাইড মিশাইয়া দিলে বিভিন্ন রংএর কাচ পাওয়া যায়। ক্রোমিয়াম 
অল্সাইডের সাহায্যে সবুজ কাচ, কোবান্ট অন্সাইডের সাহায্যে নীল কাঁচ, কিউপ্রাস 
অল্সাইডের সাহায্যে লাল কাঁচ, সোনার বাঁ গোল্ডের গড়ার সাহায্যে সোনালি 
লাল কাচ, টিন অক্সাইডের সাহায্যে অতি সামান্ত স্বচ্ছ সাদা কাঁচ প্রস্তুত হয়। 

ইহ! ছাড়াও দুইটি বিশেষ ধরণের কাঁচ পরীক্ষাগারের যন্ত্রপাতি প্রস্থতে 
ব্যবহৃত হয়। একটি জেন! (Jona) কাচ এবং অপরটি পাইরেক্স ( Pyrex ) 
কাঁচ। ইহার] উভয়েই তাপসহ এবং রাসায়নিক বিকারকের দ্বারা আক্রান্ত হয় aly 
Coal কাচ প্রস্তুত করিতে সিলিকার পরিবর্তে বোরন ট্রাই-অন্সাইড (50৯) 
এবং ক্যালসিয়াম অক্সাইডের পরিবর্তে বেরিয়াম অক্সাইড (1380) ব্যবহৃত হয় 
এবং পাইরেন্স কাঁচে বোরন ট্রাই-অক্মাইড সিলিকার স্থান অধিকার করিয়! থাকে। 

কাচ-গ্রস্তুতি ৪__বিভিনন প্রয়োজনে বিভিন্ন প্রকারের কাচের প্রচলন খুবই বেশী, 
তাই প্রত্যেক দেশেই অনবিস্তর কাচ উৎপাদন করা ইয়। এক বাংলাদেশেই অনেক- 


গুলি কাচ-শিশ্প প্রতিষ্ঠান দেখিতে পাওয়া যায়। কাচ-শিলপে নি উল্লিধিত টন 
ব্যবহৃত হয় £_ 


() নিলিকার aa সাদ| বালি, সাধারণ বালি, কোয়াটজ, eb | 
(i) ক্যালসিয়ামের জন্য চুন, চুনাপাথর, খড়িমাটি। 
(i) পটাসিয়ামের জন্য পটাসিয়াম কার্ধনেট ( 


Bs 15500) || 
| Le wee (৪50০০) ও সোডিয়াম সলফেট 
(5904), 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ১৯১ 


(v) লেডের জন্য লিখার্জ (PbO) এবং হোয়াইট CAG [2PbCOs, Pb:OH)s] 

(vi) কাচামাল সহজে গলাইবার জন্য পুরাতন ভাঙ্গা কাচের চূর্ণ। ইহাকে 
কুলেট ( Cullet ) বলে | 

(vii) কীচামাল যথাসম্ভব বিশুদ্ধ করিয়া লইয়া ব্যবহার করিলে ও উহাতে 
aaf সামান্য পরিমাণে থাকার ফলে ঈষৎ রডীন কাচের উদ্ভব হয়। এই রং 
অপদারণ করিবার জয্য বিরঞ্জক (decolorisors ) হিসাবে পটাসিয়াম নাইট্রেট, 
alate ডাই-অক্মাইড প্রভৃতি জারকদ্রব্য ব্যবহার করা হয়। কাচের সবুজ রং ফেরাস 
পিলিকেটের ag হয়। ম্যাঙ্গানিজ ডাই-অক্মাইভ যোগ করিলে ফেরাস সিলিকেট 
ফেরিক মিলিকেটে পরিণত হয় ; তখন ফেরিক লবণের সামান্য হলুদ রং ম্যাধা নজের 
সামান্য বেগুনী রং দ্বারা নষ্ট হইয়া যাওয়ার ফলে একেবারে সাদা কাচ পাওয়া যায়। 

প্রক্রিয্ন! £__কাচামাল ব্যবহার করিবার পূর্বে পৃথকৃভাবে পরিষ্কার করিয়া 
যথাসম্ভব আয়রণ এবং কার্ধনমুক্ত করা হয়। উপাদানগুলিকে পৃথকৃভাবে 


নির্দিষ্ট পরিমাণে (যথা 100 ভাগ বালি, 85-40 ভাগ সোডাভম্ম এবং 15 ভাগ 
চুনাপাথর ) ওজন করিয়া লওয়া হয় এবং সেইগুলি পেশাই যন্ত্রে গুণ্ডা করা 
হয়। ইহার পর সমস্ত উপাদান যন্ত্রের সাহায্যে একত্রে ভালরূপে মিশাইয়া 


ay রসায়নের গোড়ার কথা 


লওয়া হয়। উপাদানগুলিকে সহজে গলাইবার জন্য মিশ্রণের সহিত ভাঙ্গা 
কাচ (05116) গুড়া করিয়া মেশানো হর, কিন্তু সমস্ত মিশ্রণকে (মিশ্রণকে 
Batch বলে) একত্রে না গলাইয়া pala বক্ষে অল্প অল্প করিয়া যোগ করিয়া! 
গলানো হয়। প্রথমে এক প্রস্থ মিশ্রণ গলিয়! গেলে উহাতে দ্বিতীয় প্রস্থ মিশ্রণ 
যোগ করিয়। গলানে। হয়। এই প্রকারে সমগ্র মিশ্রণটিকে সমভাবে গলানো হয়। 
অগ্নিসহ 22% নিমিত আবৃত চুলীতে প্রডিউসার গ্যাসের ( Producer gas— 
কার্বন মনোক্মাইভ ও নাইট্রোজেনের মিশ্রণ) সাহায্যে প্রায় 1400০ সেটিগ্রেডে 
মিশ্রণটিকে উত্তপ্ত করা হয় এবং চুল্লীবক্ষে পূর্বে উল্লিখিত মিশ্রণ কয়েক দফায় যোগ 
করিয়া গলানো হয় যতক্ষণ না! সমস্ত চুল্লীবক্ষ গলিত কাচে ভরিয়া যায়। আজকাল 
চুলীর তাপকে নষ্ট হইতে দেওয়া হয় all চুলীর দুইদিকে সজ্জিত ইষ্টকপূর্ণ 
দুইটি করিয়া স্তম্ভ থাকে। প্রথমে একদিকের দুইটি we দিয় উত্তপ্ত প্রডিউসার-গ্যাস 
ও বায়ু PACS প্রবেশ করে। উত্তপ্ত প্রডিউদার-গ্যাসের কার্বন মনোক্সাইভের 
দহনের ফলে উষ্ণতা! প্রায় 1400” সেটিগ্রেড পর্যন্ত উঠে। উৎপন্ন উত্তপ্ত কাৰ্বন 
ডাই-অক্সাইভ ও বায়ুর নাইট্রোজেন নির্গত হইবার সময় অপর দুইটি wer 
ইষ্টক-শ্রেণীকে উত্তপ্ত করে। পরে আবার প্রডিউসার-গ্যাস ও বায়ুর মিশ্রণ 
বিপরীতমুখে WRA এই দুইটি উত্তপ্ত wer ভিতর দিয়! staat কর! হয়। 
ইহার ফলে প্রডিউসার-গ্যাস ও বায়ু উত্তপ্ত হইয়া bala ভিতর জলিতে থাকে 
এবং এইবারের উত্তপ্ত কার্বন ডাই-অক্সাইড ও বায়ু প্রথমে ব্যবহৃত এবং অধুনা 
শীতল Bor শ্ৰেণীপূৰ্ণ wows ভিতর দিয়া বাহির হইয়া যায়। ইহার ফলে এ স্তম্ভের 
ইস্টকশ্রেণী উত্তপ্ত হইয়া উঠে। প্রডিউসার-গ্যাস ও বায়ুর মিশ্রণের গতির দিক 
পরিবর্তন করিয়া তাপের অপচয় হইতে দেওয়া হয় না। এইন্ধপে মিশ্রণটি সম্পূর্ণরূপে 
গলিয়া গেলে Raas দ্রব্য (যথা, ম্যা্ানিজ ভাই-অক্সাইভ অথবা রেড লেড) 
রন কাটের দে মিশাইয়া HORTA! খুব ভালভাবে গলিত মিশ্রপট আলোড়িত 


করা হয়। ইহাতে সবুজ বর্ণের ফেরাস লবণ ফেরিক লবণে পরিণত হয় এবং কার্বন 
ডাই-অল্মাইড গ্যাসরূপে বাহির হইয়া যায়। 


এইবার রঙিন কাচ তৈয়ারী করার 
প্রয়োজন হইলে সামান্য পরিমাণ প্রয়োজনীয় ধাতব অক্সাইড গলিত কাচে যোগ করা 
হয়। যতক্ষণ পর্যন্ত গলিত কাচ হইতে গ্যাসের বুদ্বুদু উঠিতে থাকে অথবা কাচের 
ভিতর বায়ুর TAY আটকাইয়! থাকে ততক্ষণ পর্যন্ত 


উত্তপ্ত করা হয় এবং দেখা হয় 
যে, উৎপন্ন কাঁচে যেন কোন শক্ত pRa (g 


a 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ১৯৩ 


(paste )-এর মত চটচটে হয় এবং তখন উহাকে ছাচে ঢালাই করিয়া বা লৌহ-নলের 
মুখে জড়াইয়া ফু দিয়া বা উহাকে পাতে পরিণত করিয়া বিভিন্ন আকৃতির কাচের দ্রব্য 
প্রস্তুত করা হয়। 

কোমলায়ন ( Annealing ) £ঁকাচ তাপের কুপরিবাহী বলিয়া কাঁচের 
দ্রব্য প্রস্তুত করিবার পর তাড়াতাড়ি শীতল করিলে উহার উপরিভাগ প্রথমেই 
শীতল হইয়া কঠিন হয়, কিন্তু অন্তর্ভাগটি খুব দুঃস্থিত অবস্থায় (internal strain ) 
থাকে। কাজেই এইরূপ কাচের দ্রব্য সামান্য চাপেই বা সামান্য তাপের তারতম্যে 
ভাদ্দিয়া যায়। সেইজন্য কাচদ্রব্য প্রস্তুত করিবার পর অতি ধীরে ধীরে উহাকে শীতল 
করা হয়। এইরূপ কাচে কোনপ্রকার টান (strain) থাকে all এই পদ্ধতিকে 
কোমলায়ন বলে। 

দ্রষ্টব্য ঃ__সোনার গুঁড়া ব্যবহার করিয়া যখন লাল কাচ তৈয়ারী করা হয় তখন গলিত কাচে 
সোনার Gl যোগ করার পর কাচকে Hei করিলে লাল কাচ উৎপন্ন হয় না। পরে উক্ত কাচকে 
লইয়া কোমলায়ন পদ্ধতি প্রয়োগ করিলে অর্থাৎ অধিক উষ্ণতায় উত্তপ্ত করিয়! ধীরে ধীরে শীতল 
করিলে লাল কাচ উৎপন্ন হয়। 


(খ) ম্যাগনেসিয়াম ( Magnesium ) 

সংকেত পারমাণবিক ওজন-__94'89 যোজ্যতা_2 

আপেক্ষিক গুরুত্ব1'74, গলনাঙ্ক 651০ সেটিগ্রেড, TERE 1100” AAT I 

এই ধাতব মৌলটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, কিন্তু ইহার নানা 
প্রকার যৌগ প্রচুর পরিমাণে প্রকৃততে পাওয়া যায়। নিম্নলিখিত ম্যাগনেসিয়ামের 
খনিজগুলি বিশেষ উল্লেখযোগ্য £ 

(i) ম্যাগনেসাইট ( Magnesite ), MgCOs 

(ii) ডোলোমাইট (Dolomite ), MgCOs, CaCO 
কারনালাইট ( Carnallite ), 18015, KCl, 07০0 

(iv) কাইসেরাইট ( Kieserite ), 118904, [50 

(v) কেইনাইট ( Kainite ), KCl, MgSO, 3H,0 

(vi) অ্যাস্বেষ্টোস্‌ ( Asbestos ), CaMgs (3105) 

ভারতের মাদ্রাজ ও মহীশূরে ম্যাগনেসাইট পাওয়া যায় এবং অন্যান্য অনেক স্থানে 
প্রচুর ডোলোমাইট পাওয়া যায়। জার্গানির ষ্টাম্‌ফার্টে অবস্থিত লবণের খনির ভিতর 
-কাঁরনালাইট, কাইসেরাইট, কেইনাইট পাওয়া যায়। খনিজ প্রত্রবণের জলে ম্যাগনে- 

১৩_(তয়) 


(iii 


= 


১৯৪ ব্রদায়নের গোড়ার কথা 


সিয়ামের লবণ অনেক ক্ষেত্রে পাওয়া যায়, যেমন এপ সম্‌ (Epsom) নামক স্থানে 
প্রত্রবণের জলে ম্যাগনেসিয়াম সলফেট বর্তমান দেখা যায়। 


য্যাগনেসিয়াম ধাতু নি্ষাশন £_0) ভড়িৎ-বিশ্টলেষণ পদ্ধতি £ গলিত 
স্ফটিক জলমুক্ত ম্যাগনেসিয়াম ক্রোরাইডকে তড়িত্-বিশ্লিষ্ট করিলে ধাতব ম্যাগনেসিয়াম 
এবং ক্লোরিণ গ্যাস উৎপন্ন হয় £ MgCl o=Mgtt +9017 


ক্যাথোডে Mg** + 90 =Mg ; আযানোডে 201 -9৩৯ 901; 901 Cla 


্রাসফার্টের লবণ-স্পে ( salthea ) যে কারনালাইট পাওয়া যায়, তাহাই বিশিষ্ট 
পাত্রে গলিত অবস্থায় লইয়া তড়িৎ-বিশ্লিষ্ট করিয়া ম্যাগনে 
করা হ্য়। 


ঢাকনাহুক্ত একটি লৌহনিঠিত চতুষ্কোণ পাত্রে কারনালাইট বা অনাৰ্দ্ৰ ( স্ফটিক 
জলমুক্ত ) ম্যাগনেপিয়াম ক্লোরাইড ও সোডিরাম ক্লোরাইডের 


মিশ্রণ লইয়া fags- 
প্রবাহের সাহায্যে 700° সেটিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করিয়া গলান হয় এবং তাহাতে 


সিয়াম ধাতু উৎপাদন 


FATS WR তরল পাওয়া যায়। লোঁহের Atare ব্যাটারির বণাত্মক মেরুর সহিত 
যুক্ত করিয়া ক্যাথোড কর! ea) পাত্রের চাকনার মধ্যস্থল দিয়া একটি পৌঁসিলেন নল 
{ porcelain-tube ) ছবিতে দেখা 


শ মতন লাগাইয়া উহার মধ্য দিয়া একটি কার্ধন- 
দণ্ড চালাইয়া দিয়া গলিত কারনালাইটের মধ্যে আংশিকভাবে ডুবাইয়া দেওয়া হয়। 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ১৯৪ 


এই কার্ধন-দণ্ডাটকে একই ব্যাটারির ধনাত্মক মেরুর সহিত যুক্ত করিয়া আ্যানোডরূপে 
ব্যবহার কর! ZII পোসিলেন-নলের উপর দিকে একটি বহিগমন নল লাগান থাকে | 
লৌহপান্রের ঢাকনায় আরও দুইটি নল লাগান gal উহার একটি দিয়া কোল 
গ্যাস ( Coalegas ) পাত্রের ভিতর প্রবেশ করান হয় এবং অন্ত নল দিয়া উহা! বাহির 
হইয়| যায়। তাহাতে লৌহ পাত্রের ভিতরের বায়ু কোল গ্যাস দ্বারা তাড়িত হইয়া 
বাহির হইয়া যায় এবং পাত্রের ভিতর কোল গ্যাস থাকে | 

তড়িৎপ্রবাহ চালনা করিলে গলিত কারনালাইটে অবস্থিত ম্যাগনেপিয়াম 
ক্লোরাইভ-মাত্র বিশ্লিষ্ট হয়। যতক্ষণ ম্যাগনেসিয়াম ক্লোরাইড মিশ্রণে বর্তমান থাকে 
ততক্ষণ পটাপিয়।ম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড বিশ্লিষ্ট হয় না। ম্যাগনেসিয়াম 
ক্যাথোডে মুক্ত হইয়া গলিত অবস্থায় গলিত কারনালাইট বা MgCl, ও NaCl-9% 
গলিত মিশ্রণের উপর ভাপিতে থাকে এবং কোল গ্যাসের ভিতর থাকার 
ফলে অবিরুত থাকে । ক্লোরিণ আযানোডে মুক্ত হয় এবং পোপিলেনের নলের 
ভিতর দিয়া উঠিয়া উহার বহির্গষন নল দিয়া বাহির হইয়া যায়। মাঝে মাঝে 
ম্যাগনেসিয়াম ধাতু তুলিয়া আনা হয় এবং উহাকে পাতনক্রিয়া দ্বারা শোধন করা 
হয়। 

দ্রষ্টব্য । (ক) গলিত কারনালাইটে Mett এবং Kt এই ছুই প্রকার আয়নই থাকে, কিন্ত 
তড়িৎ্-বিশ্লেষণের সময় কেবলমাত্র ম্যাগনেসিয়াম আয়ন ক্যাথোডে যাইয়া ধাতুতে পরিণত হয়, কারণ 
তড়িৎ-রাসায়নিক পর্যায়ে ম্যাগনেসিয়াম পটাপিয়ামের নীচে আছে। তাই যদি পটাসিয়াম আয়ন 
সামান্য মাত্রও ধাতুতে পরিণত হয় তাহা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সহিত বিক্রিয়া করিয়া ধাতব 
ম্য/গনেসিয়াম মুক্ত করে | 

খে) কারনালাইট অথবা! MgCl, ও NaCloq মিশ্রণ ব্যবহার করার উদ্দেশ্য হইল ?18015র 
গলনাঙ্ক কমান এবং 214015র আর্দ্র বিশ্লেষণ ( Hydrolysis ) বন্ধ করা। 

(গ) যদিও কারনালাইটের গলনাঙ্ক 500° amar, কিন্তু ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক 631° 
aasi যাহাতে উৎপন্ন ম্যাগনেসিয়াম ধাতু তরল অবস্থায় থাকিতে পারে সেই উদ্দেশ্যে গলিত 
কারনালাইটের উষ্ণতা 700° সেণ্টিগ্রেডে রাখা হয়। 

বে) গলিত ম্যাগনেসিয়াম বায়ুর অক্সিজেন ও নাইট্রোজেনের সহিত সহজেই বিক্রিয়া করিয়া 
MgO এবং ?18হাযত উৎপন্ন করে । তাই লোঁহের পাত্রের ভিতর হইতে বায়ু অপসারণ করিয়া কোন 
বিজারক গ্যাস, যথা হাইড্রোজেন বা কোল গ্যাস ভৰ্তি করা হয়। 

আর-একটি পদ্ধতিতে গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও পটাসিয়াম ক্লোরাইডের 


মিশ্রণ কার্বন আনোভ এবং গলিত as ক্যাথোড ব্যবহার করিয়া তড়িৎ 
বিশ্লেষিত করা হয়। তাহাতে ম্যাগনেসিয়াম ও লেডের সংকর ধাতু উৎপন্ন হয়। 


১৯৬ রসায়নের গোড়ার কথা 


এই ম্যাগনেপিয়াম-লেভ সংকর অন্য একটি কোষে গলিত ম্যাগনেসিয়াম 
ক্লোরাইড ও পটাসিয়াম ক্লোরাইড লইয়া উহার তড়িৎবিশ্লেষণে আযানোভডরূপে 
ব্যবহার করা হয় এবং বিশুদ্ধ ম্যাগনেসিয়াম ক্যাথোডরূপে ব্যবহৃত ইস্পাতের 
দণ্ডের উপর সঞ্চিত করা হয়। পরে ইস্পাতের দণ্ড হইতে উহা খুলিয়া লওয়া হয় 
G) কীর্ধন-বিজারণ পদ্ধতি ম্যাগনেসিয়াম কার্বনেটকে ভশ্বীকরণ 
(calcination ) দ্বারা ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। 
MgCO,=Mg0+0C0, 


এই ম্যাগনেসিয়াম অক্সাইডকে কার্বন দ্বারা 20090 afas উষ্ণতায় বিজারিত 
করিয়া ধাতব ম্যাগনেসিয়াম পাওয়া ata | MgO +C=Mg+Co 


কিন্ত উপরে উল্লিখিত বিক্রিয়াটি বিপরীতমুখী ( reversible ) 
Mg+CO=Mg0+0 
তাই এই উপায়ে ম্যাগনেসিয়াম পাইতে হইলে বিশেষভাবে তাড়াতাড়ি উদ্ভূত 


ম্যাগনেপিয়ামের বাষ্প ও কার্বন মনোক্মাইভকে 200° সেন্টিগ্রেড উষ্ণতায় শীতল করা 
প্রয়োজন হয়। 


পদ্ধতি £_ প্রকৃতিতে প্রচুর ম্যাগনেসাইট পাওয়া যায়। 
RAS পোড়াইয়| ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত করা হয়। এইভাবে উৎপন্ন 
ম্যাগনেসিয়াম অক্সাইড চুল্লী হইতে সংগ্রহ করিয়া উহার সহিত কোকচুর্ণ ও তৈল 


বা পিচ ( Pitch used as binder ) মিশ্রিত করিয়া সমস্ত মিশ্রণকে ছোট ছোট ইটের 
আকারে ( briquettes ) পরিণত করা হ্য়। 


এই ইটগুলিকে আবদ্ধ তড়িৎ 
করা হয়। ইহাতে ম্যাগনেসিয়াত 


হইতে বাহির হইয়া আসে, কারণ 
উল্লিখিত MgO + CM 


প্রথমে ম্যাগনেসাইটকে 


RANT লইয়া 9000 সেটিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত 
মর বাষ্প ও কার্বন মনোক্সাইভ গ্যা 


মর গুড়াকে পুনরায় অন্য একটি তড়িতচুলীতে 
খুব কম চাপে (high vacuum ) 900° aras উষ্ণতায় উত্তপ্ত করিয়া বান্পে 
পরিণত করা হয় এবং উক্ত বাষ্প শীত 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ১৯৭ 


ধাতু পাওয়া যায়। এইভাবে উৎপন্ন ম্যাগনেসিয়াম ধাতুকে পুনরায় নিক্ষিয় গ্যাসের 
উপস্থিতিতে গলাইয়া ঢালিয়া ধাতুর পিও (ingot) উৎপন্ন করা হয়। 


ম্যাগনেসিয়ামের ধর্ম :_() ভৌত ধর্ম_ম্যাগনেসিয়াম উজ্জল সাদা 
Hata মত চাকচিক্যময় ধাতু। ইহা একটি হালকা ধাতু, ইহার আপেক্ষিক গুরুত্ব 
L741 ইহা নমনীয় (malleable) এবং প্রসার্ধমান (ductile) ধাতু । ইহাকে 
সহজেই পাতে পরিণত করা যায় এবং টানিয়া ইহা হইতে তার তৈয়ারী করা যায়। 
ইহার গলনাক্ক 651° সে্টিগ্রেড, এবং ইহার স্ফুটনাক্ষ 1100” afas I 


Gi) রাসায়নিক ধর্ম ses বায়ুর সংস্পর্শে ধাতব ম্যাগনেসিয়ামের রূপার 
মত উজ্জল্য নষ্ট হয় না, কিন্তু জলীয় বাম্পযুক্ত সাধারণ WIS ফেলিয়া! রাখিলে 
ধাতুর উপর অল্মাইডের (MgO) স্তর ATF | বায়ুর ভিতর রাখিয়া উত্তপ্ত করিলে 
ম্যাগনেপিয়াম উজ্জল সাদা শিখার সহিত জলিতে থাকে ; এই সাদা আলোর 
রাসায়নিক বিক্রিয়া ঘটাইবার ক্ষমতা দেখা যায় (rich in actinic xrays ) | 
ম্যাগনেসিয়ামের বাঁযুতে দহনের ফলে ম্যাগনেসিয়াম অক্সাইড ও সামান্ত ম্যাগনে- 
সিয়াম নাইট্রাইড উৎপন্ন হয়। oMg+O,=2MgO £ 3Mg+N.=MgsNa. 
বিশুদ্ধ অক্সিজেনে ম্যাগনেসিয়াম ধাতুকে উত্তপ্ত করিলে উহা উজ্জল আলোর সহিত 
জলিয়! কেবলমাত্র অক্সাইড উৎপন্ন FTA l 


উত্তপ্ত ম্যাগনেসিয়াম ধাতু Bow রাখিলে জলিয়া উঠে এবং ফুটন্ত জলের সহিত 
এবং গ্রীমের সহিত বিক্রিয়া করিয়া ইহা অক্সাইডে পরিণত হয় এবং হাইড্রোজেন গ্যাস 
উৎপন্ন করে। Mg+H,O+MgO+H,. পাতলা আযাসিডের সহিত বিক্রিয়া 
করিয়া! ইহা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এমন কি পাতলা নাইট্রিক আাপিডের 
সহিতও ইহা! বিক্রিয়া করিয়া হাইড্রোজেন গ্যাস দেয়। 

Me+9HCI=MgOl, +H. ; Mg+H.SO.= MgSO. + Hs 

Mg + 2HNO, = Mg(NOs)a + Ha 

ক্ষারের সহিত ম্যাগনেসিয়ামের কোন বিক্রিয়া হয় না। 

ম্যাগনেসিয়ামকে নাইট্রোজেন গ্যাসের ভিতর রাখিয়া অধিক উষ্ণতায় Bed 
করিলে ইহা নাইট্রোজেনের সহিত সংযুক্ত হইয়া ম্যাগনেসিয়াম নাইট্রাইডে পরিণত 
1 4 
ক্লোরিণ গ্যাসের ভিতর ম্যাগনেসিয়াম রাখিয়া সামান্ত উত্তপ্ত করিলে উহা! জলিয়া 


ee রসায়নের গোড়ার কথা 


উঠে এবং তাহার ফলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। 118+015- 8015 
জলন্ত ম্যাগনেসিয়াম ধাতুর ফিতা কার্বন ডাই-অক্সাইভ গ্যাসের ভিতর প্রবেশ 
করাইলে Gel জলিতে থাকে এবং ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় ও কার্বন 
ভুদার আকারে জমা হয়) 2Mg+CO,=2Mg0+0; অতি উচ্চ উষ্ণতার 
ম্যাগনেসিয়াম অতি বিক্রিয়াশীল বিজারকরপে ক্রিয়া করিয়া থাকে। 


ম্যাগনেসিয়ামের ব্যবহার £_ ম্যাগনেসিয়াম ফটোগ্রাফিতে ব্যবহৃত FA 
বাল্বে তীব্র আলো উৎপন্ন করিতে, বাজী প্রস্ততে, সাংকেতিক আলো 
(signalling light) উৎপাদনে, পরীক্ষাগারে Sig বিজারক হিসাবে এবং হাল্কা 
ধাতু সংকর (alloys) ARS ব্যবহৃত হইয়া থাকে। হাল্কা ধাতু-সংকরের ভিতর 
ম্যাগনালিয়াম ( Magnalium, আপেক্ষিক গুরুত্ব_2, Mg 2%, Al 98%) এবং 
ইলেকট্রন ( Electron, আপেক্ষিক গুরুত্ব 1'8, Mg 95%, Zn 4°5%, Cu 0°5% ) 
উল্লেখযোগ্য । এই দুইটি সংকর ধাতুদ্বারা এরোপ্লেন বা মোটরগাড়ীর দেহ নির্গাণ 
করা হয়। 


ম্যাগনেসিয়ামের প্রাকৃতিক যৌগ হইতে ম্যাগনেপিয়ামের 


নানাবিধ যোগ- 
প্রস্তুতির ছক :— 
47 একর Sr 
ম্যাগনেসাইট ২5১৪ ১৯৯51 মামনি লহ Nao বানি 
AS atyne 
SS EN on 
উট smgso, S82, Me50,, THO 
করলে z AACN সলফেট (aere নামে ব্যবহৃত 
D Gaa GRD 
nam oS 


Set ম্যাগনেসিয়া 


চিত্র নং__34 
(গ) ক্যালসিয়াম ( Calcium ) 


পারমাণবিক ওজন__40 


আপেক্ষিক গুরুত্ব 1155, গলনাঙ্ক 851০ সেটিগ্রেড, ক্ফুটনা 
প্রকৃতিতে ক্যালসিয়াম ধা 
প্রকার যৌগ প্র 


ভাগ গঠন করে। 


সংকেত--0% যোজ্যতা-__9 

Z 1439” সেন্টিগ্রেভ। 
তু মুক্ত অবস্থায় পাওয়া যায় না, কিন্তু ইহার নানা- 
চুর পরিমাণে পাওয়া যার। ইহার WHIT ভূ-ত্বকের শতকরা 5 
ক্যালসিয়ামের নিয়লিখিত খনিজগুলি বিশেষ উল্লেখযোগ্য :_ 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ১৯৯ 


(i) চূনা-পাথর ( Limestone ), খড়িমাটি (Chalk ), মার্বেল পাথর (Marble), 
ক্যালসাইট (Calcite ), আইসল্যাণ্ড স্পার ( Iceland Spar) ইত্যাদি । ইহাদের 
প্রত্যেকের উপাদান হইল ক্যালসিয়াম কার্বনেট, 08009. 

(ii) ভোলোমাইট ( Dolomite ), 09009, MgCOs. 

(iii) জিপ সাম ( Gypsum ) CaSO,, 275০ 

(iy) আ্যানহাইড্রাইট ( Anhydrite ), CaSO.. 

(v) gatara ( Fluorspar ), Cal's 

(vi) gata আাপাটাইট ( Fluor apatite ), 3Cas ( PO, )5, CaFs 

ক্লোর-আযাপাটাইট ( Chlor-apatite ), 8085 (POs )2. CaCls 

( vii) ফস্‌্ফোরাইট ( Phosphorite ), Cag ( PO, )s- 

জীবজন্র হাড়ে Cag( PO, )এ এবং ডিমের খোলার ও ঝিনুক প্রভৃতি জলচর 
জন্তর খোলার 09005 ATF I 

(viii) অনেক পাথরে ক্যালদিয়াম দিলিকেট, 0880২, দেখিতে পাওয়। 
যায়। 

জিপসাম ভারতে মধাপ্রদেশে, পাঞ্জাবে এবং উত্তরপ্রদেশে পাওয়া যায়; 
gaaja ও মার্বেল পাথর রাজস্থান এবং জব্বলপুরে দেখা যায়। লাইমষ্টোন 
ভারতের অনেক স্থানেই পাওয়া যায়। 

ক্যালসিয়াম ধাতু প্রস্তত £_গলিত ক্যালপিয়াম ক্লোরাইডের তড়িত-বিস্লেষণ 
সংঘটিত করিয়। ক্যালসিয়াম ধাতু উৎপন্ন করা হয়। 

গ্র্যাফাইট-নিমিত একটি পাত্রে ক্যালপিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম 
ফুয়োরাইভ 6:1 অন্থপাতে মিশাইয়া লওয়া zal তড়িৎপ্রবাহের সাহায্যে 
মিশ্রণটিকে উত্তপ্ত করিয়া গলান হয়। ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 774° 
amas, কিন্তু সামান্য ক্যালসিয়াম gants উহার সহিত মিশ্রিত করায়, 
গলনাঙ্ক 664° সেটিগ্রেড উষ্ণতায় নামিয়া আসে। গ্র্যাফাইট পাত্রের নিচের 
অংশ একটি জলগাহের ভিতর বসাইয়া উহার চারিদিকে ঠাণ্ডা জলের প্রবাহ চালনা 
কর] হয়। ইহার ফলে মিশ্রণের খানিকটা কঠিনাকারে জমিয়া পাত্রের ভিতরের 
দিকের গায়ে একটি আচ্ছাদন ah করে এবং এই আবরণ মূল্যবান গ্র্যাফাইটের 


ক্ষয় অনেকাংশে নিরোধ FCF | 
দুইটি গ্র্যাফাইটের দণ্ড গলিত মিশ্রণের ভিতর ভূবাইয়া ব্যাটারির ধনাত্মক 


ane রসায়নের গোড়ার কথা 


মেরুর সহিত যোগ করিয়া তড়িং-বিশ্লেষণে আযানোডনূপে ব্যবহৃত হয়। একটি 
লৌহের ফাপা নল গলিত ক্যালসিয়াম ক্লোরাইডকে স্পর্শ করিয়া বসান হয় 
এবং উহা একই ব্যাটারির বণাত্মক মেরুর সহিত যোগ করিয়া তড়িং-বিশ্লেষণে 
ক্যাখোডরূপে ব্যবহৃত হয়। BA লোহার নলের ভিতর দিয়া ঠাণ্ডা জল 
প্রবাহিত করিয়া উহাকে সর্বদা Shel রাধা হয়। তড়িৎ দ্বার! স্বয়ংচালিত একটি 
জুর সহিত লোহার ফাঁপা নলটি সংযুক্ত করিয়া উহাকে উপরে তুলিবার ব্যবস্থা 
করা থাকে। বিদ্যুৎপ্রবাহ btaa) করিলে ক্যাগসিয়াম ক্লোরাইড বিশ্লিষ্ট হয় 


চিত্র 33—35 
এবং আযানোডে ক্লোরিণ গ্যাদ উৎপন্ন হ 
ক্যাথোডে মুক্ত হয় এবং লোহার নলের 
তখন AST BI সাহায্যে আস্তে আ 
ক্যালপিয়াম একটি দণ্ডের আকারে পাওয়া 
গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের আবরণ 
জারিত হয় না অথবা আানোডে উ 


ইয়া বাহির হইয়া যায়। 
প্রান্তে আটকাইয়া যায়। 


স্তে উপরে উঠিয়া WI) ইহাতে ধাতব 
যায়। ক্যালসিয়াম ধাতুর চারিপাশে 
থাকে বলিয়া উহা! বায়ুর অক্সিজেন দ্বারা 
STH ক্লোরিণ উহাকে আক্রমণ করিতে পারে 


ধাতব ক্যালসিয়াম 
লোহার নলটি 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২০১ 


all লোঁহনল উপরে উঠিয়া গেলে মুক্ত ধাতব ক্যালসিয়ামের দণ্ডই ক্যাথোডের 
কার্য করে। 0%01-0৮++ + 2017 


ক্যাথোডে Catt +2ə=0a ; আনোডে 901-9০ 201 } 
$ 201 01 


ক্যালসিয়ামের ধর্ম £_ভৌত ধর্ম £_ ক্যালসিয়াম রূপার মত সাদা ধাতু। 
ইহা নরম এবং নমনীর | ইহার আপেক্ষিক গুরুত্ব 155, এবং ইহার গলনাঙ্ক 
851০ সেটিগ্রেড এবং স্দুটনাঙ্ক 14399 সেটিগ্রেড। 

রাসায়নিক ধর্ম £_ক্ষার-ধাতুর মত ইহা অত্যধিক বিক্রিয়াশীল না হইলেও 
অন্য সাধারণ ধাতু অপেক্ষা ইহা অধিক AS | 

শুদ্ধ বায়ুর সহিত ক্যালসিয়াম বিক্রিয়া করে না। কিন্তু আর্দ্র বায়ুর সংস্পর্শে 
সাধারণ উষ্ণতাতেই ইহার উপর অল্মাইডের (0৪০-র) স্তর পড়ে। পরে উহা 
ক্রমশঃ ক্যালসিয়াম হাইড্রক্সাইড ও ক্যালসিয়াম কাৰ্বনেটে রূপান্তরিত হয়। বায়ুতে 
উত্তপ্ত করিলে ইহা লোহিতাভ শিখার সহিত উজ্জলভাবে জলে এবং ক্যালসিয়াম 
অক্সাইড ও সামান্ত ক্যালসিয়াম নাইট্রাইড উৎপন্ন হয়। 

2Ca +O =20a0 ; 30a +N =CasNe 

জলের সহিত সাধারণ উষ্ণতায় ক্যালসিয়াম বিক্রিয়া করিয়া জলকে বিশ্লিষ্ট করে 

এবং ধীরে ধীরে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। 
Ca + ঞান50 = Ca(OH): + Hs 

সোডিয়ামের তুলনায় জলের সঙ্গে ইহার বিক্রিয়া অনেক মৃতুভাবে ঘটিয়া থাকে। 

পাতলা আাসিডের সহিত ক্যালসিয়াম বিক্রিয়া করিয়া ক্যালসিয়ামের লবণ ও 
হাইড্রোজেন গ্যাপ দেয়, কিন্তু নাইট্রিক আাসিডের সহিত ইহার বিক্রিয়ায় হাইড্রোজেন 
গ্যান বাহির হয় না। 0%+9701-08015+ Hs. 

ক্লোরিণ গ্যাসের ভিতর রাখিয়া ধাতব ক্যালপিয়ামকে উত্তপ্ত করিলে ইহা 
ক্যালসিয়াম ক্লোরাইডে পরিণত হয়। Ca +Cla ৯0801, 

হাইড্রোজেন গ্যাসের ভিতর রাখিয়া ক্যালসিয়ামকে Sed করিলে ক্যালসিয়াম 
হাইডাইড নামক যৌগ (0৪8০) ESA হয়। ইহা হাইড্রোলিথ (Hydrolith) 
নামে পরিচিত। Ca +H, 08175, 

হাইড্রোলিথের উপর জল যোগ করিয়া হাইড্রোজেনের পণ্য-উৎপাঁদন কৌন কোন 
ক্ষেত্রে সংঘটিত করা হয়। CaH, +2H,0 = Ca(OH): + 7৪, 


২০২ রসায়নের গোড়ার কথা 


নাইট্রোজেন গ্যাসের ভিতর রাখিয়া ক্যালসিয়ামকে 
নাইট্রাইডে পরিণত হয়। 30+ N= CasN এ. 


ক্যালসিয়ামের ব্যবহার £_ বিশুদ্ধ ইথাইল আযালকোহ 
থাকিলে উক্ত জল অপসারণের জন্য ক্যালসিয়াম ধাতুর টুকরা ব্যবহার করা হয়। 
বায়ু হইতে পৃথকীরুত নাইট্রোজেন হইতে আরগন প্রস্তুত করিতে এবং হাইড্রোলিথ 
উৎপাদনে ক্যালসিয়াম ধাতু কিছু পরিমাণ ব্যবহৃত হয়। 
ইহার ব্যবহার দেখা যায়, যেমন ফ্রারী মেটাল ( rary met 
ক্যালসিয়ামের সংকর, উল কে! (01০০) লেড ও ক্যালপিয়াত 


ক্যালসিয়ামের যৌগ 


ক্যালসিয়াম অন্পাইড বা পাথুরে টুন (Cao) 
প্রস্তুতি £_লাইমট্টোন বা 


টুনা পাথর (08005) উত্তাপে বিয়োজিত করিয়া 
কার্বন ডাই-অক্সাইড গ্যাস এবং পাথুরে চুন পাওয়া যায়। CaCO, = CaO + 005. 

তাই পাথুরে চুনের পণ্য উৎপাদনের সময় কার্বন ডাই-অক্মাইড গ্যাস উপজাত 
হিসাবে পাওয়া যায়। এ 


হয়। 


দার কথা” দ্বিতীয় ভাগে, পৃঃ ১২৮ 
বিশদভাবে আলোচনা করা হইয়াছে। 


পাথুরে চুনের ধর্ম £ পাথুরে চুন একটি সাদা অনিয়তাকার কঠিন পদার্থ। 
ইহা মৃত্তিকা-ক্ষার ধাতুর ( alkaline 
গলে না। এমন কি অক্সি- 
Staa হইয়া উঠিয়া তীব্র 
ইলেকট্রিক Daa অতি উচ্চ Sas 
সেটিগ্রেড। জলের প্রতি ইহার 


উত্তপ্ত করিলে ইহা ক্যালসিয়াম 


লে অতি সামান্য জল 


কিছু সংকর ধাতু ABS 
al) লেড, বেরিয়াম ও 
মর সংকর। 


তাপগুয়োগে ইহা 
হাইডোজেন শিখায় ( oxy-bydroge 
-light) 1 কিন্তু 
হার গলনাঙ্ক 9570° 
জলের সংস্পর্শে আসিলে 
হকারে ইহা ক্যালপিয়াম 
‘1! (CaO + HO = 08/07)5] 
Bee উত্তাপে যে জল যোগ কিছুটা বাষ্পাকারে বাহির 
হইয়া আলে। জলে কলিচুনের aiae তর কম, তাই জলের সঙ্গে ইহা 
খকৃথকে সাদ! পদার্থে ( imo) পরিণত হয়। উহা ছাকিয়া লইলে চুনের 
4 পাথুরে চুনকে arg বাযুতে ফেলিয়া রাখিলে 


milk-of-] 
Lime-water ) পাওয়া যায়। 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২০৩ 


ইহা প্রথমে জল এবং পরে বাযুস্থিত কার্বন ডাই-অক্মাইভ শোষণ করিয়া সাদা 
গুঁড়ার পরিণত হয় ১ উক্ত সাদা গুঁড়া ক্যালসিয়াম হাইডক্সাইভ ও ক্যালসিয়াম 
কার্বনেটের মিশ্রণ | j 

CaO + H,0=Ca(OH), ; Ca(OH), + COs = CaCOs +H sO 

পাথুরে চুনের উপর জলের ক্রিয়!ঃ_পাখুরে চুনে সামান্য জল যোগ করিয়া 
ভিজাইলে সামান্য সময় পরেই হিস্‌ RA শব্দ শোনা যায় এবং মিশ্রণটি খুবই উত্তপ্ত 
হইয়া উঠে, জলীয় বাষ্পরূপে কিছুটা জল বাহির হইয়া আসে। পরে যথোপযুক্ত 
পরিমাণ জল দিলে পাথুরে চুন ফুলিয়৷ উঠিয়া ফাটিয়া যায় এবং সাদা গু ড়ায় পরিবতিত 
হয়। এই সাদা গুঁড়াকে GITS, লাইম (51০৫ lime ) বলে এবং এইভাবে 
পাথুরে চুনে জল দিয়া ইহার উৎপাদন প্রণালীকে GRIT অফ, লাইম ( slaking 
of lime) বলে। Ca0+H,O=CalOH).! APRI চুন আযাসিডের সহিত 
বিক্রিয়া করিয়া ক্যালসিয়ামের লবণ এবং জল উৎপাদন করে। আযামোনিয়ামের 
লবণ হইতে ইহা আযামোনিয়া গ্যাস বাহির করিয়। দেয়। 

ONH,Cl + CaO 08019 +2NHs + 750 

পাথুরে চুনের ব্যবহার £_ পাথুরে চুন ক্ষারকীয় গ্যাসের আর্দ্রতা দূরীকরণে, 
ইথাইল আযালকোহলের নির্জলীকারকরূপে এবং ধাতুনিষ্কাশন পদ্ধতির প্রয়োগে 
বিগালক হিসাবে (flux) ব্যবহৃত হয়। চুনের আলে! (lime light ) নামক 
তীব্র সাদা আলোক উৎপাদনে পাথুরে চুন ব্যবহৃত হয়। কলিচুন, Ca(OH), 
এবং ক্যালসিয়াম কার্বাইড, CaCa, AIF ক্যালসিয়ামের যৌগ উৎপাদনে পাথুরে চুনের 
ব্যবহার হইয়া থাকে। 

ক্যালসিয়াম হাইডক্সাইড বা কলিচুন, Ca(OH). £_ 

প্রস্তুতি £_পূর্বেই উল্লিখিত হইয়াছে যে পাথুরে চুনে জল যোগ করিয়া 
ক্যালনিয়াম হাইডঝ্সাইড উৎপন্ন করা হয়। Ca0+H:0= 0%(017)5 

ক্যালসিয়াম হাইডুক্সাইভ একটি তীব্র ক্ষার ইহা নানাভাবে ব্যবহৃত হইয়া 
থাকে, যেমন, (i) অতি সামান্য FAAS ক্যালসিয়াম হাইডুক্সাইড ; ইহা কঠিন 
পদার্থের গু'ড়ারূপে পাওয়া যায়; Gi) জলের সহিত ক্যালসিয়াম হাইডুক্সাইডের 
থকথকে মিশ্রণ, ইহাকে মিল্ক-অফ-লীইম (7110-01-09) বলে ; (iii) চুনের 
জল ইহা ক্যালসিয়াম হাইডব্সাইডের জলীয় দ্রবণ ; চুন অতি অল্প পরিমাণে জলে 
ata, তাই চুনে অধিক পরিমাণে জল দিয়া ঝীকা ইয়া ছাকিয়া লইলে যে পরিষ্কার 


২০৪ বরসায়নের গোড়ার Fal 


জলীয় দ্রবণ পাওয়া যাঁর তাহাই চুনের জল নামে অভিহিত হয় । উচ্চ উষ্ণতায় জলে 
চুনের ত্রীব্যতা কমিয়া যায়। 

কলিচুনের ব্যবহার £_কলিচুন গাথুনির মশলা এবং সিমেণ্ট প্রস্তুতে ব্যবহৃত 
হয়। কৃষিকাযে সার হিসাবে চুনের ব্যবহার দেখা ate ব্রিচিং পাউডারের 
পণ্য উৎপাদনে কলিচুনের ব্যবহার হইয়া থাকে। ঘরের দেওয়ালে সাদা আস্তরণ 
দেওয়ার aits কলিচুনের ব্যবহার দেখা যার। কাচ প্রস্ততে, কষ্টিক সোডা 
উৎপাদনে (caustification process), চামড। হইতে লোম সরাইতে এবং 
পরীক্ষাগারে আযযোনিয়াম লবণ হইতে আমোনিয়া গ্যাস প্রস্তুত করিতে কল্চিন 
ব্যবহৃত Vl চুনের জল পরীক্ষাগারে বিকারক হিসাবে কার্বন ডাই-অল্মাইভ 
গ্যাসের উপস্থিতি প্রমাণ করিতে ব্যবহৃত হয়। প্রথমে কার্বন ডাই অক্সাইড 
গ্যাপ চুনের জলের ভিতর দিয়া অতিক্রম করাইলে চুনের জল ঘোলা হয়, কারণ 
অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন za | 

Ca(OH), + COs = CaCO, +H,0 
পরে আরও অধিক পরিমাণে কার্বন ভাই-অক্মাইড গ্যাস চালনা করিলে জলের 
ঘোলাটে ভাব কাটিয়া গিয়া পরিফার দ্রবণ উৎপন্ন হয়। তখন ভ্রবণে দ্রাব্য 
ক্যালসিয়াম বাই-কার্বনেট উৎপাদিত হয়। 
CaCO, +H,0 + C0, = CAH (C0) 

সিমেন্ট £_সিমেণ্ট একটি মিশ্র পদার্থ ; ইহা গুঁড়ার আকারে ক্যালসিয়াম 
সিলিক্টে এবং ক্যালসিয়াম আযালুমিনেটের মিশ্রণ। জলের সহিত মিশ্রিত করিয়া 
ব্যবহার করিলে ইহা অতি শক্ত পদার্থে পরিণত হয় ; তাহার কারণ ইহা জল শোষণ 
করিয়া দুইটি উপাদানের ভিতর বন্ধন ঘটাইয়! দেয় এবং তাহার জন্য ইহার শক্তভাবে 
বসিয়া যাইবার ( setting ) ক্ষমতা আছে। 

কাদাম!টির সহিত উপযুক্ত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের গুড়া মিশাইয়া 
প্রায় বিগলন অবস্থা পর্যন্ত বিশেষ palto Bee করিয়া সিমেন্ট প্রস্তুত করা হয়। 

সিমেণ্ট প্রস্তুতি £কাদামাটি এবং চুনাপাথরের (08005) গুড়া উপযুক্ত 
পরিমাণে মিশ্রিত করিয়া একটি বিশেষ ধরণের গুঁড়া করিবার যন্ত্রে মতি ASIC 
গুড়া করা হয়। পেই Sol একটি ঘূর্ণায়মান pala ভিতর লইয়া প্রায় 1500° 
সেটিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়। কয়লার গুঁড়া এই pat উত্তপ্ত করিতে ব্যবহৃত 
হয়। তাহাতে প্রথমে সিমেন্টের FFA ( coment linker ) পাওয়া যায়। সেই FFI 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২০৫ 


চুলী হইতে বাহিরে আনিয়া ঠাণ্ডা করিয়া পেশাই-করা যন্ত্রে ফেলিয়া অতি সুক্ষ্ম 
গড়ায় পরিণত করা হয়। পরে সেই গুড়া বস্তাবন্দি করিয়া বাজারে সিমেণ্ট 
(cement) রূপে বিক্রয়ার্থ পাঠান হয়। fas ও বালি যিশাইয়া তাহাতে 


ভি চুনাপাথর ও ক্রাদামাট (CLAY) 
- বাখিবার পাত্র 
q ঘূর্ণায়মান yA 
[সিমেন্ট 
নে 
NOT 
সিমেন্ট প্রস্তুভের Bal i 
চিত্র নং__86 


জল দিয়া লেই প্রস্তুত করিয়া গাথনির কাজে ব্যবহার করা হয়, উহাকে 
সিমেন্ট মর্টার (coment mortar) WAI জলের সংস্পর্শে ইহা কয়েক ঘণ্টা 
ভিতরেই afini শক্ত (setting) হইয়া যায়। এইভাবে শক্ত হইয়া জমিয়া যাইবার 
কারণ হইল এই যে জলের সংস্পর্শে সিমেন্টের ভিতর অবস্থিত ক্যালপিয়াম আযালুমি- 
নেটের আর্দ্র বিশ্লেষণ ( hydrolysis ) সংঘটিত হইয়া ক্যালসিয়াম হাইড্রক্সাইভ এবং 
আ্যালুমিনিয়াম হাইডুক্সাইড উৎপন্ন হয়। এইভাবে উৎপন্ন আালুমিনিয়াম হাইডন্সাইডের 
সহিত ক্যালমিয়াম সিলিকেটের বিক্রিয়া ঘটিয়া ক্যালসিয়াম আ্যালুমিনোসিলিকেট 
উৎপন্ন হয় এবং ইহার স্কটিকগুলি পরস্পরের সহিত দৃঢ়সংবদ্ধ (interlacing of 
orystale ) হইয়া যায় বলিয়া ইহা এত শক্ত হয়। 

সিমেন্ট মর্টারের কথ! আগেই উল্লেখ করা হইয়াছে। এই সিমেন্ট মর্টার ব্যবহার, 
করিয়া বাড়ীর দেওয়াল, ঘরের ছাদ বা মেঝে, জলের বাধ বা রাস্তা তৈয়ারী করা হয়। . 

প্যারিস-প্রাষ্টার (Plaster of Paris ) £2 08305, H0: প্রকৃতিতে 
ক্যালসিয়াম সলফেটের কেলাপ (CaSO, HO) জিপসাম (Gypsum ) 
নামক খনিজে পাওয়া যায়। এই প্রাকৃতিক কেলাস জলযুক্ত ক্যালসিয়াম সলফেট: 
110° হইতে 190° সেটিগ্রেড উষ্ণতায় চুলী-বক্ষে উত্তপ্ত করিয়া প্যারিমপ্নাষ্টারঃ 


২০৬ রসায়নের গোড়ার কথা 


তৈয়ারী করা হয়। এইভাবে উত্তপ্ত করিবার সময় দুইটি বিষয়ে সতর্ক হওয়া waste: 
O জিপসামকে কখনই কার্বনযুক্ত ইন্ধনের সংস্পর্শে আসিতে না দেওয়া, এবং 
(i) চুলী-বক্ষে স্থিত জিপসামের উষ্ণতা কখনই যাহাতে 190° সেটিগ্রেডের উপরে 
ন! উঠে তাহা লক্ষ্য রাখ!। প্রথমটি ঘটতে দিলে ক্যালসিয়াম সলফেট বিজারিত 
হইয়া ক্যালসিয়াম সলফাইডে (CaS) পরিণত হইবে এবং দ্বিতীয়টি সদ্বন্ধে 
অবহিত না হইলে অধিক উষ্ণতায় জিপসাম এমনভাবে Aiea যাইবে যে, আর 
জলের সংস্পর্শে ইহা শক্ত হইয়া] জযাট বাধিবে না। 190° সেটিগ্রেড উষ্ণতায় 
জিপসামের কেলাপ-জল আংশিকভাবে অপসারিত হয় এবং সাদ! গুড়ার আকারে 
প্যারিস-পলাষ্টার পাওয়া ata | 
2(CaSO,, 28H 20) 0904১ H.0+3H,0 
প্যারিস-প্রাষ্টারে জল fal লেই ( paste) তৈয়ারী করিয়া রাখিয়া দিলে উহা 
অতি অল্প সময়ের ভিতর শক্ত হইয়া বসিয়া! যায় (৪685 )। এইভাবে জলের সংস্পর্শে 
শক্ত হইয়! যাওয়ার কারণ এই যে, ইহা জলের সহিত বিক্রিয়া করিয়া পুনরায় 
জিপসামে পরিণত za | 
20804) H,O + 3H 0 = 20080, 2H,0) 
যেহেতু জলের সহিত মিলিত হইয়া শক্ত হইবার সময় ইহা একটু আয়তনে 
বাড়ে, তাই ইহা ছাচে ঢালাই করার কাজে ব্যবহৃত হয়। ইহা ছাড়া মৃতি নির্দাণে, 
ভাঙ্গা হাড় জোড়া লাগানোর ay ব্যা্ডেজ (bandage) বীধিবার কার্যে, সময় 
সময় গিমেট্টে প্রয়োজনে ইহার ব্যবহার হইয়া থাকে। 


ক্যালসিয়ামের প্রাকৃতিক যৌগ হইতে ক্যালসিয়ামের অন্তান্ত azal- 
জনীয় যৌগ প্রস্তুতের EF | 
পাতলা HCl 

CaCO, er area কেলাসনী CACH HOM, cacy, 

(garnas) 1 গলিত STATS 
7 A শট (Eapen 

CaO mO S250, 2 

Cong) Oa) 


120°, 
paa a i ই 
CalOH),—— 08(00)0 ey ৯25০ 
Se 8084 Esate নাইস 
en] 


DO 


চিত্র 33—37 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২০৭ 


(ঘ) কপার ( Copper ) 
সংকেত-__0ঘ, পারমাণবিক ওজন-_-63:5, যোজ্যতাঁ__1 এবং 9 
আপেক্ষিক গুরুত্ব_9'95, গলনান্ক__1093০, স্ফুট নাম্ক_-9810- 

ইহাকে AHS তাত নামে অভিহিত করা হইয়া থাকে এবং বাংলায় তামা 
বলা হয়। সভ্যতার উন্মেষের সর্দে সঙ্গেই অতি প্রাচীনকাল হইতেই তারের 
ব্যবহার হইয়া আসিতেছে । যে সময়ে সর্বপ্রথম SAS ব্যবহৃত হইতে AP হয় 
তাহাকে SAH (copper age) বলা হয়। প্রায় ছয় হাজার বৎসর পূর্বেকার 
তামার দ্রব্যের নিদর্শন পাওয়া গিয়াছে। ক্যানাডার লেক সুপিরিয়ারের নিকট, 
সাইবেরিয়ায় এবং উরাল পর্বতে ( Ural mountains) মৌল হিসাবে প্রকৃতিতে 
তাত্র বা কপার পাওয়া যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কপার ইহার বিভিন্ন 
যৌগরূপে প্রকৃতিতে পাওয়া যায়। কপারের খনিজের ভিতর নিয়লিখিতগুলি বিশেষ 
উল্লেখযোগ্য £-- 

(i) লাল কপার খনিজ অথবা কিউপ্রাইট, CuO 

(8) কপার গ্রানস্‌ অথবা স্তালকোসা ইট, 0899 

(ii) কপার পাইরাইটিপ বা স্যালকোপাইরাইট, CuaS, [59৪9 অথবা 
05799 

(iv) ম্যালাকাইট, 09009, 08(07)9 (সবুজ রংএর ) 

(৮) আ্যাজুরাইট, 9000৬) Cu(OH). (নীল রংএর ) 

সলফাইড আকরিক হইতেই পৃথিবীর শতকর! 75 ভাগ কপার উৎপাদন করা 
হয়। সাধারণতঃ কপারের সলফাইড-ঘটিত খনিজে শতকরা মাত্র 3 হইতে 5 ভাগ 
কপার থাকে। 

ভারতে বিহার প্রদেশের Pega জেলায়, হাজারিবাগে ও সীওতাল পরগণীয়, 
যুক্তপ্রদেশের কুমাযুন ও ঘাড়োয়ালে, মাদ্রাজ প্রদেশের নেলোরে এবং সিকিম, রাজস্থান 
এবং পাঞ্জাবে কপারের আকরিক পাওয়া যায়। ঘাটশিলায় সিংভূমের মৌসাবানিতে 
যে আকরিক পাওয়া যায় তাহা হইতে কপার নিষ্কাশন Fal হয়। 


কপার AFTA £ 
উপর নির্ভর করে। 


. কপারের নিদ্ধাশন পদ্ধতি কপারের আকরিকের প্রকৃতির 


২০৮ রসায়নের গোড়ার কথা 


(ক) প্রকৃতিতে যে কপার মুক্ত (native) অবস্থায় পাওয়া যায় তাহার সহিত 
অনেক aga মিশিরা থাকে । তাই উহাকে বিগালকের সহিত মিশাইয়া গলান 
হয়; তাহাতে অপ্রব্যগুলি ধাতুমলে পরিবতিত-হ্ইয়া যায় এবং কপার হইতে 
উহাকে গলিত অবস্থায় ঢালিয়া ফেলা হয়। এইভাবে TAa ধাতব কপার শোধিত 
করিয়া ব্যবহার করা হয়। ইলেকৃট্রোলিসিস্‌ ( Electrolysis) বা তড়িং-বিশ্লেষণ 
পদ্ধতি দ্বারা কপারের শোধন পদ্ধতি পরে বণিত হইয়াছে ( পৃঃ ২১৪)। 


(থ) সলফার বা গন্ধকবিহীন ( Sulphur-free) আকরিক হইতে কপার 
উৎপাদনের পদ্ধতি নিয়ে বণিত হইল। কপারের অক্সাইড বা ক্ষারকীয় কার্ধনেট 
আকরিকে কোন সলফার থাকে না। এই সকল আকরিক হইতে প্রথমে গলনাক্ষের 
নিয় উষ্ণতায় উহাদের ভম্মীকরণ ( calcination) নিষ্পন্ন করিয়া উহাদের উদ্ধাযীবস্ত 
(যথা, 50,005 প্রভৃতি) তাড়ানো হয় এবং কার্বনেট অক্সাইডে পরিণত কর! 
হয়। তৎপরে উৎপন্ন অল্মাইডের সহিত কয়লার গুঁড়া ( coke-dust ) এবং সামান্য 
বালি (বিগালক)- মিশাইয়া। বায়ু চুলীতে তীব্রভাবে উত্তপ্ত করা হয়। ইহাতে 
অক্সাইড বিজারিত হইয়া ধাতব কপারে পরিণত হয় এবং অশুদ্ধিগুলি বিগালকের 


সহিত বিক্রিয়৷ করিয়! ধাতুমল উৎপন্ন করে। উপরের স্তরে অবস্থিত গলিত ধাতুমল 
ঢালিয়া ফেলিলে সর্বনিয় স্তরে কপার পাওয়া যায়। 


09005, Cu(OH), =2 CuO + CO, +H,0 
Cu0+C=Cut+co; Cu,0+C=2 Cu+cG0 


এইভাবে উৎপন্ন কপার অশুদ্ধ। ইহাকে তড়িৎ-বিশ্লেষণী কোষে ( 
করিয়া ব্যবহার করা হয়। 


(i) সলফারহুক্ত পাইরা ইটিল আকরিক হইতে কপার নিষ্কাশন otal 
স্থজিভাবে সম্পাদন করা যায় না। তাহার কারণ পাইরাইটিসে Fes, বিমান 
থাকে। att কপারের গন্ধকের প্রতি আসক্তি (afinity) বেশী এবং ofa 
জেনের প্রতি আনক্তি কম। আবার আয়রণের গন্ধকের প্রতি আসক্তি কম এবং 
অক্সিজেনের প্রতি আসক্তি বেশী। সুতরাং কপার পাইরাইটিসকে খায়ুতে wT ভূত 
করিলে 0923 অপেক্ষা Fe S, dI শীঘ্র অক্সাইডে পরিণত হয় এবং যদিও বা 
সামান্য পরিমাণ 0820 জারণের ফলে উৎপন্ন হয় তাহা পুনরায় Fesa সহিত 
বিক্রিয়া করিয়া 0853-এ পরিণত হয়। এই অঙ্গবিধার জন্য কপার পাইরাইটিস 


cell) শোধন 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২০৯ 


হইতে যতক্ষণ না আয়রণ সম্পূর্ণরূপে ধাতুমলের সহিত অপসারিত করা যায় ততক্ষণ 
0850 গঠিত হয় না এবং 029 হইতে কপারও পাওয়া যায় না। 

বর্তমানে শুদ্ধ উষ্ণ ( Dry thermal ) পদ্ধতি, যাহা আধুনিক জার্মান মানহেস 
(Manhes) পদ্ধতি বা মারুতচুলী-পদ্ধতি নামে পরিচিত, তাহাই প্রয়োগ করিয়া 
কপার উত্পাদন করা হয়। এই পদ্ধতিতে পর পর কয়েকটি প্রক্রিয়ার সাহাষ্য লওয়! 
হয়_যথা (i) গাট়ীকরণ ( Concentration ), (ii) ভম্মীকরণ বা ভর্জন (Roasting), 
(i) বিগলন ( Smelting), (iv) স্বতঃ-বিজারণ (99176059600) এবং (y) 
লিপ ( Refining ) | 

গাঁটীকরণ £_ভৈল- ভাসন পদ্ধতি ( Oil-floatation Process ) :— 

পূর্বেই উল্লিখিত হইয়াছে যে, কপার পাইরাইটিসে কপারের পরিমাণ শতকরা 2 হইতে 
8 ভাগমাত্র। তাই ইহাতে কপারের শতকর! পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন; তাহা 
না হইলে বহুপ্রকার অস্থবিধা দেখা দেয় এবং বহু পরিশ্রম অপব্যয়িত হয়। খনিজ 
কপারের শতকরা পরিমাণ বৃদ্ধি করিতে সিলিকেট ও saty মিশ্রিত অপন্রব্য দূর করা 
প্রয়োজন। তাই আকরিককে ভালভাবে চূর্ণ করিয়া সেই চূর্ণ একটু পাইন তৈল ও 
সোডিয়াম জ্যানথেট (sodium xanthate—a floating agent ) মিশ্রিত জলের 
মধ্যে ফেলা হয়। পরে এই মিশ্রণের নীচে হইতে সরু নলের ভিতর দিয়া প্রচুর 
বায়ু প্রবাহিত করা হয়। ইহার ফলে তৈল ও জল মিশ্রিত হয় এবং তাহার 
উপর প্রচুর ফেনা উৎপন্ন হয়। কপার ও অনান্য ধাতুর সলফাইভ আকরিক 
তৈল দ্বারা সিক্ত হইয়া ফেনার সহিত উপরে ভাসিয়া উঠে; fee মাটি ও 
গিলিকেট জাতীয় পদার্থগুলি জলদ্বারা সিক্ত হইয়া ভারী হইয়া নীচে ডুবিয়! 
যায়। ফেনাকে অন্ত পাত্রে লইয়া যন্ত্রসাহায্যে তৈল হইতে ফেনাকে পৃথক 
করা হয়। পরে সলফাইডকে গরম বায়ু দ্বারা শু করিয়া লওয়া হয়। এইভাবে 
যে গাঢ় আকরিক পাওয়া যায় তাহাতে কপারের পরিমাণ শতকরা 30-35 ভাগ 
থাকে। 


(ii) ega বা জারণ (Roasting)? গাঢ় আকরিককে পরপর উপর 
হইতে নীচে পর্যন্ত অবস্থিত একপারি চুলীতে (multiple hearth furnace ) 
(চিত্র নং 49এ দেখান হইয়াছে) প্রচুর বাছুপ্রবাহে উত্তপ্ত করা হয়। চুল্লীকে উত্তপ্ত 
করিতে প্রভিউসার গ্যাস জালানী হিসাবে ব্যবহৃত হয়। আকরিক উপর হইতে 
নীচের চুজীতে নামিতে থাকে এবং qtates চুল্লীগুলির নীচে হইতে উপরের দিকে 


১৪-___(তয়) 


২১০ বূসায়নের গোড়ার কথা 


উঠিতে থাকে | এই প্রক্রিয়ায় আকরিকের ভিতর বর্তমান আর্সেনিক, জলীয়বাম্প এবং 
কার্বন ডাই-অল্সাইড প্রভৃতি উদ্বারী পদার্থনক্ল অপসারিত হয়। তাহার পর কিছুটা 
সলফাইড AGA সলফার ডাই-অন্সাইড গ্যাসে পরিণত হইয়া উড়িয়া যায়। আয়রণ 
কপার অপেক্ষা হীনধাতু ( less noble metal than copper ) বলিয়া সহজে জারিত 
হইয়া অক্মাইডে পরিণত হয়। আবার যদিও সামান্য কপার-অক্সাইভ এইভাবে উৎপন্ন 
হয় তাহাও ফেরাস সলফাইডেব সহিত বিক্রিয়া করিফ্া কপার সলফাঁইডে পরিণত হয় 
এবং আয়রণ অক্মাইডে পরিবতিত হয়। তাই efs খনিজে প্রধানতঃ কিউপ্রাস 
সলফাইড, ফেরাস GUST এবং ফেরাস সলফাইড থাকে | 
0053, 9999 + 05 = Cus8S + 9799 + 905 
CuS, 7953৩ +40, = 0859 +577৩0 +380, 
20553 (সামান্য) +30. =20u,0 (সামান্য) +280, 
CuO + FeS = CuS + FeO 


TGE ভম্মীকরণ বা ভর্জন প্রক্রিয়া একটি পরাবর্ত চুলীতেও ( 


Rever- 
beratory Furnace) সম্পন্ন করা যায়। 


(i) বিগ্ললন (Smelting) — 
এই প্রকারে উৎপন্ন sfs আক- 
রিকের সহিত অল্পপরিমাণ কোক, 
বালি (দিপিকা, SiO, ) এবং সামান্ত 
চুন মিশাইয়া মিশ্রণকে একটি atg- 
চুলীতে বিগলিত (smelted ) করা 
হয়। মারুত চুল্লীটি প্রায় 66-70 ফুট 
উচ্চ এবং gaitea ( steel ) 
তৈয়ারী। উচ্চ উষ্ণতায় যাহাতে 
BIB নষ্ট না হয় মেইজন্ত 
চুলীচির উপরের বাহির দিকে নলের 
ভিতর দিয়! শীতল জল প্রবাহিত 
করিরা ঠাণ্ডা করা৷ হয় এবং চুলীটির 
ভিতরের দিকে অগ্নিসহ ইষ্টকের 
( fire-brick ) আন্তরণ 


Ü 


Y 
i 
% 
| 


দেওয়া 


acai সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২১১ 


থাকে। pala উপরের দিকে অবস্থিত প্রবেশদ্বার দিয়া pala ভিতর আকরিক, 
কোক ও সিলিকার মিশ্রণ ঢালিয়৷ দেওয়া হয় এবং চুলীর নীচের দিকে অবস্থিত 
বড় বড় কয়েকটি নলের (tuyores) সাহায্যে SF ও উত্তপ্ত বায়ু চুলীর fews 
পরিচালিত করা হয়। এইখানে কোক প্রথমে উত্তপ্ত MLS প্রজলিত হয় এবং Spy 
তাপের zR করে। অধিক উষ্ণতায় বাকী ফেরান সলফাইড জারিত হুইয়া 
ফেরাস অক্মাইডে পরিণত হয়! কপার কিন্তু তাহার সলফাইভ অবস্থাতেই 
থাকে । আয়রণ অপেক্ষা কপারের সলফার-আসক্তি (affinity for sulphur ) 
অধিক, তাই সামান্য কিউপ্রাস অক্সাইড যাহা পূর্ব প্রক্রিয়ায় উৎপন্ন হয় তাহা! 
ফেরান সলফাইডের সহিত বিক্রিয়া করিয়া পুনরায় কিউপ্রাস সলফাইড গঠন 
করে। 


9799 + 80৪ =2FeO 49909 3 09999 + 402 = 9790 + 8802 
0920 + FeS = FeO + 089 


সিলিকা ব| বালি বিগালক (fux) হিসাবে কার্য করে এবং উৎপন্ন আয়রণ 
অক্মাইডের সহিত বিক্রিয়া করিয়া ফেরাস সিলিকেট ধাতুমল (9188) গঠন করে। 
FeO + SiO = FeSiOg 


pala নিয়াংশ খুব বেশী উষ্ণ থাকে, সেইজন্য ফেরাস সিলিকেট এবং কিউপ্রাস 
সলফাইড গলিত অবস্থায় দেখানে থাকে এবং এইভাবেই চুলীর নিয়ন গ্রকোষ্ঠে 
সঞ্চিত zai আয়রণ সিলিকেট হাল্কা বলিয়া ইহা কিউপ্রাস সলফাইডের উপর 
ভাসিতে থাকে। এই গলিত মিশ্রণকে চুলীর নিয্নদেশ হইতে বাহির করিয়া 
আনিয়া একটি বৃহৎ পাত্রে (settler ) লওয়া হয় এবং সেখানে মিশ্রণটি থিতাইলে 
দেখা যায় যে, উপরের স্তরে হাল্কা ধাতুমল এবং নীচের স্তরে কিউপ্রাস সলফাইড 
(0৪০৪) এবং তাহার সহিত মিশ্রিত সামান্য আয়গণ সলফাইড (Fos) গলিত অবস্থায় 
জম| হইয়াছে। এই ছুই স্তরকে দুইটি বিভিন্ন নির্গমন-নল দিয়া বাহির করা হয়। 
কিউপ্রাস সলফাইড ও আয়রণ সলফাইডের AATF ম্যাট ( matto ) বলে। ম্যাটে 
কপারের পরিমাণ শতকরা 55 ভাগ থাকে | 

(iv) স্বভঃবিজারণ ( Self-reduction ) দ্বারা অশোধিভ (Crude ) 
ফোস্কা-পড়া তাজ (Blister Copper) উৎপাদন £_গলিত ম্যাটকে 
বৃহৎ পাত্র হইতে বাহিরে আনিয়া একেবারে সোজাস্থজি একটি বিসিমার বিবর্তক 


২১২ রসায়নের গোড়ার কথা 


চুলীতে (Bessemer converter) ASA) হয় এবং ইহার সহিত সামান্ 
বালি বা সিলিক1 মেশানো হয়। বিবর্তক চুলীটি ডিদ্বাকৃতি এবং ইহা ইস্পাত- 
নিমিত। ইহার ভিতরের দিকে অগ্রিসহ ইষ্টক ছারা আবৃত করিয়া ম্যাগনেসাইটের 
(Magnesite, MgCO,) আস্তরণ দেওয়া থাকে। চুলীকে যন্ত্রযুক্ত চাক) 


ও দুইটি লৌহের দণ্ডের (pinion) উপর ঝুলাইয়া রাখা হয়; চাকার সাহায্যে 
চুললীটিকে ইচ্ছামত ঘুরাইয়া সোজা, কাত বা উপুড় করিয়া রাখা যায়। 
উপর মুখ খোলা থাকে। PAI মধ্যস্থলে নল ঢুকাইয়৷ নলের পার্খের বহু ছিদ্র 
(ports) দিয়া উষ্ণ বায়ু বুদবুদাকারে গলিত ম্যাঁটের মধ্যে জোরে চালনা 
করা হয়। ইহাতে য্যাটে যেটুকু আয়রণ সলফাইভ থাকে তাহা প্রথমে অক্সাইডে 
পরিণত হয়। উৎপন্ন ফেরাস অক্সাইড মিশ্রিত সিলিকার সহিত যুক্ত হইয়া 
ধাতুমল গঠন করে। যতক্ষণ পর্যন্ত বিবর্তক যন্ত্রে মুখ হইতে নির্গত শিখা 
সবুজ রঙের থাকে verg পর্যন্ত আয়রণ সিলিকেটের ( ধাতুমলের ) গঠন চলিতে 
থাকে। যখন এই শিখার সবুজ রং আর দেখা যায় না, তখন pals কাত 
করিয়া গলিত ধাতুমল ঢালিয়া ফেল হয়। এরপর চুলীটি সোজা করিয়া Sa 
` প্রবল AS চালনা করা হয়। ইহার ফলে কতক পরিমাণ 0899 কপার 
অক্সাইডে (050) পরিণত হয়। অপরিবতিত Cus এবং উৎপন্ন 0,0-এর 


pala 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২১৩ 


ভিতর বিক্রিয়া হয় এবং তাহার ফলে কপার উৎপন্ন হয়। এই বিক্রিয়ার নাম স্বতঃ- 
বিজারণ ( self-reduction ) | 

90859 +30, _ 90850 + 9905 ; 90050 + 0099৯607905 

উৎপন্ন গলিত কপার ধাতু মধ্যস্থিত বাযুগ্রবাহ চালনা করিবার নলের নীচে জমা 
হয়, স্থৃতরাং ইহা উত্তপ্ত বায়ুদ্বারা জারিত হয় না। এই কারণে এই প্রকার বিসিমার 
frase চুলীতে বাযুনল চুললীর মধ্যস্থলে বসানো হয়। এই প্রকারে বিবর্তক চুলীর 
ভিতর নল লাগাইয়া বায়ু চালনা করার ব্যবস্থা মানহেস্‌ ( Manhos, 1880) প্রথম 
প্রবর্তিত করেন। ইন্পাত উৎপাদনে ব্যবহৃত বিসিমার বিবর্তক চুলীতে NIAN 
চালনা করিবার নল চুলীর একেবারে নীচে দিয়া বদানো থাকে। যখন প্রক্রিয়া 
শেষ হয় তখন ALAS বন্ধ করিয়া চুলীটি উপুড় করিয়া গলিত কপার বাহির করিয়া 
লওয়া zal গলিত কপার শীতল হইয়া কঠিন হইবার সময় উহাতে দ্রবীভূত সলফার 
ডাই-অক্মাইড বাহির হইয়া যায়, সেইজন্য উৎপন্ন কপারের স্বাদে ফোক্কা (blister ) 
পড়িয়া মৌচাকের মত afaa হয়। এই কপারকে ফোস্কা পড়া কপার ( blister 
copper) বলে । ইহাতে শতকরা 98 ভাগ কপার থাকে। 

(৮) বিশোধন (9960108)£-অশোধিত কপারে শতকরা 98 ভাগ 
তামা এবং 9 ভাগ আয়রণ, সলফার, আর্সেনিক, লেড প্রভৃতি অশুদ্ধি থাকে | 
এই কপাঁরকে বালির আল্তরণযুক্ত ( Silica-lining ) পরাবর্ত-চুললীতে উত্তপ্ত 
করিয়া গলানো হয় এবং পরিমিত পরিমাণ বায় প্রবাহ চালনা করা হয়। ইহাতে 
অশুদ্ধিগুলী জারিত হইয়া অক্সাইডে পরিণত হয় এবং উদ্বায়ী অক্সাইড (যথা! 
SOo,As,0,) উপিয়া যায়। অন্ত অক্সাইড, যথা Feo, আস্তরণের সিলিকার 
সহিত মিলিত হইয়া ধাতুমল গঠন করে এবং তাহা গলিত কপারের উপর ভাসিতে 
খাকে। ধাতুমলকে উপর হইতে সরানো হর! একটু কিউপ্রাস অক্সাইডও 
এই সময় উৎপন্ন হয়। এই 0850 না সরাইলে উৎপন্ন কপার ভঙ্গুর হয়। 
তাই গলিত কপারের উপর কিছু কয়লার গুড় ছড়াইয়া দিয়া একটি কাচা 
শ্বাছের ভীল: (8528: pale) দিয়া উহাকে নাড়া দেওয়া হর ইহাতে বিজারক 
হাইড্রোকার্বন গ্যাস (reducing hydrocarbon gases ) উদ্ভূত হইয়া ॥20কে 
বিজারিত করিয়া কপারে পরিণত করে। এইভাবে যে কপার উৎপন্ন হয় তাহার 
মধ্যে কপারের পরিমাণ শতকরা 995 ভাগ। ঠিকমত অবস্থায় গলিত কপার 
পৌছিল কি না তাহা দেখিবার জন্য paler হইতে গলিত কপার তুলিয়া আনিয়া 


২১৪ বুসায়নের গোড়ার কথা 


তাহাকে গোলকের আকারে পরিবতিত করিয়া দুইখণ্ডে কাটিয়া ফেলিয়া ভাঙ্গা 
অংশ পরাীক্ষ। করিয়া দেখা হয় এবং বিচক্ষণ কারিগর উহার আকার হইতে 
বুঝিতে পারে যে চুল্লীবক্ষ হইতে কপার ঢালিয়া ফেলিবার সময় হইয়াছে । তখন 
কপারকে চুলীবক্ষ হইতে ঢালির়া ফেলা হয়। 


দ্রষ্টব্য £__যণ্দ কোনও কারণে বেশীক্ষণ আলোড়িত করার ফলে কপার অধিক বিজারিভ 
(cverpoled) হইয়া যায় এবং তাহার ফলে কপার হাইড়াইড উৎপন্ন হইয়| গলিত কপারে afa 
যায়, তাহ! হইলে কাচ! ডাল দির আলোড়ন বদ্ধ করিয়। গলিত কপারকে কিছুক্ষণ বায়ুর সংস্পর্শে 
রাখা হয়। তাহাতে কপার হাইড্রাইড জারিত হইয়! যার এবং যথাযথ বিশুদ্ধ কপার উৎপন্ন হয় ৷ 
তখন পূর্বের মত পরীক্ষা করিয়া গলিত কপার চুলীবক্ষ হইতে ঢালিয়া ফেলা হয়। 


কপারের তড়িৎ শোধন প্রণালী 2 বিশুদ্ধতর কপার যাহা ইলেকট্রকের 
তার তৈয়ারী এবং অন্ঠান্য ইলেকট্রিকের যন্ত্রপাতি তৈয়ারী করিতে ব্যবহৃত 
হয় তাহা তড়িং-বিশ্লেষণী পদ্ধতি ছানা উৎপাদন করা হয়। এই পদ্ধতিতে 
একটি বিশেষভাবে প্রস্তুত লেডের আস্তরণ দেওয়া! ট্যাঙ্কে সলফিউরিক wT] 


TEER 
সর] 
চিত্র নং_40 


(15%) যুক্ত কপার সলফেটের দ্রবণ লওয়] হয় এবং তাহার ভিতর একটি কপারের 
দণ্ড হইতে অনেকগুলি মোটা অন্তদ্ধ কপারের পাত ঝুলাইয়া কপারের were 
একটি ব্যাটারীর ধনাত্মক মেরুর সহিত সংযুক্ত করিয়া উহাদের আযানৌডে 
পরিণত করা হয়। অন্য একটি কপারের qe হইতে উক্ত মোটা পাতের ভিতরে 


ভিতরে পাতল! বিশুদ্ধ কপারের পাত ঝুলাইয়া দেওয়া হয় এবং এই কপারের 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২১৫ 


দণ্ডটিকে সেই ব্যাটারীর aias মেরুর সহিত যোগ করিয়া Se পাতলা 
পাতগুলিকে ক্যাথোডে পরিণত করা হয়। এইভাবে কপারের পাতগুলি সাল্গাইয়! 
লইয়া ব্যাটারী হইতে তড়িৎ পরিচালনা করিলে আযানোডে কপার ভ্রবীভূত হয় 
এবং ক্যাথোডে অতি বিশুদ্ধ কপার সঞ্চিত হয়। অশুদ্ধ কপারের কতকগুলি 
অশুদ্ধি যেমন Fe, Bi, Sb Whee WES হইয়া যার এবং অদ্রাব্য sels 
যথা Au, Ag, Pt, So আযানোডে কাদার মত অবস্থায় ( anode-mud ) জমা হর। 
সমর সময় আযানোডকে একটি থলির দ্বারা মুড়িয়া রাখা হয় এবং দামী অশ্ুদ্বিগুলি 
থলিতে জমে। উহাকে আযানোড শ্লাইম (anode slime) বলে। উহা হইতে 
Au এবং Ag সংগ্রহ করা হয়। 

দ্রষ্টব্য $_-এইখানে কপার সলকেটের তড়িৎ-বিল্লেষণ সংঘটিত হইয়া আ!নোডে SO, ate 
যায় এবং সেখানে উহার তড়িৎশঞ্জি প্রশমিত হওয়ার ফলে 50, যোগমূলকরূপে নির্গত হয় এবং তখনই 
Bel আযনোডের কপারের সহিত বিক্রিয়া করিয়। কপার সলফেট উৎপন্ন করে। উক্ত কপার সলফেট 
তৎক্ষণাৎ দ্রবণে চলিয়া যায়। এইভাবে কপার মলফেটের পরিমাণ যাহা TOA হয় তাহাই থাকে। 
ক্যাথোডে কপার আয়ন যাইয়া তাহার তড়িৎশক্তি প্রশমনের ফলে ধাতব কপাররূপে ক্যাথোডের 
উপর জমা gal 09904₹২০4+++904- 

ক্যাথোডে, 04+++2০- 08 , ANTITE OLED) ১০৯০, 

কপারের whe ভৌত ধর্ম কপার ধাতুর রং বিশিষ্ট লাল; ইহাকে 
তামাটে লাল বলা হয়। এই ধাতু নরম, ঘাতসহনশীল, প্রসার্ধমান (malle- 
able and ductile)! ইহার vary 8851 ইহা তাপ ও তড়িতের উত্তম 
পরিবাহী। ইহার গলনাঙ্ক 1093০ সেটিগ্রেড এবং ইহার স্ফুটনাস্ক 9810” সেটিগ্রেড। 

রাসায়নিক ধর্ম £ বায়ুর fraler ni সাধারণ উষ্ণতায় কপারের 
উপর কোন ক্রিয়া হয় না। আর্দ্র বায়ু সাধারণ উষ্ণতায় কপারের S sie 
ধীরে অক্সাইড বা সলফাইডের বাদাম রংএর আবরণের কৃষ্টি করে। REE 
একইভাবে site আরজ, E Ro 
হইতে থাকে , কারণ তখন ক্ষারকীয় কপার সলফেট [CuSO,, 80810) ] 


উৎপন্ন হয়। 
কপারকে বাবুতে বা অ 
উৎপন্ন হয়। 


ঝিজেনে তীব্রভাবে উত্তপ্ত করিলে কপারের অক্সাইড 


908 + O =2Cu0 


| 


২১৬ রসায়নের গোড়ার কথা 

BEG £_কপারের পাত লইয়। এইভাবে উত্তপ্ত করিলে তাহার উপরের অংশ কিউপ্রিক 
অক্সাইডে পরিণত হয় বটে, কিন্তু উহার ভিতরের অংশে কিউপ্রাস অক্সাইড থাকিয়! যায়। তাই 
কপারকে উত্তাপ প্রয়োগে সরাসরি কিউপ্রিক অল্সাইডে সম্পূর্ণরূপে পরিণত করা যায় না। সেই 
কারণে যখন কপারের তুল্যাঙ্কভার নির্ণয় করিতে উহাকে সম্পূর্ণরূপে কিউপ্রিক অক্সাইডে রূপাস্তরিত 


করিতে হয় তখন নাইট্রিক আযাসিডের সাহায্যে কপারকে কিউপ্রিক wees পরিবঠিত করিয়! পরে 
উত্তাপ প্রয়োগে কিউপ্রিক নাই 


উটের বিষোজনে কিউশ্রিক ages উৎপাদন কর! হয়। 

জলের ক্রিয়।ঃ_জল বা! Bx কপার লোহিত তপ্ত হইলেও উহার সহিত কোন 
প্রকার বিক্রিয়ায় যোগদান করে না। 

afio ক্রিয়!2_তড়িং-রাদায়নিক শ্রেণীতে কপার হাইডোজেনের নীচে 
অবস্থিত, সেইজন্য পাতল! হাইড্রোক্লোরিক ব| পাতল! সলফিউরিক আযাসিডের 
সহিত ইহার সাধারণ উষ্ণতায় কোন বিক্রিয়। হয় না, কারণ কপার হাইড্রোজেন 
প্রতিস্থাপন করিতে পারে at কিন্তু হাইডোক্লোরিক আ্যাসিডের গাঢ় দ্রবণ 
( Concentrated HOL) waai পাতলা সলফিউরিক আযাসিডের দ্রবণ বায়ুর 
উপস্থিতিতে কপারকে দ্রবাভূত করে, কারণ অতি সামান্ধ বিক্রিয়ার ফলে অতি 
সামান্য উৎপন্ন হাইড্রোজেন বায়ুর অক্সিজেনের সহিত বিক্রিয়া করিয়া জলরূপে 


অপসারিত হয় এবং তখন আবার একটু সামাস্ঠ বিক্রিয়া হর এবং এইভাবে সমস্ত ধাতব 
কপার দ্রাবিত হইয়া যায়। 900 + 47017052001, +2H.0 


70+ 2280, + 0, = 90180, +2040 
জারক আ্যাসিভ (যথা উষ্ণ ঘন সলফিউরিক ate ব 


1 যে-কোন প্রকার 
নাইট্রিক আযাসিড ঘন বা পাতলা) কপারের সহি 


ত সহজেই বিক্রিয়া করিয়া কপারকে 
FIRS করে। 
Cu + 27290 0890, +2H.0+g0, 
Ca+4HINOs=Cu(NO,),+2H,0+9N0, (গাঢ় এবং উষ্ণ 
নাইট্রিক আযাসিড ) 
30u +8HNO, = 3Cu(NO5). +9NO + 41,0 


(মধ্যম প্রকার পাতলা 
আযাসিড সাধারণ উষ্ণতায় ) 


TH চালনা করিলে কপার 
আসে। 


লোহিত তপ্ত কপারের উপর দিয়া নাইট্রিক আযাসিডের q 
অক্সাইড উৎপন্ন হয় এবং নাইট্রোজেন গ্যাস বাহির হইয়া 
50u + 2HNO,=5Cu0+N, +H,0 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ * asa 


ক্ষার দ্রবণের সহিত কোন অবস্থাতেই কপারের কোন বিক্রিয়া হয় না। ক্লোরিণ 
গ্যাসের ভিতর কপারের অতি পাতলা পাত নামাইয়া দিলে উহা জ্বলিয়া উঠে এবং 
কিউপ্রিক ক্লোরাইডে রূপান্তরিত হয় । Cu+Cl,=CuCl, 
এই বিক্রিয়া কপারের মোটা পাত লইয়া ক্লোরিণ গ্যাসের সংস্পর্শে উত্তপ্ত করিলেও 
apa থাকে | সলফারের সহিত কপারকে উত্তপ্ত করিলে ইহা কিউপ্রিক সলফাইডে 
পরিণত হয়। Cut+S=CuS, 
এইভাবে কপারকে জারিত করে বলিয়াই সলফারকে সংস্কৃত ভাষায় “AEN” 
বলা হয়। 
বায়ুর উপস্থিতিতে কপার আযামৌনিয়ার জলীয় দ্রবণে দ্রবীভূত হয় এবং দ্রবণের 
বর্ণ গাঢ় নীলবর্ণ হয়। 
পূর্বে উল্লিখিত হইয়াছে যে, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উহার উপরের দিকে 
অবস্থিত ধাতু উহার নীচের দিকে অবস্থিত ধাতুকে প্রতিস্থাপিত করিতে পারে। তাই 
কপার তাহার নীচে অবস্থিত সিলভার বা মার্কারীর লবণের দ্রবণ হইতে সিলভার বা 
মার্কারী প্রতিস্থাপিত করে। 
Cu+2AgNO, = 9৫ + Cu(NOs)s2 7 Cu+HgCle = CuCla + Hg 
সেই কারণে কপারের পাত মাকিউরিক ক্লোরাইডের দ্রবণে ডুবাইলে কপারের পাতের 
উপর মার্কারীর আস্তরণ পড়ার জন্য উহার উজ্জল লাল রং লোপ পাইয়া উহার রং ছাই- 
এর মত হয়। পরে জলের তলায় রাখিয়া উক্ত পাতকে আঙ্গুল দিয়া ঘষিলে উহা 
একেবারে উজ্জল সাদা রং ets হয়। আবার কপারের লবণের দ্রবণে তড়িৎ 
রাসায়নিক শ্ৰেণীতে কপারের উপরে অবস্থিত ধাতু যোগ করিলে কপার অপসারিত 
হয়। যেমন কপার সলফেটের দ্রবণে আয়রণ বা জিঙ্ক ভুবাইলে উহাদের উপর লাল 
রং-এর কপারের আস্তরণ পড়ে। 
CuSO, + Fe = FeSO, + Cu ; CuSO, + Zn = ZnSO. + Cu 
কপারের ব্যবহার £_কপার উত্তাপ ও তড়িতের JAANA এবং উচ্চ মূল্যের 
সিলভারের পরেই এই ধর্ম বিষয়ে ইহা দ্বিতীয় স্থান অধিকার করে। এইজন্য তড়িৎ- 
শিল্পে ইহা প্রচুর পরিমাণে ব্যব্হত হয়। টেলিগ্রাফ ও টেলিফোনের তারে, গৃহে, 
তড়িৎ পরিবহনের তারে এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্ৰপাতি নির্মাণে ইহা ব্যবহৃত হয়, 
কিন্তু এই সকল স্থলে অতি বিশুদ্ধ একেবারে আর্সেনিক-মুক্ত কপার প্রয়োজন হয়। 
ইহার তাপ পরিবাহিতা এবং উচ্চ উষ্ণতায় ইহার উপরে রামের ক্রিয়া না থাকায় 


২১৮ রসায়নের গোড়ার কথা 


ইহা বন্ধনের পাত্র নির্মাণে ব্যবহৃত হয়। তবে খাদ্যদ্রব্য বন্ধনের সমর কোন প্রকারে 
যদি সামান্য কপার দ্রাবিত হইয়া খাছাদ্রব্যে আসে তবে বিষ-ক্রিরা হইতে পারে 
বলিয়া তামার বানের ভিতরটায় টিনের আস্তরণ দেওয়া হ্য়। ইহা ভড়িং-লেপনে 
(electroplating ), SES-R পদ্ধতিতে, অক্ষর AWS, ছাচ গস্ততে, এবং 
সংকর ধাতু (alloy ANS ব্যবহৃত হয়। বিশুদ্ধ কপার নরম, কিন্তু পিতল, কীসা 
প্রভৃতি কপারের সংকর ধাতৃগুনি বেশ শক্ত এবং সেই কারণে নিত্য ব্যবহার্য ঘটি-বাটি, 
খালা, গেলাস প্রভৃতি qare ইহাদের কার্যকারিতা সহজেই উপলব্ধি করা যায় 
কপারের কয়েকটি সংকর ধাতু নিম্নে উল্লিখিত হইল, যথা 


© ত্রাস (8:9০) ইহা কপার ( 80% ) এবং জিঙ্ক (20% )-এর সংকর ধাতু | 
ইহার রং হল্দে, এবং ইহ্‌! দ্বারা বারনপত্র, aller অংশ এবং ঢালাই দ্রব্যাদি প্রস্তুত 
করা হয়। কিন্তু কপার (70%) ও জিঙ্ক (30%) দ্বার! যে সংকর ধাতু উৎপন্ন হয় 
তাহা সাদা এবং উহা খুবই টেকসই । তাই ইহা থালা, বাসন, গেলাস প্রভৃতি প্রস্থতে 
ব্যবহৃত হয়। আমাদের দেশে খাগড়াই কাসা বলিয়া যাহা চলে তাহা এই 
সংকর ধাতু | 

(i) a% (Bronze )_প্ৰাচীনকালে ব্যবহৃত qaa উপাদান ছিল-_কপার 
(90%) এবং টিন (10%)1 ইহার রং মেটে বাদামী, এবং পালিশ করিয়া খুব 
চকচকে করা যায়। ইহা দ্বার! মৃতি, মুদ্রা, মেডেল প্রভৃতি প্রস্তুত করা হয়। এখনকার 
I (Statue) Gare যে ag ব্যবহৃত হয় তাহার উপাদান একটু বিভিন্ন, যথা, 
কপার ( 90% ), টিন (5%), জিঙ্ক (4%) এবং লেড (1%)। 

(iii) ঘণ্টা ধাতু (Bell-metal )—বাসন ears, বিশেষতঃ থালা, গেলাস, 
ও বাটি প্রস্ততে ইহার esaa খুব বেশী। ইহার উপাদান কপার (80%), 
টিন ( 20% ) 1 

(iv) জার্মান সিলভার ( German silver )-এই সংকর ধাতুর উপাদান হইল 
_কপার (50%), জিঙ্ক (30%), নিকেল (90%)। ইহ! উজ্জল সাদা রংএর | 
ইহ! দ্বার! বাসন, ফুলদানি, গহনা প্রভৃতি তৈয়ারী zy | 


(v) মনেল ধাতু (Monel Metal )--এই সংকর 
(33%), নিকেল (60%), আয়রণ (7%)। 
( turbine ), পাম্প, বয়লার প্রভৃতি প্রস্বতে ব্যবহৃত 


ধাতুর উপাদান কপার 


ইহা নমুদ্রগামী জাহাজে পেচদার 
হয়। 


রঃ 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ তে 


কপারের যৌগ ঃ 
কপার HATT? [ Cupric Sulphate (CuSO4, ঠ75০) ] 8 
প্রস্তুতি £ ইহা সাধারণতঃ তুঁতে নামে পরিচিত। পরীক্ষাগারে কপারের 
ছিবড়ার সহিত ঘন সলফিউরিক আাসিভ যোগ করিয়া কাচের ফ্লাস্কে উত্তধ করিলে 
সলফার ডাই-অন্সাইড গ্যাস পাওয়া যায় এবং FIT কপার সলফেট পড়িয়া থাকে। 
Cu +9HS0,= CuSO, + 2H 20 + SOs 
বিক্রিয়া শেষে ফ্লাস্কটি ঠাণ্ড করিয়া অবশেষকে জলে ঢালিয়া দেওয়া হয় এবং 
তাহাতে যে দ্রবণ উৎপন্ন হয় তাহা ছাকিয়া লইয়া উত্তাপ প্রয়োগে ঘনীভূত করিয়া' 
ঠাণ্ডা করিলে কপার সলফেটের নীল কেলাদ পাওয়া যায়। পাতলা সলফিউরিক 
আ্যাসিডে কপার অক্সাইড, হাইডুন্সাইড বা কার্বনেট যোগ করিলে উহার! দ্রবীভূত 
হইয়া কপার সলফেটের দ্রবণ উৎপন্ন করে। 
CuO + H,SO,=CuSO, + H50 
CuO, + H804 CuSO, + Hs0 +003 
এইভাবে উৎপন্ন কপার সলফেটের ভ্রবণকে Rife লইয়া উত্তপ্ত করিলে উহা 
ঘনীভূত হয়। যথেষ্ট পরিমাণে উহা ঘনীভূত হইলে উহাকে শিখা হইতে সরাইয়া 
আনিয়া ঠাণ্ডা করিলে কপার সলফেটের নীল কেলাঁস পাওয়া যাঁয়। i 
কপার সলফেটের পণ্য উৎপাদন দুইভাবে AAA হইয়া থাকে। 


() বাজারের অব্যবহার্খ কপার হইতে কপার সলফেটের পণ্য-উৎপাদন 
নিয়লিথিত উপায়ে নিষ্পন্ন হয়। অব্যবহার্ধ কপার একটি pase লোহিত তপ্ত 
করিয়া তাহার উপর সলফার একটু একটু করিয়া gf দেওয়া হয়। তাহাতে 
কপার সলফাইড উৎপয় হয়। তাহার পর BANS যথেষ্ট পরিমাণে বায়ু প্রবাহ 
চালনা করা হয়। তাহাতে কপার সলফাইড জারিত হইয়া কপার সলফেটে, 
পরিণত হয়। তাহার পর উৎপন্ন কপার সলফেটকে PAY হইতে নামাইয়া আনিয়া, 
Stel করা হয় এবং জল যোগ করিয়া উৎপন্ন কপার সলফেটকে দ্রবীভূত করা 
হয়। উৎপন্ন দ্রবণকে ছাকিয়। পরিষ্কার দ্রবণকে উত্তাপ প্রয়োগে যথেষ্ট পরিমাণে 


ঘনীভূত করিয়া ঠাণ্ডা করিলে কপার সলফেটের কেলাস পাওয়া যায়। 
Cut+S=CuS ; CuS +202 = CuSO, 
ewa ভিতর অব্যবহার্য কপার রাখিয়! স্তম্ভের উপর 


বর্তমানে একটি উচ্চ 
ক yie উক্ত কপারের উপর দিয়া আস্তে আস্তে 


হইতে পাতলা সলফিউরি 


২২০ বদায়নের গোড়ার কথা 


প্রবাহিত কর| হয় এবং স্তম্ভের নীচে হইতে বায়ুপ্রবাহ উহার ভিতর দিয়া চালনা 
করা হয়। ইহাতে কপার সলফিউরিক আ্যাসিভে দ্রবীভূত হইয়া কপার সলফেটের 
দ্রবণ উৎপন্ন করে এবং উহ! VLBA নীচে অবস্থিত ট্যাস্কে জমা হয়। 

2Cu+ গান 590 +O. = 20180, + 2H 20 

এই দ্রবণ তুলিয়া আনিয়া ছাকিয়া উত্তাপ প্রয়োগে ঘনীভূত করির! ঠাণ্ডা করিলে 
কপার সলফেটের কেলাস পাওয়া যায়। 

G) কপার পাইরাইটিস (Copper pyrites, 0023, 9299 ) নামক খনিজ 
হইতেও কপার সলফেটের পণ্য-উৎপাদন সংসাধিত হয়। এই পদ্ধতিতে উক্ত 
আকরিককে teal এমনভাবে স্থির রাখিয়া বায়ু-প্রবাহে সাবধানে ভঞ্জিত করা হয় 
যাহাতে বেশীর ভাগ আয়রণই উহার অক্সাইডে পরিণত হয় এবং কপার সলফাইড 
ভারত হইয়া কপার সলফেটে পরিণত হয়। ভঞ্জিত দ্রব্যকে stel করিয়া উহাতে 
জল যোগ করা হয়। উৎপন্ন কপার সলফেট দ্রাবিত হয়, কিন্তু আঁয়রণ অক্সাইড 
ও সামান্য কপার অক্সাইড অদ্রাবিত অবস্থায় পড়িয়া থাকে । দ্রবণকে ছাকিয়া লইয়| 
উত্তাপ প্রয়োগে ঘনীভূত করা হয় এবং যথেষ্ট ঘনীভূত হইলে ঠাণ্ডা করিয়া কপার 
সলফেটের কেলাস উৎপাদন কর] হয়। 

20859, 9595 + 1502 = 40990444805 +2Fez0;. 

কপার সলফেটের ধর্ম £__কেলাদিত কপার সলফেটকে নীল ভিট্রিয়ল ( Bluo 
vitriol) বলে। ইহা নীল রংএর কেলাদিত লবণ; ইহা জলে utes, কিন্ত 
আ্যালকোহলে অদ্রাব্য। 100° সেটিগ্রেড উষ্ণতায় ইহার চার অণু কেলাস জল 


SPa যায় এবং উহা ফিকে নীল রংএর মনোহাইডে্ট, CuS0,, 20 গঠন করে। 
240° সেটিগ্রেড উষ্ণতায় ইহা একেবারে অনার্্র লবণে ( 0480,-এ) পরিণত হয় এবং 
তখন ইহার রং সাদা হয়। সাদা ANG কপার সলফেট সহজেই জল শোষণ করিয়া 


নীল রংএর তুঁতে উৎপন্ন করে। সেইজন্য wate কপার সলফেট জৈব তরল পদার্থ 
(যথা, আলকোহল ) একেবারে জলশৃন্য হইয়াছে কিনা পরীক্ষা করিবার জন্য ব্যবহৃত 
হয়। 150° দেটিগ্রেড উষ্ণতায় ইহা বিশ্লিষ্ট হইয়া কালো কঠিন কপার অক্সাইড দেয় 
ও সলফার ট্রাই-অক্মাইড গ্যাসরূপে বাহির হইয়া যায়। 

CuSO, 00 +80, 


ইহার দ্রবণ পটাদিয়াম আয়োভাইডের সহিত সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করিয়া 
কিউপ্রাস আয়োডাইড ও আয়োডিন উৎপয় করে। 


2 CuSO, +4 [19 K,80,+2Cul+I, 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২২৯ 


উৎপন্ন আয়োডিনকে সোডিয়াম থায়োসলফেটের প্রমাণ দ্রবণ দ্বার ষ্টার্চের 
উপস্থিতিতে পরিমাপ ( titrate ) করিলে দ্রবণে কপারের পরিমাণ স্থির করা যায়। 

কপার সলফেটের ব্যবহার ৪ ইহা তড়িৎ-লেপনে ( electro-plating ) 3. 
তড়িৎ-ছীচ প্রস্ততে কতকগুলি তড়িৎ-কৌষে ( electric cells ), রঞ্জনশিল্পে ও জীবাণু- 
নাশকরূপে ব্যবহৃত হয়। কপার সলফেটের সহিত কলিচুন মিশাইয়া যে মিশ্রণ উৎপন্ন 
হয় তাহাকে বোরো মিশ্রণ ( Bordeaux mixture) বলে। এই মিশ্রণ জলের 
সহিত মিশাইয়া ফলগাছে ছিটাইয়া দিলে ইহা ফলগাছধ্বংসকারী জীবাণু নাশ 
করিয়া থাকে। 

কপারের CF তিক যৌগ হইতে কপারের বিভিন্ন যৌগ উৎপাদন — 


\ CuS, Fa ০০১50 SERS করিয়া ৯0330, SHO 


2 


a 
2 CuCO;,Cu(OH), 


০৪৭৭ =F সীল maa SÉE 
সাদা RRRS 
চিত্র নং__41 
( জিঙ্ক ( Zinc ) 
সংকেত Zn, পারমাণবিক ওজন 65৮, যোজ্যতা 9 


আপেক্ষিক গুরুত্ব 6'9, গলনাঙ্ক £19+4 সেটিগ্রেড, স্কুটনাঙ্ক 920° সেট্টিগ্রেড 
faces খনিজ £_জিঙ্ককে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। farsa 


নিয্ললিখিত খনিজগুলি উল্লেখযোগ্য £_ 
(৫) fasted বা রেড faz আকরিক (Zincite or Red Zine ore)— ZnO, 


(ii) ফ্রযাঙ্কলিনাইট ( Franklinite )—Zn0, 9৪03 


RR রসায়নের গোড়ার কথা 


(i) জিঙ্ক ব্ৰেণ্ড ( Zinc blende or black-jack }—ZnS 
(iy) ক্যালামাইন ( Calamine or Smithsonite )—ZnCO, 
দ্রষ্টব্য £ জিঙ্ক সিলিকেট Tel প্রাকৃতিক খনিজে পাওয়া যায় তাহাকে ইলেকট্রিক ক্যালা মাইন 
4 electric calamine ) বলে | 
সাপের বিষে fares অস্তিত্ব প্রমাণিত হইয়াছে। 
fasts বাংলায় দত্ত! বলে। জিঙ্ক ব্রেড ভারতের বিহারে, যুক্ত প্রদেশে, পাঞ্জাবে, 
কাশ্মীরে, রাজপুতানার ও মাত্রাজে পাওয়া aa | 
নিক্ষাশন পদ্ধতি ই _জিক্কের সলফাইভ আকরিক জিঙ্ক Ge হইতেই সমগ্র 
পৃথিবীর চাহিদা মিটাইবার মত fès fasha কর! হয়। সামান্য পরিমাণ জিঙ্ক 
PaA সোনাইট (500৪) হইতে নিন্ধাশন Fal হইয়া থাকে। 
কার্বন বিজীরণ পদ্ধতি £_সলফাইড আকরিককে ঠিকমত ভঙ্িত (roach 
ing ) করিলে জিঙ্ক অক্সাইড পাওয়া যায়। স্মিথসোনাইটকে SAFI ( calcination) 
দ্বারা অল্মাইডে পরিবতিত করা হন । এইভাবে উৎপাদিত অক্সাইডকে stia দিয়া 
বিজারিত করিলে faz ধাতু পাওয়া ata | 
2ZnS +30, =2Zn0 +9505 ; 20009 = ZnO + CO. 
Zn0+0C= Zn +00 
এই পদ্ধতির প্রয়োগের সময় চারিটি প্রক্রিয়া অবলম্বন কর! eal 


(i) প্রথমতঃ আকরিককে গাট়ীকরণ (concentration) প্রক্রিয়া প্রয়োগে 
উহাতে জিঙ্কের পরিমাণ বৃদ্ধি করা হয়। এই গাট়ীকরণ প্রক্রিয়া কেবলমাত্র 
সলফাইড আকরিকে ( জিঙ্ক ব্রেণ্ডে) প্রযোজ্য । জিঙ্ক care বালি, গ্যালেন! (PbS) 
প্রভৃতি অশুদ্ধি থাকে। অশুদ্িগুল হইতে তৈলভাসন পদ্ধতিতে ( oil-floatation 
process) জিঙ্ক (ANF পৃথক কর! হয়। আকরিককে চূর্ণ করিয়া একটি ট্যান্কের 
জলের ভিতর ছাড়িয়া দেওয়া হয় এবং জলে পাইন তৈল ( pine oil), আযাসিড 
এবং সোডিয়াম জ্যানথেট যোগ করিয়া জলে ডোবান সরু নলের ভিতর দিয়! aig- 
প্রবাহ চালনা করিয়া আলোড়িত করা হয়। ইহার ফলে তৈল ও জল মিশ্রিত 
হইয়া তাহার উপর প্রচুর ফেনা উৎপন্ন হয় এবং জিঙ্ক সলফাইভ ফেনাঁর সহিত 
strs থাকে, কিন্তু বালি, মাটি ও অন্য ধাতব সিলিকেট-জাতীয় পদার্থ গুলি জলে 


fafaa ভারী হইয়া নীচে খিতাইয়া পড়ে। উপরের জিঙ্ক সলফাইডঘুক্ত ফেন! সংগ্রহ 
করিয়া শুষ্ক করিয়া লওয়া হয়। 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২২৩ 


(i) tess জিঙ্ক সলফাইডকে দ্বিতীয় দফায় cfew করিয়া জিঙ্ক অক্সাইড 
উৎপন্ন কর! sy] এই ভর্জন প্রক্রিয়া অতি সাবধানে নিষ্পন্ন করিতে হয়, যাহাতে 
fas সলফাইভ পুরাপুরিভাবে অক্সাইডে EEE 
পর্ণিত হয় এবং একটুও জিঙ্ক সলফেটে WERTE | (= সলফাল্র 
পরিব্তিত না হয়, কারণ তাহা হইলে | 
কার্বন দিয়া বিজারণ করিবার সময় 
তাহা আবার সলফাইডে পরিণত হইবে 
এবং কোন far তাহা হইতে পাওয়া 
যাইবে al | এই ভর্জন প্রক্রিয়া বহু-বক্ষ- 
সমন্বিত (multiple hearth ) চুলীতে 
উত্তপ্ত WHS অতি উচ্চ উষ্ণতায় 
সম্পাদিত করা হয়। সংযুক্ত ছবিতে 
দেখান হেরেসফ, ( Herreshoff 
rotary furnace ) pars এই 
প্রক্রিয়া নিষ্পন্ন করা হয়। চুলীটি 
গোলাক্লতিবিশিষ্ট এবং খুব উচু। ইহার 
বহিভাগ ইস্পাত দিয়া নিমিত এবং 
ভিতরের অংশ অগ্নিসহ Be দ্বারা আবৃত থাকে । ইহার ভিতর অনেকগুলি 
অগ্নিদহ ইষ্ট;কের নিমিত তাক (shelves) থাকে। চুলীর উপর অবস্থিত “৮৮ 
এবং “gy দুইটি প্রবেশ ছার দিয়া গাঢ় জিঙ্ক cae চুলীর ভিতরে ঢালিয়া দেওয়া 
হয়। pala মধ্যস্থলে অবস্থিত একটি শক্ত দণ্ড (Stout rod) হইতে আনেকগুলি 
আলোড়ক “g (gtirrer) বাহির হইয়া থাকে। চুলীর নীচে অবস্থিত হাতল 
“ক” ঘুরাইয়া “থ” ও এগ” চাকার সাহায্যে শক্ত দণ্ডটিকে আস্তে আস্তে ঘোরান 
হয়। ইহার ফলে আলোডকগুলি ঘুণিত হইয়া বিভিন্ন তাকের fax সলফাইডকে 
ধীরে ধীরে উপর হইতে নীচের দিকে নামাইয়া দেয়। para নিয়ে অবস্থিত একটি 
নলের সাহায্যে উত্তপ্ত বাযুক্োত pala ভিতরে প্রবেশ করানো হয়। চুলীর উপরে 
অবস্থিত একটি নির্গমনল দিয়া উৎপন্ন সলফার ডাই-অক্মাইভ বাহির হইয়া যায় 
এবং উহা সংগ্রহ করিয়া সলফিউরিক আযাপিড উৎপাদনে ব্যবহৃত হয়। পূর্বেই 
উল্লিখিত হইয়াছে যে, চুলীর উষ্ণতা এরূপ ভাবে নিয়ন্ত্রিত করা প্রয়োজন যাহাতে 
কোন জিঙ্ক সলফেট ZnS+20.—Zn80, এই বিক্রিয়া অনুসারে উৎপন্ন না 


233 
ag 


EE 


SSS SHON 


=m or! 


mma a: 
লা 


সক 


শত 


১১১৯ 


S 


২২৪ বরনায়নের গোড়ার কথা 
হয়। সেইজন্য উষ্ণতা প্রায় 850°—900° সেট্টিগ্রেভে রাখ! হয়। তাহাতে কেবল 
fag অক্সাইড উৎপন্ন হয় 2708+ 802 ৯750 +250; | 


(ii) উৎপন্ন জিঙ্ক অন্সাইডকে তাহার ওজনের এক-পঞ্চমাংশ (2৮5) ওজন- 
বিশিষ্ট কৌকের গু'ড়ার সহিত মিশ্রিত করিয়া অগ্নিসহ মৃত্তিকা (fre-clay) 
নিমিত বহু চোঙ্গাকৃতি-বিশিষ্ট qsa ভতি করা হ্য়। এক একটি qaqa প্রায় 


চিত্র 73—43 


40 পাউণ্ড মিশ্রণ ধরে। বকয্ত্রের একমুখ বন্ধ থাকে। এই বকষন্ত্রগুলি এক 
একটি চুল্লীতে উপর হইতে নীচে তিন সারি করিয়া এমনভারে সাজাইয়া দেওয়া 
হয় যে, প্রত্যেক বকযস্ত্রের খোলা মুখ নীচের দিকে একটু কাত হইয়া থাকে। 
প্রত্যেক বকষস্ত্রের খোলা মুখে একটি করিয়া মাটির শহ্ব-আরুতির (conical ) 
নল জোড়া থাকে। এই নলগুলিতে জিঙ্কের বাষ্প জমিয়া যায়। তাই ইহার 
জিঙ্ক বামষ্পের শীতকের ( condenser ) এবং গ্রাহকের (9০61০. ) কার্য করে। 
এই মাটির নলের শেষে একটি করিয়া লৌহের তৈয়ারী ছোট নল (ইহাকে 
prolong বলে) gf দেওয়া থাকে। ইহাতেও farsa বাষ্প জমা হ্য়। 
সমস্ত PANG ঢাকা দেওয়! থাকে এবং গ্যাসীয় জালানির ( gaseous fuel ) সাহায্যে 
নীচে হইতে বকম্ত্গুলিকে 1350° সেটিগ্রেড উষ্ণতা পর্যন্ত উত্তপ্ত করা হয়। 
উত্তাপে fas অক্সাইড কার্বন দ্বারা বিজারিত হয় এবং fraa বাষ্প ( জিঙ্কের 
Hae 920° সেটিগ্রেড) ও কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় 7n0+60 
=Zn+CO1 জিঙ্কের বাষ্প গ্রাহকে (শীতকে ) জমা হয় এবং কার্বন-মনোক্সাইভ 
গ্যাস লৌহের নলের মুখে আপিয়া ঈষং নীলাভ শিখাসহ জলিতে থাকে । faza 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২২৫ 


বাষ্পের কিছুটা গ্রাহকের উত্তাপ ক্রমশঃ বৃদ্ধি পাওয়ার ফলে তরল fers পরিণত 
হয় এবং কিছু অংশ fee অক্মাইডের সহিত মিশ্রিত অবস্থায় কঠিন জিঙ্ক-ধূলা বা দক্ডারজ:- 
রূপে ( Zine dust ) গ্রাহকে সঞ্চিত gal বিজারণ ক্রিয়া শেষ হইলে নীল শিখা 
থাকে না, উচ্চ উষ্ণতায় faces বাষ্প বাহিরের দিকে আসিয়া সাদ! শিখাসহ 
জলিতে আরম্ভ করে। তখন বুঝিতে পারা যায় যে, বিক্রিয়া শেষ হইয়াছে। 
ইহার ভিতর মাঝে মাঝে গলিত লিঙ্ক হাতা দিয়া সরাইয়া শীতল করিয়া kits 
„(ingot ) ঢালা হয়। ইহাকে বাঞ্জারের জিঙ্ক অথবা স্পেণ্টার (Spelter) বলে । 
পাতিত facsa প্রথম দিকে farsa আকরিকে বর্তমান ক্যাডমিয়াম বেশী উদ্বায়ী 
বলিয়া! পাতিত হইয়া আসিয়া উহার সহিত জমা ea) এই স্পেন্টারে জিঙ্ক অক্মাইডও 
মিশ্রিত থাকে : 
দ্রষ্টব্য 2_-%০+০-৮+00. এই সমীকরণটি হইতে জানা যায় যে, জিঙ্ক অন্স।ইডকে 
বিজারিত করিতে উহার ওজনের এক-সপ্তমাংশ (4th) হইতে একটু বেশী কার্বন বা কোকের গুড়া 
যোগ করিলেই বিক্রিয়াটি নিষ্পন্ন হইতে পারে, কিন্তু তাহ! অপেক্ষা অনেক বেশী কার্বন কোকের গুঁড়া 
হিপাবে যোগ কর! হয়। আবার, জিঙ্কের Ebates, 920° সে্টিগ্রেড, কিন্তু বিজারণ প্রক্রিয়াটি প্রায় 
1400° সে্টিগ্রেডে নিষ্পন্ন করা হয়। এই দুইটি বিষয়ের একই কারণ। জিঙ্ক বিজারিত হইবার সময় 
যাহাতে কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন ন! হয় সে বিষয়ের ব্যবস্থা করার জন্যই এই বেণী মাত্রায় 
কার্বন ব্যবহার করা, কারণ কার্বন ডাই-অল্লাইড উচ্চ উষ্ণতায় উৎপন্ন জিঙ্ককে সহজেই জারিত করে; 
Zn+00,=Zn0+00 | উচ্চ উষ্ণতায় যদিও কিছু কাধন ডাই-অক্সাইড উৎপন্ন হয়, তাহ! অতিরিক্ত 
কার্ধনের সহিত চুলীর উষ্ণতায় কার্ধন মনোক্সাইডে পরিণত হয় ; CO, + O=200. এই প্রক্রিয়াটি বিশেষ- 
ভাবে তাপশোষক, তাই fares গলনাহ্কের উপরে অনেকখানি বকযন্তরগুলির SHS! তোলা প্রয়োজন হয়। 
বিশুদ্ধ জিঙ্ক £__বাজারের face (প্পেন্টারে) আয়রণ, আ্যালুমিনিয়াম, 
আর্সেনিক, ক্যাডমিয়াম, আ্যার্টিমনি প্রভৃতি অশুদ্ধি দেখিতে পাওয়া যায়। উহাদের 
পরিমাণ শতকরা 1—3 ভাগ। পটাসিয়াম নাইট্রেটের সহিত এই অশুদ্ধ জিঙ্ক 
গলাইলে (fusion with nitre ) আর্সেনিক এবং কিছুটা আয়রণ অপসারিত হয়। 
কিন্তু fea জিঙ্ক পাইতে হইলে আাসিডযুক্ত জিঙ্ক সলফেটের দ্রবণের উচ্চতড়িৎ- 
প্রবাহ দ্বারা ( high current density ) তড়িৎ-বিশ্লেষণ করিতে হয়। জিঙ্ক সলফেটের 
দ্রবণ অতি বিশুদ্ধ হওয়া এয়োজন ; তড়িৎ-বিশ্লেষণে লেডের আযাঁনোভ এবং আ্যালু- 
মিনিয়াম ক্যাথোড ব্যবহার করা হয়। আযালুমিনিয়ামের ক্যাখোডে faces আস্তরণ 
পড়ে এবং পরে ক্যাথোড হইতে জিঙ্কের প্রলেপ খুলিয়া লওয়া হয়। 
জিঙ্ক-উৎপাদনের আধুনিক ভড়িৎ-বিশ্লেষণ পদ্ধতি এই পদ্ধতি প্রয়োগে 


১৫-(ত়) 


২২৬ বুসায়নের গোড়ার কথা 


বর্তমানে আমেরিকার নিউ জাপিতে (Now Jersy) জিঙ্ক as হইতে জিঙ্ক 
উৎপাদিত হয়। ঘনীকৃত জিঙ্ক ব্রেগুকে 650° সেন্টিগ্রেড উষ্ণতায় ভজিত করিয়া 
জিঙ্ক সলফেট এবং জিঙ্ক অক্মাইডের মিশ্রণ উৎপন্ন করা zai পরে ঠাণ্ডা করিয়া 
ইহা পাতলা সলফিউরিক SATE এবং ব্যবহৃত জিঙ্ক সলফেটের দ্রবণ সংযোগে 
দ্রবীভূত করিয়া জিঙ্ক সলফেটের দ্রবণে পরিণত করা হয়। এই ভ্রবণে নানাপ্রকীর 
wa আকরিক হইতে আসিয়া থাকে। প্রথমে উৎপন্ন দ্রবণে চুনগোলা ( milk 
of lime ) যোগ করিলে আয়রণ, আযালুমিনিরাম, আর্সেনিক, আা্টিমনি এবং সিলিকা 
agfa হয়, পরে fee ধূলা (zinc dust) যোগ করিয়া কপার ও ক্যাভমিয়াম * 
সম্পূর্ণূপে Sates কর! হয়। কোবান্ট এবং নিকেল জৈব বিকারক সাহায্যে 
অধঃক্ষিপ্ত করিয়া অপসারিত করা হয়। অধঃক্ষেপগুলি ছাকিয়। দূরীভূত করিলে বিশুদ্ধ 
জিঙ্ক দলফেটের দ্রবণ পাওয়া যায়। এই ভ্রবণে একটু সলফিউরিক আ'যাসিড যোগ 
sfa অদ্রাব্য আযনোড এবং বিশুদ্ধ faces ক্যাথোড ব্যবহার করিয়া তড়িৎ-বিশ্লেষণ 
করিলে শতকরা 99°95 ভাগ বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যায়। 


দ্রষ্টব্য $_এমন কি শতকরা 99'9 ভাগ বিশুদ্ধ faze অতি উচ্চ ধরণের ay পরিবর্তনে অভঙ্গুর 
(freo from season-cracking) ত্রাস 4| fasa কাস তৈয়ারী করার পক্ষে সুষ্ঠু নয়। তাই শতকরা 
99°99 ভাগ বিশুদ্ধ জিঙ্ক ( যাহাকে ‘crown special’ বল! হয়) তাহা! আংশিক পাতন দ্বার! (by 
fractional distillation ) তিলের ( Bristol, England ) নিকট আযাভনমাউথে তৈয়ারী কর! eal 
গলিত fax একটি ere farza স্ফুটনাস্কের উপর উচ্চ উষ্ণতায় যোগ করা হয়। ইহাতে বেশীর ভাগ জিঙ্ক 
এবং ক্যাডমিয়াম বাষ্পীভূত হইয়। আসে এবং shel Saal উহাদের সংগ্রহ কর! ZM আয়রণ এবং লেড 
স্তম্তের নিয়ে যে জিঙ্কটুকু সঞ্চিত হয় তাহার সহিত থাকে এবং সেখান হইতে Bal অপসারিত কর! হয়। 
উৎপন্ন জিঙ্ক ও ক্যাডমিয়ামের মিশ্রণকে আর একটি উচ্চ উষ্ণতায় রক্ষিত দ্বিতীয় ers যোগ কর! হ্য়। 
তাহাতে ক্যাডমিয়াম পাতিত হয় এবং অতি বিশুদ্ধ জিঙ্ক Bow" নিশ্প্রদেশ হইতে সংগ্রহ করা হয়। 
জিছ্বের ধর্ম £ ভৌত ধর্ম for নীল আভাবিশিষ্ট সাদ। vieis ধাতু। 
ইহার আপেক্ষিক গুরুত্ব 7'14, AAS 4194 সেটিগ্রেড এবং স্কুটনাঙ্ক 920° 
সেটিগ্রেড। ইহার বাপ্পে জিঙ্ক পরমাণুরূপে বর্তমান দেখা যায়। সাধারণ উষ্ণতায় 
জিঙ্ক ভঙ্গুর (brittle) হয়। লিঙ্ক মধ্যমপ্রকার শক্ত ধাতু; ইহা 100°—150° 
সেটিগ্রেডের ভিতর নরম এবং নমনীয় হয় এবং এই অবস্থায় ইহাকে তার ও পাতে 
পরিণত Fal WI! 205° সেটিখ্রেড উষ্ণতায় ইহ! আবার ভঙ্গুর হয় এবং তখন 
ইহাকে খলে চূর্ণ করা যায়। 


রাসায়নিক ধর্ম 2 বায়ুর ক্রিয়া! £_শুফ বায়ুর faga উপর কোন ক্রিয়া 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২২৭ 


ate | আর্দ্র বায়ুতে ফেলিয়া রাখিলে জিঙ্কের উপর একটি সাদা ক্ষারকীয় কার্বনেটের 
আস্তরণ পড়ে। বায়ু বা অক্সিজেনের সংস্পর্শে face তীব্রভাবে উত্তপ্ত করিলে ইহা 
সবুজ আভাযুক্ত সাদা ( greenish white) শিখার সহিত জলে এবং তাহার ফলে 
fax অক্সাইডের সাদা ধেশায়া SAS হয়। ইহাকে “দার্শনিকের উল” (Philosopher's 
wool ) বলে। 

জলের fea: বিশুদ্ধ faza উপর কোন অবস্থাতেই জলের কোন ক্রিয়া 
নাই। EOS জল বাজারের অশুদ্ধ জিঙ্ক অথবা জিষ্ক-কপার যুক্তধাতু ( zinc copper 
couple ) দ্বার! বিশ্লিষ্ট হইয়! হাইড্রোজেন উৎপন্ন করে এবং তখন জিঙ্ক হাইড্রক্সাইড বা 
জিঙ্ক অক্মাইভ পাওয়া যায়। i 

Zn +2H,0= Zn(OH); + Hs, Zn +H.0=Zn0 + Hs 

আ্যাসিডের ক্রিয়া 3 fies জিঙ্ক বিশুদ্ধ পাতলা সল্ফিউরিক আ্যাঁসিডের 
সহিত বিক্রিয়ায় যোগদান করে না, কারণ জিঙ্কের উপর প্রথমে উদ্ভৃত হাইড্রোজেনের 
একটি স্তরের RR হয় এবং আযাপিডের ক্রিয়! বন্ধ হইয়া যায়। বাজারের অশুদ্ধ জিঙ্ক 
পাতলা হাইড্রোক্লোরিক বা পাতলা সলফিউরিক আ্যাসিডে দ্রবীভূত হয় এবং 
হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় £ 

Zn + 2H01 = ZnCl. +H, ; Zn + HS0, ZnSO, + He 

গাঢ় সলফিউরিক আযাসিভের সহিত জিঙ্বকে উত্তপ্ত করিলে সলফার ডাই-অক্সাইড 

গ্যাস উৎপন্ন হয় এবং জিঙ্ক সলফেট পাওয়া যায়। 
Zn +2H.80, = ZnSO, + 2H0 + SOs 

ais আযাসিডের সহিত faces বিক্রিয়ায় আযাসিডের গাঢ়ত! এবং উষ্ণতা 
অনুসারে বিভিন্ন গ্যাস উৎপন্ন হয় | যেমন, ঠাণ্ডা এবং অতি পাতলা নাইট্রিক আযাসিডের 
সহিত face বিক্রিয়ায় আযামোনিয়া উৎপন্ন হয় এবং উৎপন্ন আযামোনিয়া নাইট্রিক 
আযাসিডের সহিত বিক্রিয়া আযামোনিয়াম নাইট্রেট উৎপন্ন করে, তাই কোন গ্যাস 
বাহিরে আসে না। 

4Zn + 10HNOg = 4Zn(NOs)s + 8০0 + NH NOs 
মধ্যমরকম পাতলা ও ঠাণ্ডা নাইট্রিক আযাপিডের সহিত বিক্রিয়ায় জিঙ্ক নাইট্রেট ও 


নাইট্রক অক্সাইড পাওয়া যায়। 
3Zn +8HNO, = 3Zn(NOs)a + 2NO +4H,0 


২২৮ রসারনের গোড়ার কথা 
উষ্ণ ও গাঢ় নাইট্রিক আযাসিডের সহিত ক্রিয়া করার ফলে জিঙ্ক নাইট্রেট ও 
নাইট্রোজেন পার-অক্সাইড উৎপন্ন হয়। 
Zn +4HNO,=Zn(NO,),+2H,0+2NO, 


ক্ষীরের ক্রিয়াঃ faces সহিত কণ্টিক সোডা বা কষ্টিক পটাঁসের দ্রবণ উত্তপ্ত 
করিলে জিঙ্ক দ্রবীভূত হয় এবং হাইড্রোজেন গ্যাস বাহির হইয়া] আসে ও সোডিয়াম বা 
পটাপিয়াম faced GES হয়। 

Zn + 2NaOH = Zn(ONa). +H, 

এইভাবে হাইড্রোজেন দেয় বলিয়! নাইট্রেটের সহিত farsa owl ও কিক সোড) 
মিশাইয়া উত্তপ্ত করিলে আযামোনিয়ার গন্ধ পাওয়া যায়; নাইড্রেটের বিজারণের ফলে 
এখানে আযামোনির়া উৎপন্ন za | 

NaNO, + 4Zn + 7NaOH =NH, + 4Na.%n0, +2H,0 


ক্লোরিণ গ্যাসের সংস্পর্শে fege উত্তপ্ত করিলে উহা জিঙ্ক ক্লোরাইডে পরিণত 
হয়। Yn+Cl,=ZnCl, 
fasts আযামোনিয়া গ্যাসে গরম করিলে জিঙ্ক নাইট্রাইড গঠিত হ্য়। 
8Zn+2NH,= ZnNa +3H, 
কপার সলফেটের বা লেড, গোল্ড এবং 
করিলে উক্ত ধাতুগুলি অধঃক্ষিপ্ত হয়। 


Zn + CuSO, = ZnSO, + Cu 35 2AgNO,+Zn= 9824 Zn(NO,)o 

জিঙ্কের ব্যবহার £ বিভিন্ন বৈদ্যুতিক কোষে এবং ব্যাটারীতে জিঙ্ক ব্যবহৃত 
হইয়া থাকে; পরীক্ষাগারের কিছু যন্ত্রপাতি উৎপাদনেও ইহার ব্যবহার দেখা যায় ; 
যেমন গ্যাসদ্রোণী (pneumatic trough) প্রস্থতে ইহা ব্যবহৃত হইয়া থাকে। লোহার 
মরিচা-ধরা বন্ধ করিতে লোহার উপর জিস্কের প্রলেপ দেওয়া হয়। এই জিষ্কের প্রলেপ 
asal তিন প্রকারে নিষ্পন্ন করা হয়ঃ (i) লোঁহের দ্রব্যকে বালির স্রোতে ( 
blast ) উত্তমরূপে পরিষ্কার করিয়া পাতলা সলফিউরিক আযাসিডে ডুবাইয়া (pi 
তাহার উপরের অক্মাইডের আত্তরণ একেবারে তাড়াইয়] দেওয়া SY | 
বিগালক আযামোনিয়াম ক্লোরাইডের সহিত মিশ্রিত করিয়া 
ডুবাইলে লৌহের উপর জিস্কের আস্তরণ পড়ে। 
লৌহের দ্রব্যে দেওয়ার প্রণালীকে জিঙ্ক প্রলেপন 
এই উপায়ে সাধারণতঃ করোগেটের ( ঢেউতোলা 


সিলভারের লবণের দ্রবণে জিঙ্ক যোগ 


sand 
ckling) 
পরে সামান্য 
গলিত farsa গাহে 
এইরূপে জিঙ্কের প্রলেপ 
( galyanisation ) বলে | 
+ corrugated) টিন, বালতি, 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২২৯ 


কোট! ইত্যাদি লৌহের দ্রব্যের উপর জিষ্ক-প্রলেপন প্রয়োগে উৎপন্ন করা হয়। (ii) 
ছোট ছোট লোৌহ-নিম্নিত দ্রব্যে, যেমন বন্টু g, কজা প্রভৃতিতে farsa আস্তরণ 
দেওয়ার জন্য তাহাদিগকে qeta: (জিঙ্ক ও জিঙ্ক অক্সাইডের মিশ্রণ) মিশ্রিত 
করিয়া ড্রামের ভিতর রাখিয়া উপযুক্ত উষ্ণতায় উত্তপ্ত করা হয়। ইহার ফলে লৌহের 
agafa উপর farsa একটি দৃঢ় আবরণ ( জিঙ্ক ও লৌহের সংকর উৎপন্ন 
হওয়ায় ) গঠিত হয়। এই পদ্ধতির নাম “Sherardisation” | (iii) লৌহের 
দ্রব্যের উপর তড়িৎলেপন পদ্ধতিতে লৌহন্রব্যকে জিঙ্ক সলফেটের দ্রবণে ক্যাথোড 
করিয়া এবং farsa পুরু পাতকে আানৌভ করিয়া তড়িত্প্রবাহ চালনা করিয়া 
facsa প্রলেপ দেওয়া হয়। 

ইহা ছাড়া জিঙ্ক হোয়াইট নামক সাদা রংএর গুঁড়া (zinc white, ZnO, 
a white pigment) উৎপাদনে, বহু জিঙ্ক সংকর ( zinc alloy ), যথা, পিতল, 
জার্মান-পিলভার, ata ইত্যাদি aars, পার্কম্‌ পদ্ধতিতে লেড হইতে দিলভার 
বাহির করিয়া আনিতে, সায়ানাইভ পদ্ধতিতে গোল্ড ও সিলভার নিষ্কাশনে জিঙ্ক 
ব্যবহৃত হইয়া থাকে। 

জিন্ক-ধুল1 (zino-dust) জিঙ্ক অক্সাইড ও farsa মিশ্রণ। ইহা জিঙ্ক 
ননষ্কাশনের সময় শীতকে জমা হয় এবং সেখান হইতে সংগৃহীত হয়। আবার 
গলিত farsa ভিতর দিয়া উচ্চ চাপে বায়ু প্রবাহিত করিলে feral 
পাওয়া যায়। 

গলিত face সরু gota আকারে শীতল জলে ঢালিয়া feces ছিবড়া 
€ granulated zine ) উৎপন্ন করা হয়। fasyal বাঁ faces ছিবড়া বিজারক 
হিসাবে অনেকক্ষেত্রে ব্যবহৃত হয়। 

জিঙ্ক-প্রলেপন ( Galvanising ) ও টিন-এপ্রলেপনের ( Tinning ) ভিভর 
প্রভেদ £_লোঁহের দ্রব্যকে ote বায়ুতে ফেলিয়া রাখার ফলে তাহার উপর 
মরিচা ধরে অথবা সোদক আয়রণ অক্মাইডের আস্তরণ পড়িয়া লৌহ নষ্ট হইয়া! যায়। 
এই মরিচা ধরা বন্ধ করিতে লৌহের দ্রব্যের উপর faces প্রলেপ দেওয়া হয়। 
তাহার বিভিন্ন প্রণালী পূর্বেই উল্লিখিত হইয়াছে। সেইরূপ সময় সময় লৌহের 
aaa উপর টিনের প্রলেপ দিয়াও মরিচা ধরা নিবারণ করা হয়। উদ্দাহরণন্বরূপ 
ক্যানেস্তারা টিনের (tin cannister) কথা উল্লেখ করা যাইতে পারে; উহাতে 
করিয়া বাজারে কেরোসিন তৈল বিক্রয় হয়। সাধারণতঃ টিনের প্রলেপ দিতে 


২৩০ রসায়নের গোডার কথা 


হইলে ধাতুনিমিত ( কপার, আয়রণ, ত্রাস্‌ প্রভৃতি ) wars উত্তপ্ত করয়া গলিত 
টিন গাহে ডুবাইয়! তুলিয়া আনা হয়। আবার ধাতুনিমিত দ্রব্যের উপরতল 
আযামোনিক়াম ক্লোরাইড ও গলিত টিন দিয়া মাজিলে উহাদের উপর টিনের প্রলেপ 


উৎপন্ন হয়। ষ্টালের দ্রব্যকে প্রথমে পাতলা দলফিউরিক আযাসিডে ডূবাইয়া ধুইয়া 


ফেলিয়া গলিত জিঙ্ক ক্লোরাইডঘুক্ত গলিত টিনগাহে ডুবাইয়া তুলিয়া, আনিয়া নারিকেল 
তৈলের গাহে ডোবান হর | 


(i) লোঁহকে মরিচা ধরা হইতে রক্ষা করিতে জিঙ্ক অপেক্ষ। টিন অধিক সমর্থ । 
ইহার কারণ টিনের উপর বাছুর ব জলের কোনই ক্রিয়া নাই। faces উপর কিন্ত 
আর্দ্র বায়ু ক্ষারকীয় অক্াইডের স্তর গঠন করে। 


faces প্রাকৃতিক যৌগ হইতে জিঙ্কের বিভিন্ন যৌগ প্রস্তুতের ছক £__ 
ax NaHCO; 


ZnCO,; 
তিনে সাদা আবম 
awa 650 _:Zn504 এবং 
ZnS জত ZnO a 
জি 232 DO এর iste 
Maas Ses করিতে র মিশ্রণ! 


2504- Sans aa Miss aGar” 2৮304777205 
(ডিন) ঠা 


set HCL 


ca ( on) 2 ase ৯201 কে Zu, HO 
কন্টিক নার বই ডি 
a বেলী হইছে 
NazZn02 

(an) 


চিত্র নং__44 
(i) কিন্তু টিন-গ্রলেপিত (tinned 
চির খায় ( Scratch mark 


ধরে এবং দ্রব্যের সমস্ত অংশে মরিচা We হইয়া যায়। ইহার কারণ তড়িৎ 
রাসায়নিক শ্রেণীতে লৌহের স্থান টিনের উপরে 


) লৌহের দ্রব্যে কোথাও যদি একটু টিনে 
) তবে টিনের প্রলেপযুক্ত লৌহে খুব তাড়াতাড়ি মরিচা 


এবং টিনের অপেক্ষা আয়রণ বেশী 
নিন মা | যখন টিনের প্রলেপ ভাদ্দিয়া যায় তখন একটি ক্ষুদ্র তড়িৎ 
কোষের RE হয়, কারণ দুইটি বিভিন্ন ধাতু অক্সিজেনযুক্ত জলের সংস্পর্শে আনে 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৩১ 


এবং ইহাতে লৌহ দ্রুত দ্রবীভূত হয়। ইহার জন্য টিনের প্রলেপ না থাকিলে লৌহে 
যত Ag মরিচ! ASS তাহা অপেক্ষা] অনেক ভ্রুততরভাবে লৌহে মরিচা পড়ে। অপর 
দিকে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে জিঙ্ক লৌহের উপরে অবস্থিত এবং তাই জিঙ্ক আয়রণ 
অপেক্ষা! বেশী ধনাত্মক তড়িতাধানযুক্ত। তাই জিষ্ক-প্রলেপযুক্ত লৌহের ভ্রব্যের উপর 
হইতে কোথাও যদি জিঙ্ক সামান্য অপসারিত Zeal পড়ে, তাহা হইলে ভিঙ্কই দ্রবীভূত 
হইতে থাকে, লৌহের উপর অক্িজেনযুক্ত জলের বিক্রিয়া সামান্যই হয়। তাই যদিও 
একটু মরিচা দেখা দেয় তাহা অনাবৃত স্থানেই সীমাবদ্ধ থাকে, সমস্ত দ্রব্যের উপর তাহা 
ছড়াইয়া পড়ে না। 


(চ) আযালুমিনিয়াম (Aluminium ) 


সংকেত A], পারমাণবিক ওজন 27, যোজ্যতা 3 
আপেক্ষিক গুরুত্ব 27, গলনাঙ্ক 659° সেটিগ্রেড, TEATE 200° সেটিগ্রেডের উপর 
অবস্থান £_ প্রকৃতিতে মৌলাবস্থায় আ্যালুমিনিয়াম পাওয়া যায় al কিন্ত 
ইহার নানা প্রকার যৌগ পৃথিবীতে প্রচুর পরিমাণে দেখিতে পাওয়া যায়। ভূ-কের 
egaa শতকর! 73 ভাগ আ্যালুমিনিয়াম ; বস্তুতঃ সমস্ত ধাতুর ভিতর ভূ-ত্বকে 
আযালুমিনিয়ামের পরিমাণই সবাপেক্ষা বেশী। পৃথিবীর অধিকাংশ আযালুমিনিফামই 
ইহার সিলিকেটরূপে প্রকৃতিতে দেখিতে পায়া যায় এবং Bel হইতে আযালুমিনিয়াম 
উৎপাদন খুবই কষ্টসাধ্য এবং প্রচুর ব্যয়-সাপেক্ষ। 
আযালুমিনিয়ামের নিয়লিখিত খনিজগুলি উল্লেখষোগ্য £ 
(G) কোরানভাম, রুবি, সাফায়ার (Corundum, ruby, sapphire )— 
11,051 বাংলায় কুরুবিন্ন, চুনী ( লাল পাথর p নীলা (নীল পাথর ) নামে 
ইহারা অভিহিত হয়। 
(ii) ডায়াস্পোর ( Diaspore ), 81509, [7509 
বক্সাইট ( Bauxite )১ 41505, 9759 
গিব্সাইট ( Gibbsite ), 81505) 37509 
(iii) ফেলম্পার বা অর্থোরেজ ( Felspar or Orthoclase ) 
KO, AlsOs, 69309 1 ইহা হইতে জলবায়ুর প্রভাবে উৎপন্ন 
কেওলিন বা চায়ন] রে ( Kaolin or China Clay ), 81505, 
99805, 750 


২৩২ রসায়নের গোড়ার কথা 


(iv) ক্ৰায়োলাইট ( Cryolite ), AIF, 3NaF 
(v)  আ্যালুনাইট ( Alunite ), K.S0,, Al,(SO,4)s, 4Al(0H),, 
(vi) স্পাইনেল ( Spienel ), MgO, 41505 

ক্রাইসোবেরিল ( Chrysoberyl ), BeO, 41505 


ক্লে (সাধারণ কাদা! মাটি ) হইতে স্থলভে ও সহজে আযালুমিনিয়াম-নিষ্ধাশন 
পদ্ধতি আজও আবিষ্কৃত হয় নাই। বজ্মাইট প্রচুর পরিমাণে পৃথিবীর নানাস্থানে 
পাওয়া যাইলেও অনেকদিন পৰ্যন্ত নানা অঙ্বিধার oy উহা হইতে আ্যালুমিনিয়াম 
fama সংঘটিত করা যায় নাই। ফ্রান্স, দক্ষিণ আমেরিকা, যুক্তরাষ্ট্র, আয়াল্যাণ্ড, 
প্রভৃতি দেশে প্রচুর বক্সাইট পাওয়া যায়। ভারতের বিহারে, যুক্তগ্রদেশে, carats 
প্রদেশে, মাদ্রাজ প্রদেশে, মহীশৃরে এবং কাশ্মীরে বক্সাইট পাওয়া যায়। এই সমস্ত 
FHV] ব্যবহার করিয়া বোম্বাই প্রদেশে এবং বাংজা প্রদেশের আসানসোলে আযালু- 


মিনিয়াম উৎপাদনের কারখান1 খোল! হইয়াছে । এই উৎপাদনে যে তড়িৎ-শক্তির 
প্রয়োজন তাহা জল-বিছ্যুৎ হইতে পাওয়া যায় | 


1857 Bia ভূল্হার ( 


Wohler ) প্রথম আযালুমিনিয়াম প্রস্তুতের একটি প্রণালী 
আবিষ্কার করেন এবং সেই প 


দ্ধতি প্রয়োগ করিয়া ডেভিল ( Deville, 1845 খৃষ্টাব্দে ) 
আযালুমিনিয়ামের পণ্য উৎপাদন সংসাধিত করেন। ইহাতে বক্সাইটকে কার্ধনের 
সহিত মিশাইয়া তীব্রভাবে উত্তপ্ত করিয়া তাহার উপর দিয়া ক্লোরিণ গ্যাস চালনা কর] 
হয়। ইহাতে আযালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। 
21505 +30 +301, = 24101, +300 
আ্যালুমিনিয়াম ক্লোরাইড বাষ্পাকারে বাহির হইয়া আসে এবং গাহকে ঠাণ্ডা করিয়। 
ইহাকে সংগ্রহ করা হয়। এই আযালুমিনিয়াম ক্লোরাইডের সহিত সোডিয়াম ক্লোরাইড 
মিশাইয়া পরে উক্ত মিশ্রণকে ধাতব সোডিয়ামের সহিত মিশ্রিত FR উত্তপ্ত কর! 
হয়। তখন ধাতব আযালুমিনিয়াম উৎপন্ন হয়। 
NaAlCl, + 3Na =4NaCl + Al 
সোডিয়াম ক্লোরাইডকে জল দিয়া 
পাওয়া যায়। কিন্তু এই পদ্ধতিতে 
বর্তমানে TART হইতে তড়িৎশক্তি প্রত 
সময়ে আমেরিকায় হল ( Hall) এব 
7896 খৃষ্টাব্দে এবং তাহার ফলে আ্যা 


ধুইয়া অপসারিত করিলে ধাতব আযালুমিনিয়াম 
উৎপন্ন অ্যালুমিনিয়ামের দাম অত্যধিক ছিল। 
মাগে আযালুমিনিয়াম উৎপাদনের পদ্ধতি একই 


ং ফ্রান্সে হেরণ্ট ( Heroult ) STREI করেন 
লুমিনিয়ামের দাম একেবারে পড়িয়া যায়। 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৩৩ 


বর্তমানে বক্সাইট হইতে পৃথিবীর চাহিদার যাবতীয় আযালুমিনিয়াম নিফাশিত করা 
হয়। বক্সাইটে সিলিকা (8105) এবং ফেরিক অক্সাইড (79509 ) এবং অন্থান্ত 
অপদ্রব্য (যেমন TiO, ) মিশ্রিত থাকে । যদি ফেরিক অক্মাইডের পরিমাণ বেশী 
থাকে, তবে বক্সাইটের বর্ণ লাল কিংবা বাদামী হয়। যদি সিলিকা বা বালির ভাগ 
বেশী থাকে, তবে বঝ্সাইটের বর্ণ সাদা হয়। ভারতে যে বঝ্সাইট পাওয়া যায়, তাহাতে 
শতকরা 55-60 ভাগ 41905 থাকে । বক্সাইটের ব্যবহার £_ইহা আযালুমিনিয়াম 
fasta, আলম এবং আযালুমিনিয়াষের লবণ উৎপাদনে, পেট্রোলিয়াম ও চিনির 
শোধনে, সিমেণ্ট-শিল্পে এবং অন্য দ্রব্যকে ইহার সহিত ঘর্ষণে চূর্ণে পরিণত করিয়া 
HAART! ব্যবহৃত হয়। 

বঝ্সাইটে দুইটি প্রধান els [79205 এবং SiO. থাকার ফলে ইহা সরাসরি 
আযালুমিনিয়াম নিষ্ধাশনে ব্যবহৃত হইতে পারে না, কারণ তাহা হইতে উৎপন্ন 
আ্যালুমিনিয়ামে লৌহ এবং সিলিকন আসিয়া যায় এবং তখন উহা সহঙেই জল ছারা 
আক্রান্ত হয় এবং ভঙ্গুর হয়। তাই THR হইতে আ্যালুমিনিয়াম নিফাশন করিতে 
দুইটি প্রক্রিয়া নিষ্পন্ন করিতে হয়, যথা 

() বক্সাইট হইতে বিশুদ্ধ আযালুমিনিয়াম অক্সাইড বা আযালুমিন! উৎপাদন, এবং 

(7) বিশুদ্ধ আ্যালুমিনাকে গলিত ক্রায়োলাইটে যোগ করিয়া উহার তড়িৎ 
বিশ্লেষণ। 

(1 বক্সাইট শোধন ( Puriiication of Bauxite to get Pure 
alumina ) £_এই শোধন তিনটি উপায়ে হইতে পারে। তাহার মধ্যে প্রথমটি 
(ক) হল ব্যবহার করেন। বর্তমানে (A) দ্বিতীয়টি (বায়ার পদ্ধতি) সর্বাপেক্ষা 
বেশী চলিত এবং তৃতীয়টি (গ) সময় সময় বেশী সিলিকাযুক্ত বন্সাইটের ক্ষেত্রে 


প্রয়োগ করা হয়। 

(ক) বিগলন পদ্ধতি ( Fusion Process )£() চুণিত বক্সাইটের 
সহিত সোডিয়াম কার্বনেট মিশাইয়া উজ্জল লোহিত তাপে উত্তপ্ত করা হয়। ইহাতে 
সোডিয়াম anahat ( Sodium aluminate, Nadlo, ), কিছু সোডিয়াম 

. fifacat ও ফেরিক অক্সাইড উৎপন্ন হয়। 
1505 + NagCOs 2105 + COs. 
(8) উৎপন্ন মিশ্রণকে দ্রুততার সহিত জলে দ্রাবিত করা হয়; তাহাতে 


সোডিয়াম আযালুমিনেট ও সোডিয়াম সিলিকেট জলে দ্রবীভূত হয় এবং ফেরিক 


২৩৪ রসায়নের গোড়ার কথা 


অক্সাইড অদ্রাব্য বলিয়! পড়িয়া থাকে। অদ্রাব্য ফেরিক অক্সাইডকে ছাকিয়া লওয়া 
হয়। এই ফেব্রিক অক্সাইড কোল গ্যাসের শোধনে ব্যবহৃত SF | 
Gi) পরিষ্কার পরিস্রতকে £0৭_-6০০ সেটিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত efn উহার 
ভিতর দিয়া কার্ধন ডাই-অন্সাইড গ্যাস অতিক্রম করান হয়। ইহাতে আযালুমিনিয়াম 
হাইডন্সাইড [ 41(08), ] অধঃন্দিপ্ত হয়। সোডিয়াম সিলিকেটের কোন পরিবর্তন 
হয় না, ইহা Hare থাকিয়া যায়। 
2105 + CO, +3H,0 = 2A1(0H), + Nas COs 
(iv) অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডকে ছাকিয়| দ্রবণ হইতে পৃথক করা হয়। 
পরে উহাকে ধৌত করিয়া শুকাইয়া CASS করিলে বিশুদ্ধ আযালুমিনা (81505) 
পাওয়া যায়। 2A1(0H), ৯1505 +3H.O 
(খ) বায়ার পদ্ধতি ( Eaeyer Process ) 2__-এই পদ্ধতি লাল বক্সাইটে 
যোগে অনেকটা আযালুমিনিয়ামই 
হওয়ায় ব্যয়িত হয় এবং তাহাতে 
এই পদ্ধতিতে বক্সাইটকে 
ভন্মীভূত করা হয়; তাহাতে 


Tet ( বায়ু চাপের প্রায় 6 গুণ চাপে } 
এবং 150° সেটিগ্রেড উষ্ণতায় বদ্ধযুখ লৌহপাত্রে (autoclave ) Bea কর! 


হয়। বক্সাইটের আযালুমিনিয়াম অক্সাইড ও সামান্ত সিলিকা যথাক্রমে পোডিয়াম 
আযালুমিনেটে ও সোডিয়াম সিলিকেটে পরিণত হয় এবং ইহারা দ্রাব্য বলিয়া 
wate চলিয়া যায়। ফেরিক অক্সাইড, ফেরিক হাইডুক্সাইড ইত্যাদি satiate 
পড়িয়া থাকে। এই ফেরিক হাইডক্সাইড এইরূপ অবস্থায় উৎপন্ন হয় যে, তাহা আর 
কোন কাজে লাগে না। উৎপন্ন দ্রবণে আরও জল মিশাইয়া পাতলা করা হয় এবং 
অদ্রাব্য পদার্থগুলি হইতে ছাকিয়া দ্রবণকে পৃথক করা হয়। ইহার পর 
পরিষ্কার পরিক্রতে সদ্য অধঃক্ষিপ্ত জলযুক্ত বা হাইড্রেটেভ ( hydrated ) আ্যালুমিনা 
(41505, 8850 ) বা আ্যালুমিনিয়াম হাইড্র্সাইড সামান্য পরিমাণে যোগ করিয়া 
কয়েক ঘণ্টা উহাকে আলোড়িত করা হয়। ইহার ফলে দ্রবণ হইতে প্রায় সমস্ত 
আযালুমিনিয়াম অদ্রাব্য আ্যালুমিনিয়াম হাইড্ক্সাইড রূপে SLIS হয়। এই 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৩৫ 
sefa আযালুমিনিয়াম হাইডক্সাইডকে ছাকিয়া ধৌত করিয়া তীব্র উত্তাপে ees 
করা হয়। তখন আ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া যায়। সামান্য সোডিয়াম সিলিকেট। 
দ্রবণেই থাকিয়া Ws ! 

41505 + 2NaOH =2NaAl0, + 750 

গাব 8017 + SiO, = [59109 + H,O 

গাব ৪105 44850 =2Al(OH)s + 2NaOH 

2AUOH)s  41505 + 3H sO 
উৎপন্ন কষ্টিক সোডার পাতলা দ্রবণকে গাঢ় করিয়া পুনরায় ব্যবহার কর! হয়। 
কিছু কষ্টিক সোড| সিলিকার সহিত বিক্রিয়া করার শুন্য নষ্ট হয়। সেইজন্য এই পদ্ধতি 
কম পরিমাণে সিলিকাযুক্ত বক্সাইটের শোধনে ব্যবহৃত হয়। 


(i) সারপেক পদ্ধতি ( Serpek Process )—43 পদ্ধতি সাদা বক্সাইটের 
শোধনে প্রযোজ্য, কারণ তাহাতে বেশী পরিমাণে পিলিকা থাকায় পূর্বে উল্লিখিত 
কারণে বায়ার পদ্ধতি প্রয়োগে তাহার শোধন সম্ভব নয়। এই পদ্ধতিতে বক্সাইট 
কয়লার Guy সহিত মিশাইয়া একটি বড় veis ভাটির ভিতর লইয়া 
7800০ afas উষ্ণতায় উত্তপ্ত করা হয় এবং এই Gea পদার্থের উপর দিয়া 
নাইট্রোজেন গ্যাসের প্রবাহ চালনা করণ হয়। ইহাতে আ্যালুমিনিয়াম নাইট্রাইভ 
উৎপন্ন হয়; এই পদ্ধতিতে সিলিকা কাৰন দ্বারা বিজারিত হইয়া সিলিকন মোলে 
পরিণত হয় এবং ভাটির উষ্ণতায় সিলিকন বাষ্পীভূত হইয়া কার্বন মনোক্সাইডের 
সহিত ভাটি হইতে বাহির হইয়া চলিয়া ষায়। ভাটিতে কেবল আ্যালুমিনিয়াম 
নাইট্রাইড পড়িয়া থাকে 1 AlaOs +30 + Ne =2A1N +300 
9105 +20=Si+2CO 
ট্রাইডকে কষ্টিক সোভার দ্রবণ দিয়া আলোড়িত করিলে 


উৎপন্ন আযালুমিনিয়াম নাই 
Iস উৎপন্ন হয়। এইখানে 


সোডিয়াম আযালুমিনেটের দ্রবণ ও আযামোনিয়া গ্য 
আযামোনিয়া উপজাত হিসাবে পাওয়া যায়। 
AIN + 3NaOH = Al(ONa`s +NH s. 
উৎপন্ন সোডিয়াম আ'যালুমিনেটের দ্রবণে বায়ার পদ্ধত্তির মত সচ্যোৎপন্ন 
সামান্য আযালুমিনিয়াম হাইড্রক্সাইড যোগ করিয়া উহাকে আলোড়িত করিলে সমস্ত 
আযালুমিনিয়াম অদ্রাব্য আযালুমিনিয়াম হাইডুন্সাইডরূপে অধঃক্ষিপ্ত হয়। উহাকে 


SO রসায়নের গোড়ার কথা 


ছাকিয়া সংগ্রহ করিয়া cls করা হয় এবং পরে =e করিয়া ভঙ্মীভূত করা হয়। 
তাহাতে বিশুদ্ধ 81505 পাওয়া যায়। 
Al(ONa), +3H,0=Al(OH), +3Na0H 
2Al(0H),=Al.0,+3H,0 
I. বিশুদ্ধীকৃত বক্যাইটের তড়িৎ-বিশ্লেষণ ( Electrolysis of puri- 
Tied Bauxite ) $_একটি লৌহনিমিত বাক্সের (iron box ) ভিতরের দিকে 
প্রায় এক ফুট পুরু গ্যাস কার্বনের আস্তরণ দিয়া মুড়িয়া বৈদ্যুতিক pat 
{ electric furnace) তৈয়াৰী করা হয়। এই বাক্স দৈর্ঘ্যে ? ফুট, প্রস্থে 4 
ফুট এবং উচ্চতায় এ ফুট। গ্যাস কার্বনের আস্তরণ আযালুমিনার তড়িৎ বিশ্লেষণে 
ক্যাখোডের কাজ করে। এই বাক্সের উপরের দিক হইতে একটি কপারের দণ্ডে 
যুক্ত কয়েকটি মোটা গ্র্যাফাইট দণ্ড ঝুলাইয়া Reay পদার্থের ( electrolyte ) 
ভিতর Qaa রাখ! হয় এবং ইহারাই আযানোডরপে ব্যবহৃত হয়। এই 
আযানোডগুলি গাহের ভিতর নামানে এবং উঠানো যায়। 
বাক্সের ভিতর ক্রায়োলাইটচূর্ণ রাখিয়া তড়িৎপ্রবাহ চালনা করিয়া! গলানো হয়, 
কারণ ক্রায়োলাইটচূর্ণ তড়িতের TARIA বলিয়া তাহার ভিতর ভড়িৎপ্রবাহ 
চালনায় প্রচুর তাপ Bes হয় এবং সেই উত্তাপে উহা গলিয়া যায়। তখন উহার 
| ভিতর fetes que ( বিশুদ্ধ আযালুমিনা ) যোগ করা হয় এবং সেই সঙ্গে 


২ 
y 
N 


7 
f 
A 
2 
A 
A 
2 
A 
A 

AY, 
A 
2 
Bi 
£ 


আআ 


চিত্র নং_45 
কিছুটা Rais 1 প্রারতিক ক্যালসিয়াম gratisy, CaP, ) যোগ করা 
হয, RSH Gael RSE করাই e শতকরা 60 ভাগ 
ক্রায়োলাইট, 90 ভাগ gata এবং 90 ভাগ আ্যালুমিনা থাকে। এই 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৩৭ 


মিশ্রণটি যাহাতে সহজে তরল হয়, সেই জন্য ফুয়োরস্পার্ যোগ কর] হয়। এই 
মিশ্রণটির গলনাক্ক প্রায় 930° হয়, যদিও আযালুমিনার গলনাঙ্ক 2900০ ATAT I 
এই উত্তপ্ত গলিত মিশ্রণের ভিতর দিয়া তড়িত্প্রবাহ চালনা করিলে তড়িৎ-বিশ্লেষণ৷ 
সংঘটিত হয় এবং তাহার ফলে ক্যাথোডে ধাতব আযালুমিনিয়াম উৎপন্ন হয়|, 
ইহা গলিত অবস্থায় গলিত ক্রায়োলাইটের নীচে জমা হয়, কারণ ইহার, 
আপেক্ষিক গুরুত্ব গলিত মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব অপেক্ষা বেশী। বাক্সের 
নীচে একটি নির্গমপথ ( taphole ) থাকে এবং সময় সময় উহ! খুলিয়া দিয়া গলিত. 
ধাতব আযালুমিনিয়াম বাহির করিয়া লওয়া হয়। 


তড়িংবিশ্লেষণের সময় আনোডে অক্সিজেন fica প্রদশিত বিক্রিয়া অনুসারে 
উৎপন্ন হয়। উষ্ণতা বেশী থাকার ফলে এই অকিজেন গ্র্যাফাইটের আযানোডকে 
আক্রমণ করে এবং গ্র্যাফাইট জলিতে থাকে এবং প্রায় সম-আয়তনে কার্বন, 
মনোক্সাইড ও কার্বন ডাই-অক্সাইডের মিশ্রণ উৎপন্ন হয়। গ্র্যাফাইটের এইভাবে 
অপচয় নিবারণ করার জন্তু এবং চোখ ঝলসানো আলোর হাত হইতে চক্ষুকে, 
wel করার জন্য মিশ্রণের উপরিভাগে কিছু cate Ef ছড়াইয়া দেওয়া] হয়। এই 
কোকের গুড়াই উদ্ভূত অক্সিজেন দ্বার] জারিত হওয়ায় গ্র্যাফাইট-দণ্ড কিছুট] 
কম ক্ষয় হয়। মিশ্রণে যখন আ্যালুমিনার পরিমাণ কমিয়া যায়, তখন মিশ্রণের তড়িৎ 
রোধী ( resistance ) ক্ষমতা] বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তাহার ফলে বর্তনীতে ( circuit ) 
সংযুক্ত একটি বাতির (shunted lamp) ভিতর দিয়া তড়িৎপ্রবাহ চলিতে 
থাকে এবং তাহার ফলে বাতিটি জলিয়া উঠে। এই বাতির জলন দেখিয়া 
গাহে আরও আ্যালুমিনা যোগ করা হয়। এই উপায়ে আ্যালুমিনিয়ামের নিফাশন 
পদ্ধতি অবিরাম চলিতে থাকে | 

ভড়িৎ-বিশ্লেষণের ফল £_-এইভাবে তড়িং-বিশ্লেষণ সংঘটিত করিলে mial- 
লাইটের কোন পরিবর্তন লক্ষিত হয় না, কিন্তু আ্যালুমিনা তড়িৎ বিশ্লিষ্ট zza 
আযানোডে অক্সিজেন এবং ক্যাথোডে আযালুমিনিয়াম দিয়া থাকে। কিভাবে 
এই পরিবর্তনটি সংঘটিত হয় তাহা নিয়লিখিত প্রকারে বুঝানো হই থাকে, 
কারণ ক্রায়োলাইটের উপস্থিতি ভিন্ন আ্যালুমিনার তড়িৎ-বিশ্নেষণে সংঘটিত হয় 
না। প্রথমে ক্রায়োলাইট cial আযালুমিনিয়াম এবং জ্ুয়োরিণ উৎপন্ন হয়। এই 
zathia আযালুমিনার সহিত বিক্রিয়া করিয়া আযালুমিনিয়াম ফুয়োরাইড দেয় এবং 
অক্সিজেন গ্যাস বাহির করিয়া দেয়। সেই অক্সিজেন গ্র্যাফাইট আযানোডের 


২৩৮ বনায়নের গোড়ার কথা 


সহিত বিক্রিয়া করিয়া প্রায় সম-আয়তনে কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই- 

অক্সাইড উৎপন্ন করে। AIF, 3NaF=AIF, +8NaF ; AIFS AIT + ই 
SJICANG 887 - 8e=8E 

ক্যাথোডেAI++ + 36 = Al l Al2O0; +6F=2AlF, +30 


20+80=CO+CO, 
9৬178 +6NaF = 2(AlF;, 3NaF) 
দ্ৰষ্টব্য s—(i) প্রতিটি বাক্সে ( তড়িৎচুল্লীতে ) 5—6 ভোণ্ট বিছু/ৎ-চাপের এবং আ্ানোডে প্রতি 
স্কোয়ার ডেসিমিটারে (Sq. dm. ) 100 আাম্পেয়ার বিদ্যুত্প্রবাহের প্রয়োজন | 

(ii) এই প্রক্রিয়ায় যে ক্রায়োলাইট প্রয়োজন হয় তাহা দক্ষিণ খ্রীনল্যাও হইতে খনিজ রূপে পাওয়া 
যায়। কিন্তু তাহাতে সিলিকা মিশ্রিত থাকায় এই প্রক্রিয়ায় উহ! ব্যবহার করায় উৎপন্ন আযালুমিনিয়ামে 
দিলিকন অশ্তদ্ধি আসিতে পারে। ভারতে ক্রায়োলাইট পাওয়া যায় না। বর্তমানে কৃত্রিম উপায়ে 
ক্ায়োলাইট উৎপন্ন করিয়া আযালুমিনিয়াম উৎপাদনের গাহে ব্যবহার করা হয়। এই কৃত্রিমক্রায়োলাইট | 
আ্যালুমিনিয়াম ফ্লুয়োরাইড, অণমোনিয়াম ফ্লুয়োরাইড ও সোডিয়াম নাইট্রেট দ্রবণে লইয়। ইহাদের ৃ 
বিক্রিয়া করাইয়া উৎপন্ন করা হয়। AIP, +3NH,F+3NaNO,—-Na,AlF,+3NH,NO, | 
( অধঃক্ষিপ্ত হয়) (RITA থাকে) ] 
ভারতে আ্যালুমিনিয়াম ফ্লুয়োরাইড এবং Cit ata ভুয়ো রাইড এই দুইটি পদার্থই খনিজরূপেপাওয়। | 

বায়। এই দুইটি পদার্থ 1 £3 অনুপাতে মিশাইয়া গাহে ক্রায়োলাইটের বদলে ব্যবহার করা হ্য়। 


| 
জ্যালুমিনিয়ামের বিশোধন :_উপরে লিখিত উপায়ে উৎপন্ন ত্যালুমিনিয়াম | 
শতকরা 99 ভাগ বিশুদ্ধ হয়। ইহাতে আয়রণ ও সিলিকন অশ্তদ্ধিরূপে থাকে | i 


গলিত RG 
এবং বেরিস্সাম PARS AY কাবন দণ্ড trey) 


চিত্র নং__46 ; 
Water হুপের প্রণালী ( Hoope's Process ) প্রয়োগ করিয়া! ভড়িৎ-বিশ্লেষণ 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৩৯ 


পন্থতি atal শতকরা 9998—9999 ভাগ বিশুদ্ধ sal যায়। এই প্রণালীতে 
ব্যবহৃত তড়িংকোষে বিভিন্ন ঘনাঙ্কের তরল লওয়া ZII ইহার নিষ্নন্তরে থাকে 
গলিত আ্যালুমিনিগাম ও কপারের সংকর ধাতুর আনোড, তাহার উপরে গলিত 
ক্রায়োলাইট ও বেরিয়াম জ্ুয়োরাইডের মিশ্রণ রাখা হর এবং তাহার উপর 
HUGS বিশুদ্ধ আযালুমিনিয়াম আসিয়া জমা হইয়া ক্যাথোডের কার্য করে। তাহার 
পূর্বে কয়েকটি গ্র্যাফাইট:দণ্ড ছবিতে দেখানো মত গাহের ভিতর VASA ক্যাথোড- 
রূপে ব্যবহার করা হয় এবং পরে বিশুদ্ধ আালুমিনিয়াম জমা হইলে ধীরে ধীরে 
উহাদেরকে উপরে তুলিয়া আনিয়া উৎপন্ন বিশুদ্ধ আযালুমিনিয়ামের সহিত ঠেকাইয়া 
রাখা হয়। উৎপন্ন বিশুদ্ধ আযালুমিনিয়াম পার্শ্বে অবস্থিত Rara বাহির করিয়া ওয়া 
হয়। এই অতিবিশুদ্ধ আযালুমিনিয়ামের অনেক ধর্মই শতকরা 99 ভাগ freq 
আযলুমিনিয়াম হইতে বিভিন্ন। 


আান্গুমিনিয়্ীমের ধর্ম 2 


ভৌত ধর্ম বিশুদ্ধ আযালুমিনিয়াম একটি রূপার মত সাদা ধাতু ; কিন্তু Bes 
আযালুমিনিয়ামের সামান্য নীল আভা দেখা যায়। ইহা একটি হালকা ধাতু এবং 
ইহার আপেক্ষিক গুরুত্ব O71 ইহা নরম ধাতু এবং খুব নমনীয়। তাই ইহাকে 
পিটাইয়া পাতে এবং টানিয়া তারে পরিণত করা যায়। ইহার তনন-ক্ষমতা (tensile 
strength ) খুব বেশী। ইহার গলনাঙ্ক 659° দেট্টিগ্রেড। ধাতুটিকে গলাইয়া ছাচে 
ঢালাই করাযায়। 100°- 150° সেট্টিগ্রেড উষ্ণতার ভিতর ইহাকে পিটাইক পাতে 
ব। টানিয়া তারে পরিণত করা যায়; কিন্তু 600° সেন্টিগ্রেড উষ্ণতায় ইহা ভঙ্গুর হয়। 
ইহা তাপ ও বিদ্যুতের সুপরিবাহী এবং সম ওজনের কপারের তুলনায় অপেক্ষাকৃত 
ভাল তড়িৎ-পরিবাহী | 

রাসায়নিক ধর্ম £শুক বায়ুর সংস্পর্শে ইহার কোন পরিবর্তন হয় না) 
কেবল ইহার উপর একটি স্বচ্ছ wa অক্সাইজের আস্তরণ পড়ে, কিন্ত অবিশ্ুদ্ধ বায়ুর 
সংস্পর্শে ইহা ক্ষয়প্রাপ্ত হয়। আ্যালুমিনিয়ামের পাত বা গুড়া বা তার Tew 
তীব্রভাবে উত্তপ্ত করিলে উহা! উজ্জল সাদা শিখার সহিত জলিতে থাকে এবং 
আ্যালুষিনিয়াম অক্সাইড ও নাইট্রাইড উৎপন্ন হর £ 

41480591505 5 241+ Ns =2AIN. 

যদি ধাতব আ্যালুমিনিয়ামের পাত্রের উপরিতল ভিজা মাকিউরিক ক্লোরাইড দ্বারা ঘষা 
হয়, তাহা হইলে উহার উপরে যে অক্মাইডের ZA আস্তরণ থাকে তাহা ভাঙ্গিয়া 


২৪০ রসায়নের গোড়ার কথা 


যায় এবং তখন ভ্রুতভাবে MAPA তাপ উৎপাদন-সহকারে জারিত হইতে 
থাকে এবং উহার উপর শ্যাওলার মত গুড়া দেখা দেয়। আযালুমিনিয়ামের 
পাত্রের ভিতরটা একপ্রকার ভিজা কালো গু'়া দিয়া মাজিলে পাত্রটি খুব 
উত্তপ্ত হইয়া উঠে_এই বিষয়টি ম্যাজিক বলিয়া রাস্তায় অনেক সময় 
লোকে দেখাইয়া থাকে, কিন্তু উক্ত ভিজ! কালো গুঁড়ায় মাকিউরিক ক্লোরাইড 
মেশানো থাকে বলিয়া পূর্বের উল্লিখিত কারণে আযালুমিনিয়ামের দ্রুত জারণে 
প্রভূত তাপ উদ্ভূত হয়। 
জলের feral £--জল বা জলীয়-বাপ্পের সহিত সাধারণতঃ ইহার কোন 
বিক্রিয়া হয় না; তাহার কারণ ইহার উপর যে অক্মাইডের আবরণ RÈ হয় 
তাহাতেই আর কোন বিক্রিয়া হইতে দেয় না। তাই আ্যালুমিনিয়ামের কেটলি, 
রন্ধনের পাত্র ইত্যাদি ব্যবহার করা সম্ভব হয়। কিন্তু আযলুমিনিয়ামের গুড়াকে 
জলের সহিত ফুটাইলে জল বিয়োজিত হইয়া হাইড্রোজেন উৎপন্ন হয় এবং 
. আযালুমিনিয়াম হাইডুক্সাইড গঠিত হর। 2A1 +6H:0=2AI(OH); + 3Ha. 
ত্যালুমিনিয়াম অআযামালগাম (পারদ ও জ্যালুমিনিয়ামের সংকরধাতু ) সহজেই 
জলঘারা আক্রান্ত হয় এবং হাইড্রোজেন গ্যান উৎপন্ন করে। তাই ইহা অত 
উত্তম বিজারক হিসাবে ক্রিয়া করিয়া থাকে। সমুদ্রের লবণাক্ত জল ও 
ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রবণ সহজেই আ্যালুমিনিয়ামকে দ্রবীভূত FT | 
আযাসিডের ক্রিয়1?__পাতলা বা গাঢ় হাইড্রোক্লোরিক 
আ্যালুমিনিয়াম সহজেই দ্রবীভূত হয় এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। 
2A1+6HC1=2A1Cl, + 3H, 
পাতলা সলফিউরিক অ্যাসিডের আ্যালুমিনিয়ামের সহিত কোন বিক্রিয়া হয় না। 
উষ্ণ ও গাঢ় সলফিউরিক আ্যাঁসিভ জ্যালুমিনিয়ামকে দ্রবীভূত করে এবং 
ত্যালুমিনিয়াম সলফেট, সলফার ডাই-অক্মাইড গ্যাস ও জল উৎপন্ন হ্য়। 
217 GHSO, = Ala(S0,), + 675০ +380, 
পাতলা নাইট্রক আযাসিড অতি ধীরে অবিশ্তদ্ধ আালুমিনিয়ামের সহিত বিক্রিয়া করে 
এবং তাহাতে আযামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়, কোন গ্যাস উদ্ভূত হয় না। নাইট্রিক 
atea গাঢত্ব যেমন বৃদ্ধি প্রাপ্ত হয়, উহার আ্যালুমিনিয়ামের সহিত বিক্রিয়া 
করিবার ক্ষমতাও কমিয়া যায় এবং গাঢ় নাইট্রিক অঠাসিডের আযালুমিনিয়ামের 
সহিত কোন বিক্রিয়াই হয় না। ফসফোরিক আযাসিভ সহজেই আ্যালুমিনিয়ামকে 
গলাইয়া ফেলে : 241+ 28520, =2AIPO, +3H 1 AT লবণের উপস্থিতিতে 


আ্যাসিডে 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৪১ 


জৈব আাসিভ. যথা টারটারিক বা সাইট্রক আাসিভ আযালুমিনিয়ামকে দ্রবীভূত 
করে। আযালুমিনিয়ামের বাটিতে তেঁতুল ও লবণ একত্র রাখিলে বাটিটি ছ্যাদা 
হইয়া ষায়। 

ক্ষারের ক্রিয়া £_তীত্র ক্ষারের দ্রবণ, যথা কষ্টিক সোডা বা কষ্টিক পটাসের 
দ্রবণের সহিত আযালুমিনিয়ামকে উত্তপ্ত করিলে Bei দ্রবীভূত হয় এবং তাহার ফলে 
দ্রবণ আযালুমিনেট নামক লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 

941+ 2NaOH + 2H 20 = 2NaAlOs + 85 
উত্তপ্ত গাঢ় সোডিয়াম কার্বনেটের দ্রবণেও আযালুমিনিয়াম দ্রাবিত হয় £ 
941+ NasCOs + 8H 20 _ 24105 + COs + ৪77০, 

অন্যান্য মৌলের সহিত আযালুনিলিয়ামের বিক্রিয়া £_উত্তপ্ত অবস্থায় 
আযালুমিনিয়ামকে নাইট্রোজেন গ্যাসের, অথবা ক্লোরিণ গ্যাসের ভিতর দিলে Bel 
আযালুমিনিয়াম নাইট্রাইড ও আযালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। 

2A1+ Na = 2AIN ; 2814 8015 = 91015 
কার্বন বা সলফারের সহিত আালুমিনিয়ামকে উত্তপ্ত করিলে আযালুমিনিয়াম কার্বাইড 
এবং আ্যালুমিনিয়াম সলফাইড উৎপন্ন হয়। 
48180 81505 ; 94১14 99 -481595 

আ্যালুমিনিয়ানের অন্যান্য বিক্রিয়। £_কপার সলফেটের দ্রবণে অথবা 
মারকিউরিক ক্লোরাইডের দ্রবণে আযালুমিনিয়াম যোগ করিলে কপার এবং মার্কীরী 
ধাতু অ্যালুমিনিয়াম দ্বার! প্রতিস্থাপিত হয়। ইহার কারণ আ্যালুমিনিয়াম তড়িৎ- 
রাসায়নিক শ্রেণীতে কপার এবং মার্কারীর উপরে অবস্থিত। 

20830, + 2A1 = 30u + Ala(SOx)s 


3HgCla + 2Al=3Hg + 2AlCls 
1000, সেটিগ্রেড উষ্ণতার কাছাকাছি উষ্ণতায় অক্িজেনের প্রতি আযালুমিনিয়ামের 
আপক্তি অতিশয় প্রবল হয়। সেইজন্য আয়রণ অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, 
ম্যা্থানিজ অক্সাইড অথবা সিলিকন ভাই-অক্সাইডের সহিত আ্যালুমিনিয়ামের গুঁড়া 
মিশাইয়া খুব উত্তপ্ত করিলে উক্ত অল্পাইডগুলি বিজারিত হয় এবং ধাতব আয়রণ, 
ক্রোমিয়াম, urate অথবা দিলিকন উৎপন্ন হয়। 

ঢ৪১0১+981- 81505 4919 

050৯ +231= 41505 + 20r 

3Mn,O, +8A1=9Mn +4A1205 

38:05 +481- 88914981505, 


১৬৪০] 


২৪২ বুসায়নের গোড়ার কথা 


আয়রণ অল্সাইডের সহিত আ্যালুমিনিয়ামের Seta যে বিক্রিয়া উল্লিখিত হইল তাহা 
গৌল্ডম্মিডের Aa ভাঁপগ্ধলন-পদ্ধতিতে (Goldschmit Thermit 
Process) প্রয়োগ করা হইরাছে। তিন ভাগ আয়রণ অন্মাইড ও একভাগ 
আ্যালুমিনিয়াম গুড়ার মিশ্রণকে থামিট (Thermit) বলা হয়। এই বিক্রিয়ায় 
যে তাপ উদ্ভূত হর তাহাতে উৎপন্ন ধাতব আত্ররণ এবং আ্যালুমিনিয়াম অক্সাইড 
গলিত অবস্থায় পাওয়া যায়। গলিত আররণ দ্বারা ভগ্ন ডেল-লাইন, জাহাজ বা গাঁড়ী 
মেরামত যথাস্থানে রাখিয়াই নিষ্পন্ন 
করা যায়। একটি অগ্নিসহ মৃত্তিকা 
নিমিত afaa ভিতর থামিট মিশ্রণ 
লওয়া হয়। এই মিশ্রণের উপরে 
কিছু পটাসিয়াম ক্লোরেট, বেরিয়াম 
পার-অকন্সাইড ও ম্যাগনেসিয়াম-চুর্ণ 
রাখিয়া তাহাতে একটি ম্যাগনে- 

চিত্র নং_4দ সিয়ামের ফিতা ডূবাইয়া দেওয়া হয়। 
এই ম্যাগনেসিয়ামের ফিতার সাহায্যে এই মিশ্রণে অগ্রি-সংযোগ করা হয়। জঙ্গে 
সঙ্গে প্রচণ্ডভাবে বিক্রিয়া সংঘটিত হয় এবং গলিত আ্যালুমিনিয়াম অক্স।ইডের 
তলদেশে গলিত আয়রণ উৎপন্ন হয়| খর্পরের নীচে একটি বন্ধক! ছিদ্র থাকে এবং এই 
ছিত্রটি ভগ রেলের একটু উপরে রাখিয়| বিক্রিয়াটি নিষ্পন্ন বরা হয়। বিক্রিয়াশেষে 
ছিদ্রটি খুলিয়া দিলে রেলের siza গলিত আয়রণ পড়িয়া, ঠাণ্ডা হইলে উহাদের 
জোড়া লাগাইয়া দেয়। এই বিক্রিয়ার প্রায় 500 সেটিগ্রেড উষ্ণতার 
উদ্ভব হয়। - 


আ্যানুমিনিয়ামের ব্যবহার £_হালকা কিন্তু vame বেশী থাকায় ও 
ঢালাইএর উপযুক্ত নমনীয়তা ও প্রসার্যগুণ ইহাতে বর্তমান থাকার আযালুমিনিয়াম 
উড়োজাহাজ ও মটরগাঁড়ীর দেহনির্গাণে (body of motor-cars and 
aeroplanes) ব্যবহৃত হয়। Berets) sataa পাত্র ও গৃহে সবদ| ব্যবহার্য 
বাদনপত্র প্রস্তুত করা হয়। ইহার তড়িৎ পরিবাহিতা আছে বলিয়া ইহা 
তড়িৎশিল্পে এবং মাথার উপরের তড়িৎ-পরিবাহক তারের লাইন care ব্যবহৃত 
হইয়া থাকে। ইহা অনেক সংকর-ধাতু AS ব্যবহত হ্য়। যথা ডুৱালুমিন 


( Duralumin, an alloy of Al, Cu, Mn, Mg )—উড়োজাহাজ-নির্গাণে 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৪৩ 


এবং ম্যাগনেলিয়াম (magnalium, an alloy of Al asd Mg) gaia 
নির্যাণে, আযালুমিনিয়াম ব্রোঞ্জ (Aluminium bronze, an alloy of Aland 
Cu) সোনার মত দেখিতে বলিয়! গৃহের শোভাবর্ধক ফুলদানী প্রভৃতি aaro 
ব্যবহৃত হইয়া থাকে। আ্যালুমিনিফামের গুঁড়া সাদ! রং ( White pigment ) 
হিসাবে ব্যবহৃত হয়। কারণ লৌহের দ্রব্যের উপর ইহার আভ্তরুণ দিলে লৌহে 
মরিচ! ধরা নিবারিত zal হাওড়া ব্রীজে ব্যবহৃত লৌহ স্তস্তগুলির উপর 
আযালুমিনিয়ামের syta আস্তরণ দেওয়া হইয়াছে। আালুমিনিয়ামের অতি পাতলা 
পাত সিগারেট ও চকোলেট মুড়িবার জন্য ব্যবহৃত হয়। ইহা ক্রোমিয়াম ও 
ম্যাগানিজ ধাতু এবং সিলিকন মৌল উৎপাদনে, ইস্পাতের বায়ু অপসারণ করিতে, 
Gaas হিদাবে, বাজি প্রস্ততে ও থার্মাইট বোমা প্রস্ততে ব্যবহৃত হইয়া 
থাকে। চেয়ার, বাক্স এবং বর্তমানে গৃহনির্যাণে আযালুমিনিয়ামের ব্যবহার 
দেখা যায়। 


আালুঘিনিয়ামের যৌগ ৪ 


আ্যালুমিমিয়াম অক্সাইড বা tafal ( Aluminium oxide or 
Alumina, 41509 ) $__ইহা প্রকৃতিকে কোরাণ্ডাম বা কুরুবিন্দ ( corundum ), 
এবং এমারী (০০৮৮ ) রূপে পাওয়া যায়। চুণী ( ruby ), নীলা ( sapphire ), পান্না 
(emerald ), পোখরাজ ( topaz ) প্রভৃতি AAS আ্যালুমিনিয়াম অক্সাইড HS 
দেখা যায়, এবং উহার! অন্যান্ত ধাতব অক্সাইডের সহিত সামান্য পরিমাণে মিশ্রিত 
থাকায় নানা রং-এর হয় এবং মূল্যবান ay হিসাবে গণ্য হইয়া থাকে। যেমন, চুণীতে 
লাল রং অতি সামান্য ক্রোমিয়াম অক্সাইড থাকার ফলে হয়। নবল চুমী শতকরা 
975 ভাগ আ্যালুমিনার Seta সহিত শতকরা 9'5 ভাগ ক্রোমিয়াম অক্সাইড 
মিশাইয়া অক্সি-হাইডৌজেন শিখায় গলাইলে উৎপন্ন হয়। এই গলিত পদার্থ একটি 
আালুমিনার দণ্ডের উপর গ্রহণ করা হয়। ইহাতে একটি স্বচ্ছ দারা 
উহাকে যন্তর-সাহায্যে কাটিয়া উপযুক্ত গঠনের oF উৎপাদন করা হয়। ajara 
সবুজ রং বেরিলিয়াম অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড ও সিলিকা থাকার ফলে হয়, 
নীলার নীল রং কোঁবাণ্ট অক্সাইড বা আয়রণ অক্সাইড ও টাইটেনিয়াম অক্সাইড 
থাকার ফলে হয়। নকল নীল! অর্যি-হাইড্রোজেন শিখায় আযলুমিনা, কোবান্ট 
অক্সাইড অথবা ফেরিক অল্সাইভ ও টাইটানিয়াম ডাই-অক্সাইভ গল্গাইয়া তৈয়ারী 


করা হয়। 


২৪3 বুসায়নের গোড়ার কথা 


প্রকৃতিতে আ্যালুষিনিয়ামের জলসংযুক্ত sarees বিভিন্ন খনিজরূপে পাওয়া 
যায়; যেমন, বাইট (41505, 2850), গিবসাইট (AOs, ৪50) 
ইত্যাদি । 

বল্সাইট হইতে বিশুদ্ধ আযালুমিনিয়াম অক্সাইড প্রস্তুতের পদ্ধতি পূর্বেই বণিত 
হইয়াছে । পরীক্ষাগারে যে-কোন ভ্রবণীর আ্যালুমিনিয়ামের লবণের ভ্রবণের 
সহিত আযামোনির়াম হাইডুক্সাইভ যোগ করিয়া অদ্রাব্য আযালুমিনিয়াম হাইদ্র্সাইডের 
অধঃক্ষেপ উৎপন্ন করা হয়। এই আ্যালুমিনিয়াম হাইড্রঝাইডের অধঃক্দেপ 
ছাকিয়া লইয়া ধৌত করা হয় এবং উহাকে অধিক উষ্ণতায় উত্তপ্ত করিলেই 
আযালুমিনিয়াম অক্সাইড পাওয়া যায়। 

AlCls + 3NH ,OH = Al(OH); + 3NH,Cl 
2A OH), = Al,0s + 8H 20 

atata আযালমকে Sed করিয়াও আযালুমিনিয়াম অক্সাইড উৎপাদন 
কর। হয়ঃ 

(NH,)280,, Ala(SO,)5,24H.0 = 1505 + 4590৬ + 2NH +21H,0 

ত্যালুমিনার ধর্ম £_আ্যালুমিনিয়াম অক্সাইড সাদা কঠিন পদার্থ; ইহা জলে 
অদ্রাব্য। ইহার taata প্রায় ৪200০ সেট্টিগ্রেড ; তাই ইহা সহজে উত্তাপ প্রয়োগে 
গলে না। ইহা সকল অ্যাপিডেই ভ্রাব্য, কিন্ত আযালুমিনাকে 850° সেটিগ্রেড 

1505 + 6HC1=2AICl, +3H,0 

উষ্ণতায় দগ্ধ করিলে Gel ate অদ্রাব্য হয়। ইহাকে কঠিন কষ্টিক 
সোডা, কষ্টিক পটাপ অথবা সোডিয়াম কার্ধনেটের সহিত উত্তপ্ত করিয়া গলাইলে 
ইহা সোডিয়াম বা পটাসিয়াম আযালুমিনেটে পরিণত হয়। সুতরাং ইহা Se 
অক্সাইড ( amphoteric oxide ) | 


Al,O, + 2NaOH = 2NaAl0, + H,O 
41505 + NaCO; = 2NaAlOs + COs. 


আযালুমিনার ব্যবহার £_কোরাণ্ডামের ব্যবহার অন্য RI চূর্ণ করিতে হইয়া 
থাকে, এমারীর গুঁড়া পালিশ করিতে ব্যবহৃত হয়। pA, পান্না, নীলা প্রভৃতি 
খনিজের রত্ুহিসাবে ব্যবহার দেখা যায়। আযালুমিনিয়াম অক্সাইড প্রধানতঃ 


ফটকিরি (আলম) তৈয়ারী করিতে এবং aaah ica রংস্থাপ ক ( mordant ) হিসাবে 
প্রচুর ব্যবহৃত হয়। 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৪৫ 

আ্যালুমিনিয়াম ক্লোরাইড (41015, 68:0 ) 8 
প্রস্তুতি :_পাতগা হাইডোক্লোরিক আযাসিডে ধাতব অ্যালুমিনিয়াম, আযালু- 
মিনিয়াম অক্সাইড বা আ্যালুমিনিয়াম হাইডুক্সাইভ যোগ করিলে উহারা আযাসিডে 
দ্রবীভূত হইয়া Gard আযালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। দ্রবণকে ছাকিয়া 
azal উত্তীপপ্রয়োগে ঘনীভূত করিয়া ঠাণ্ডা করিলে AICI, 6820 কেলাসিত 


হ্য়। 
9A1+ 6HCI=2AICls + 3He ; 2Al(OH), + GHC1=2AlCl, +6H.2O 


ante জ্যালুমিনিয়াম ক্লোরাইড (81015) ₹_পরীক্ষাগারে waé 
আযালুমিনিয়াম ক্লোরাইড প্রস্তুত করিতে নিয়লিখিত উপায় অবলখিত হয়, কারণ 
কেলাগজলসহ আযালুমিনিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করিলে অনার আযালুমিনিয়াম 
ক্লোরাইড পাওয়া যায় না, উহা আ্্ালুমিনিয়াম অক্সাইডে ভায়া যায়। 


AICI s, 0750] = 41209 +0701+9759 


একটি শক্ত বড় ফাদের কাচনলের ভিতর আযালুমিনিয়ামের ছিল! (aluminium 
turnings ) লওয়া হয়। উক্ত কাচনলের ছুই মুখে দুইটি FF লাগাইয়া তাহার ভিতর 
দিয়া দুইটি ছোট ফাঁদের কাচনল লাগাইয়া উহার একটিকে একটি শুদ্ধ FIET 
ভিতর ঢুকাইয়া রাখা হয়। অন্ত মুখ দিয়া বড় ফাদের কাঁচনলের ভিতর শুষ্ক 
ক্লোরিণ অথবা we হাইডরোক্লোরিক আযাসিড গ্যাস চালনা করা হয় এবং সেই সঙ্গে 
কাচনলকে উত্তপ্ত করা হয়। উৎপন্ন অনার্র AICI, উচ্চ উষ্ণতায় উদ্বায়ী বলিয়া 
বাপ্পাকারে শু RICH আসে এবং সেখানে কঠিন আকারে জমা হয়। 

QAl+ 8012 91019 ; 2A1 + 0701 91015 + 3Ha 


দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন হাইড্রোজেন গ্যাস ফ্রাঙ্ক হইতে ফ্লাঙ্কের মুখে লাগানো নির্গমনল 
দিয় বাহির হইয়া ata l 

অনার জ্যাুমিনিয়াম ক্লোরাইডের পণ্য উৎপাদন £_একটি শক্ত 
কাচনলে আ্যালুমিনিয়াম অক্সাইড ও কয়লার গুড়া মিশাইয়া Teal হয় এবং উহাকে 
দীপ সাহায্যে উচ্চ Vests উত্তপ্ত করা হয় এবং এই উত্তপ্ত মিশ্রণের উপর দিয়া 
wes ক্লোরিণ গ্যান চালনা করা হয়। ইহাতে বাম্পাকারে BAG আযালুমিনিয়াম 
ক্লোরাইড উৎপন্ন হয় এবং শক্ত কাঁচনলের মুখে একটি বড় মুখঘুক্ত শুষ্ক বোতলে 


হল) রসায়নের গোড়ার কথা 
কর্কের ভিতর দিয়া ঢোকান থাকার ফলে উক্ত বোতলে ঠাণ্ডা হইয়া কঠিনাকারে 


জমা হর । বোতলের মুখে কর্কের ভিতর দিয়া একটি গ্যাস-বহির্গমন নল লাগানে!- 


উত্তপ্ত আতলূনিনিয়াম USTs 
ও কয়লার Su 


আব গানের 
Wa পথ 


হাটি 
SHAT 
SENA 1. 7 \ 
গাঢ় মলকিউরিম' অনা KARANI 
THAT যুক্ত বোডল প্রাইড 


চিত্র নং__48 
থাকায় সেই নল দিয়া অধিক পরিমাণে ব্যবহৃত ক্লোরিণ বাহির হইয়া যায়। 
AlsOs +30 +3012 = 2AIC1, + 300. 

্যালুমিনিয়াম ক্লোরাইডের ধর্ম £_অনার্ড SHAR ক্লোরাইড 
একটি সাদা কেলাপিত কঠিন পদার্থ | ইহা বিশেষভাবে উদ্গ্রাহী ( deliquescent ) | 
ইহা আর্দ্র বায়ুর সংস্পর্শে ধুমায়িত হয়। জলের দ্রবণে ইহা até বিগ্লেষিত হয় ; 
41015 + 3H,OSAOH), +3HC. সেইজন্য ইহার জলের দ্রবণ নীল 
লিটমালকে লাল রংএ পরিবত্তিত করে। ইহা আযামোনিয়া ATA শোষণ করিয়া 
অ্যামোনিয়াযুক্ত আযালুমিনিয়াম ক্লোরাইড, AIC, 6NH গঠিত করে। উত্তাপ 
প্রয়োগ করিলে 41015, 6720 Stai আ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে। 

আযালুমিনিয়াম ক্লোরাইডের ব্যবহার £_অনার্ড আযালুমিনিয়াম ক্লোরাইড 
জৈব রসায়নে সংক্সেষী-বিক্রিয়া ( Synthesis) সংঘটিত করিতে অন্থঘটক হিসাবে 
ব্যবহৃত হয় ( Friedel-Craft’s reaction )I পেট্রোলিয়ামশিল্পেও ইহার 
ব্যবহার হইয়া থাকে। 

আলুমিনিয়াম সলফেট [815690,), 18750 ] :— 


প্রস্তুতি £_্যালুমিনিয়াম হাইড়ন্সাইডকে পাতলা সলফিউরিক atre 
বব ভূত করিয়| wae ছাকিয়া লইয়া বাষ্পীভূত করিয়া জল তাড়াইলে দ্রবণ 


করেকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৪৭ 


গাঢ় হয়। পরে উহাকে ঠাণ্ডা কবিলে আযালুমিনিয়াম সলফেটের কেলাস উৎপন্ন হয়। 
এই কেলাদগুলি সংগ্রহ করিয়া পুনরায় আযলকোহল মিশ্রত জল হইতে কেলা'সত 
করা হয়। 


আ্যালুমিনিয়াম সলফেটের পণ্য উৎপাদন £_বন্পাইটকে পাতল! সল- 
কিউরিক আাপিডের সহিত উত্তপ্ত করিয়া আযালুমিনিয়াম সলফেট উৎপাদন করা 
হয়। আবার কেয়োলিন (Kaolin) বাঁ MAIE (China-clay) গাঁড় 
সলফিউরিক আযাপিডের সহিত উত্তপ্ত করিলে অবিশুদ্ধ ( impure ) আ্যালুমিনিয়াম 
সলফেট উৎপন্ন হয়। 


41505, 99105) 97049877530» Ala(804)s + 25102 + 51750 উভয়- 
ক্ষেত্রেই দ্রবণকে জল দিয়া পাতলা করিয়া পরিশ্রাবিত করা হয়। ARPT 
বাষ্পীভবন দ্বারা ঘনীভূত sal ঠাণ্ডা করিলে জ্যালুমিনিয়াম সলফেটের কেলাস, 
$1,050,15, 13890, পাওয়া atal ইহা বাজারে আ্যালম কেক ( alum-cake ) 
ব। আযালুমিনো ফেরিক ( alumino-forrie ) নামে বিক্রয় হয়। 


আ্যালুমিনিয়াম সলফেটের ধর্ম £ইহা বর্ণহীন কেলাসিত কঠিন পদার্থ ॥ 
ইহা জলে দ্রাব্য। জলের দ্রবণে ইহার আর্র-বিক্লেষণ সংঘটিত হয় এবং তাহার 
ফলে HUG teed হয়। agy ধাতুর সলফেটের সহিত ইহা দ্বিধাতুক 
লবণ (doublo salt) গঠন করে। ক্ষারধাতুর ও ত্যামোনিয়াম যৌগমূলকের 
সলফেটের সহিত ইহ! আলম গঠন করে। এই আযালম সম্বন্ধে “রসায়নের গোড়ার 
কথা”, দ্বিভীর ভাগ, পৃ. ৩৪৬--৩৪৯তে বিশদভাবে আলোচনা করা হইয়াছে । 
wate আ্যালুমিনিয়াম সলফেটকে উত্তপ্ত করিলে লোহিত তাপে উহা 51505 
(আ্যালুমিনিয়াম অক্সাইড ), সলফার ডাইঅক্সাড ও অক্সিজেনে ভাঙ্গিয়া যায় £ 


2Ala(S01)s 1505 40909 +303. 


আযালুমিনিয়াম সলফেটের ব্যবহার £_ইহা বস্ত্রশিল্পে ও রঞ্জনশিল্পে রং-স্থাপক 
( mordant ) রূপে, কাগজশিল্পে, জল পরিষ্কার করিতে (বিশেষতঃ শিল্প অঞ্চলে 
সহরের ধোয়ানী জল নদীতে ছাড়িবার পূর্বে তাহাকে পরিষ্কার করিতে ), অগ্রিনির্বাপণে 
ও চামড়া পরিষ্কার করিতে ( tanning ) ব্যবহৃত হইয়া থাকে। ফটকিরি উৎপাদনেও 
ইহা! প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। 


২৪৮ রসায়নের গোড়ার কথা 


আ্যালুমিনিয়ামের খনিজ হইতে বিভিন্ন জ্যালুমিনিকাম যৌগ উৎপাদন 


মম কা্নেটের সহিভ 507-60" SESEO ay OH); 
Aiz0;,2H,0O Sa Sua ২ CaaS! সত ১৯১ 
ana = 


ভানিত waa 


onsen HCla — SxS, A1C},,6H20 
ই As করিলে 3 


Ss 
LACE RS ANOS 
$ ang বিশ্লেষণ" 
ডবণে পটাসিয়াম সলফ্ষেট 
Al,{SO.); 18H 0+ === —Al (SO) টি 1050, 
2" 
চিত্র নং__49 


ছে) লেভ (Lead) (Ñ) 


সংকেত Ph ( Plumbum ), পারমাণবিক ওজন 2072, যোজ্যতা 9 অথবা! 4, 
আপেক্ষিক গুরুত্ব 11'86, AAE 897'4° সেটিগ্রেড, স্কুটনাঙ্ক 1900 সেটিগ্ৰেড 
(in vacuum ) | 

1870° সেটিগ্রেড উষ্ণতায় ইহার বাস্পে এক পরমাগুক লেডের অণু দেখা qta | 

লেডের অবস্থান £_প্রকৃতিতে জেড ভালরূপেই বিন্যস্ত দেখিতে পাওয়া যায়। 

| কোন কোন স্থানে অতি সামান্য পরিমাণে ধাতব লেড ( native) দেখিতে পাওয়া 
যায়। তবে নানাপ্রকারের খনিজেই লেডের যৌগ পাওয়া যায়। তাহার মধ্যে 
নিয়লিখিত খনিজগুলিই উল্লেখযোগ্য £_ 

(i) গ্যালেনা ( Galena ), PbS 

(i) সেক্ষপাইট ( Corussits ), PbCO, 

(ii) আ্যাংগ্লেলাইট ( Anglesite ), PbSO, 

(iv) লেডহিলাইট ( Leadhillite ), 87,009, PbSO, 

(v) লেনারকাইট ( Lanarkite ), PhO, PbSO, 

(vi) পাইরোমরফাইট ( Pyromorphite ), 3Pb,(PO 

(vii) ক্রোকোইসাইট ( Crocoisite ), 0১0৮0, 


গ্যালেনাই লেডের বিশেষ খনিজ এবং ইহা 


যত লেড উৎপন্ন হয়। ইহার আপেক্ষিক গুরুত্ব 7.6, এবং ইহা ইংলণ্ডে, বিশেষতঃ 
আমেরিকায় এবং ক্যানাডার, মেক্সিকোতে ও অষ্টেলিয়ায় পাওয়া যায়। ব্ৰহ্মদেশেও 


ইহা কিছু কিছু দেখা যায়। গ্যালেনা সাধারণতঃ জিঙ্ক ae, অন্যান্য খনিজমল 


ale, Pbl 


হইতেই পৃথিবীর চাহিদা মিটাইবার 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৪৯. 


(কোয়াৰ্জ, ক্যালসাইট, ফ্ুয়োরাইট, ব্যারাইটেস্‌ ইত্যাদি) এবং সিলভার সলফা ইভের 
সহিত মিশ্রিত থাকে । গ্যালেনায় সিলভারের পরিমাণ শতকরা 0:01 হইতে 0'1 
ভাগ দেখিতে পাওয়া যায়। 

cas fasta £_ পৃথিবীর প্রয়োজনের সমস্ত লেডই গ্যালেনা হইতে নিষ্কাশিত 
হয়। গ্যালেনা উজ্জল ভারী কালো খনিজ। ইহাতে লেডের সলফাইড ছাড়াও 
অনেক safa যেমন মাটি, বালি এবং সিলভার, কপার, বিসমাথ প্রভৃতির সলফা ইভ, 
মিশ্রিত থাকে । গ্যালেনায় অনেক সময় মাত্র শতকরা ৪ হইতে 10 ভাগ লেড- 
অলফাইভ বিদ্যমান থাকিতে দেখা যায়। তাই গ্যালেনায় লেড সলফাইডের পরিমাণ 
agata লেড নিফাশনের পদ্ধতি বিভিন্ন হইয়া থাকে। সাধারণতঃ লেড নিফাশনে 
হুইটি পদ্ধতির প্রচলন খুব বেশী রকম দেখ| যার £_ 

0) বায়ুবিজারণ অথব! স্বতঃ-বিজীরণ পদ্ধতি ( Air-reduction or Self- 
reduction Process)? খনিজে বেশী পরিমাণে গ্যালেনা থাকিলে এই পদ্ধতি 
অবলগ্দিত হয়। ইংলণ্ডে ফ্রিপ্টসায়ারে (Flintshire) এই পদ্ধতির প্রচলন এক 
সময় খুব বেশী দেখা যাইত। 

(i) অঙ্গার-বিজারণ পদ্ধতি (Carbon-reduetion Process)? এই 
পদ্ধতিদ্বার] কম বিশুদ্ধ গ্যালেনা হইতে caw নিফাশন করা হয়। এই পদ্ধতি 
আমেরিকার যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রচলিত দেখা যায়। 


() বার়ুবিজীরণ al স্বতঃ-বিজারণ পদ্ধতিঃ এই পদ্ধতি নিশ্ললিখিত 
ভাবে পরিচালিত করা হয় 2— 

(ক) ভর্জন এবং জারণ £__গ্যালেনাকে সাবধানতার সহিত একটি পাব 
চুলীতে afaa ভঞ্জিত করা gal চুলীর বক্ষে সামান্ত খোদল মতন ( hollowed 
out) করা থাকে এবং উৎপন্ন লেডকে গলিত অবস্থায় গড়াইয়া বাহির হইবার গত 
দিয়া বাহিরে আসিয়া একটি জোহপাত্রে জমা হইবার ব্যবস্থা করা থাকে। এই 
প্রকারের পরাবর্ত-চুলীকে ফ্রিপ্টসায়ার-ফারনেস্‌ (Flintshire Furnace ) বলে। 
এই pia একপ্রান্তে অবস্থিত উনান (oven) হইতে অগ্নিশিখা উখিত হইয়া 
para ছাদে ধাক্কা খাইয়া চুলীবক্ষে পতিত হয় এবং দীর্ঘ PAT একপ্রান্ত হইতে 
অপর প্রান্ত পর্যন্ত ঢেউয়ের মত চলিয়া যায়_ইহার দরজা ও জানালা খুলিয়া 
নিয়ন্ত্রিত ng উপস্থিতিতে মাধ্যমিক উষ্ণতায় গ্যালেনাকে ভিত করিলে উহার 
কিছুটা জারিত হইয়া caw অক্সাইড (PhO) এবং কিছুটা জেড সলফেট (PbSO,) 


২৫০ রসায়নের গোড়ার কথা 


উৎপন্ন হয় এবং কিছুটা লেড সলফাইড অজারিত থাকিয়া যায়। 


2PbS + 302 
=2PbO +2502 ; PbS+202.=PbSO, | 


চিত্র নং_50 


(খ) ইহার পর চুলীতে কিছুটা পাথুরে চুন (Cao) যোগ করিয়া Baty 
দরলা ও জানাল! বন্ধ করিয়া pala Basi বৃদ্ধি করিয়া চুলীবক্ষের পদার্থগুলিকে 
লোহিত তপ্ত কর! zg) তখন পূর্ব প্রক্রিয়ায় উৎপন্ন P60 এবং 70904 অবিকৃত 
PbS এর সহিত বিক্রিয়া করিয়া ধাতব লেড উৎপন্ন করে | 

4PbO+PbS=3Pb + S02 ; PbSO,+PbS=2Ph +980, 


উৎপন্ন লেড গলিত অবস্থায় চুলীবক্ষের খোদলে জম! হয় এবং 


সেখান হইতে বাহির 
হইবার গত ( 


tapping hole ) দিয়া বাহির faa] লইয়া পূর্বে উল্লিখিত লৌহপাত্রে 
ধর! হয়। এই পদ্ধতিতে পাথুরে চুন বিগালকের কার্য করে এবং 
সহিত বিক্রি করিয়া ধাতুমল গঠন করে। এই পদ্ধতিতে অন্ত কোন বিজারক পদার্থ 
ব্যহত হয় না, তাই ইহাকে স্বতঃ বিজারণ পদ্ধতি বলে। 
G) অঙ্গার বিজারণ GS (Carbon. 
পন্ধতির প্রয়োগে নি্লিখিত প্রক্রিয়া গুলি অনুসরণ কর] হয়। 
(ক) আকরিকের গাটীকরণ ( Concentration of the ore 18 
আকরিককে প্রথমে অতি স্ুক্মভাবে চূর্ণ করিয়া লওয়া হয়। 


এই আকরিকচূর্ণকে 
ভলের এবং পাইন তৈলের সহিত মেশানো za | 


পরে মিশ্রণটকে উক্ত মিশ্রণে 
ডোবানো সরু নলের ভিতর দিয়া বায়ু-প্রবাহ চালনা করিয়া মথিত কর] হয় ॥ 


ইহার ফলে প্রচুর ফেনা উৎপন্ন হয় এবং উক্ত ফেনার সহিত অন্ত ধাতুর সলফাইড- 
গুলি Stal উঠে, কিন্তু মাটি, বালি প্রভৃতি অশুদ্ধিগুলি (Gangue) ও ভারী 


খনিজের অশুদ্ধির 


Reduction Process ) এ 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৫১ 


লেড সলফাইড পাত্রের নীচে জমা হ্য়। এইভাবে পাত্রের নীচে থিতান PhS 
ও মাটি বালির মিশ্রণ অন্য একটি পাত্রে লইয়া এই প্রক্রিয়া ( Oil floatation 
Process) দ্বিতীয়বার সম্পন্ন করিলে ফেনার সহিত PbS উপরে উঠিয়া আসে। 
CAB লেড সলফাইড সমেত ফেনা সংগ্রহ করিয়া শুদ্ধ করিয়া লওয়া হয়। এইভাকে 
যে গাঢ় খনিজ পাওয়া যাঁর তাহাতে লেড সলফাইডের পরিমাণ শতকরা 60 হইতে 


63 ভাগ ATE | 
জে) Gee ass আকরিককে লৌহনিমিত বালভির মতন ছোঁট ছোঁট 
pecs উক sens উত্তপ্ত কবা হত । EE উপরে একটি tien ভাত্ষন ও 
গ্যাস নির্গমনের জন্ত নল ACA থাকে। ইহার ভলদেশের কিছু উপরে জোহা 
ঝাঁঝরি এবং একেবারে তলদেশে বায়ুপ্রবেশের একটি নল লাগানো থাকে। ঝাবারিরু 
উপর কোক কয়লার একটি স্তর রাখিয়া তাহার উপর সামান্য চুনের সহিত মিশাইয়)- 


ZUMA পথ 


গাঢ় আকরিক রাখা হয়। প্রথমে ix 
বাযুপ্রবাহে কোক পোড়াইয়৷ তাপ 
উৎপাদন করা হয়। পরে রাদায়নিক 
বিক্রিয়া হইতে যে তাপ উদ্ভূত হয় 
তাহাতেই PALS প্রয়োজনীয় THs} 
বজায় রাখে। নীচের বাযুপ্রবেশের 
নল দিয়া ক্রমাগত উত্তপ্ত বায়ু 
পরিচালিত করা হয়। ইহার ফলে 
লেড FAB লেড অঝ্মাইডে 
11915 হয় এবং উৎপন্ন সলফার A 
ডাই অল্নাইভ গ্যাস বায়ুপ্রবাহের সঙ্গে 
গ্যাস নির্গমন নল দিয়া বাহির হইয়া যায়। উৎপন্ন caw অক্সাইড উচ্চ উষ্ণতায় 
তাল পাকাইয়| যায় (sintered mass)! চুন বিক্রিয়াটিকে সম্পূর্ণ করিতে 
এবং উৎপন্ন পদার্থের তাল পাকানোয় সাহায্য করে। AIT লেড সলফাইড জেড 
সলফেটে পরিণত SF | 

21১9 +30, =2PbO +280; ; PbS +20, ১905 

বিক্রিয়া শেষ হইলে ঢাকনা সরাইয়া লইয়া চুলীটিকে উপুড় করা হয় এবং তাহাতে 
তাল পাকানো উৎপন্ন দ্রব্য বাহির হইয়া আসে | : 


২৫২ রসায়নের গোড়ার কথা 


(i) তাল পাকানো উৎপন্ন পদার্থকে ছোট ছোট টুকরার ভাঙ্গিয়া কোক- 
কয়লা, লৌহের আকরিক (হেমেটাইট, 75505), ও সামান্য চুন বিগালক হিসাবে 
(flux ) যোগ করিয়া একটি মারুত চুল্লীতে অগ্নিদগ্ধ করা হয়। কপারের নিফাশনে 
যে NPA ব্যবহৃত হয় এখানেও সেই প্রকারের বায়ুচুল্লীই ব্যবহৃত হইয়া থাকে। 
বায়ুচুলীটি ইস্পাতের তৈয়ারী এবং ইহার ভিতরটায় aaz ইষ্টকের আস্তরণ 
দেওয়া। ইহা প্রায় 50 ফুট উচ্চ। pals উপর দিকে অবস্থিত প্রবেশদ্বার দিয়া 

মিশ্রিত পদার্থগুলি চুলীতে ঢালিয়া 
দেওয়া হয়। চুলীর উপরের দিকে 
উৎপন্ন গ্যাস বাহির হইবার পথ. 
থাকে। চুলীর উপরের অংশ নলের 
সাহায্যে ঠাণ্ডা জল চালনা করিয়া 
শীতল রাখা হয়। চুলীর নীচের 
অংশে একটি ছোট প্রকোষ্ঠ আছে। 
সেইখানে উৎপন্ন লেড ধাতুমলের 
নীচে জমা হয়। চুল্লীর নিয়ের 
অংশের পার্শ্ব দিকে সংযুক্ত কয়েকটি 
নলের (tuyeres) সাহায্যে উত্তপ্ত 
এবং শু বায়ু প্রচুর পরিমাণে চুলীর 
ভিতর চালিত কর! হয়। প্রথমে 
উষ্ণ বায়ুতে কিছুটা কোক পুড়িয়া 
চিত্র নং--59 কার্বন মনোক্সাইভ উৎপন্ন হয় এবং 
ইহাতে epa তাপ উদ্ভূত হয়। উচ্চ উষ্ণতায় লেড অক্সাইড কার্বন ও কাৰন 
মনোক্সাইড দ্বারা বিজারিত হইয়া ধাতব লেড উৎপন্ন করে। 


PhO+C=Pb+CO; PbO +CO=Pb+C0, 


যদি কোন লেড সলফাইড অবিরুত থাকে তাহা উচ্চ উষ্ণতায় caw অক্মাইডের 
সহিত বিক্রিয়া করিয়া লেডে পরিণত হয়। PbhS+2PbhO=3Pb +80, 


অবশিষ্ট অবিকৃত লেড সলফাইড কার্ধনের উপস্থিতিতে আয়রণের আকরিকের 
সহিত বিক্রিয়া করিয়া ধাতব লেড উৎপন্ন করে। 


2PbS + FeO; + 30 9799 + 9Pb + 300 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৫৩ 


pala নীচের দিকে উষ্ণতা বেশী। তাই বিক্রিয়ার ফলে উৎপন্ন লেড এখানে 
আদিয়া গলিয়া যায় এবং তরল CAB নীচের গ্রকোষ্ঠে জমা হয়। 

খনিজের মধ্যে যে বালি থাকে তাহ! paa সহিত বিক্রিয়া করিয়া ক্যালসিয়াম 
পিলিকেট ধাতুমল গলিত অবস্থায় উৎপন্ন করে। C020 + SiO, =CaSiOg 

ক্যালসিয়াম সিলিকেট ও ফেরাস সলফাইড ধাতুমল গলিত অবস্থায় গলিত লেডের' 
উপর ভাসিতে থাকে। দুইটি পৃথক ছিদ্র পথে গলিত ধাতুমল এবং গলিত ধাতব 
CAG চুল্লী হইতে বাহির করিয়া লওয়া হয়। 

উৎপন্ন লেডে সামান্য সিলভার, কপার, আ্যান্টিমনি, আর্সেনিক, আয়রণ, বিসমাথ, 
সলফার AVS অশুদ্ধি থাকে এবং যদিও বিশুদ্ধ লেড খুবই নরম কিন্তু এই অশুদ্দিগুলি 
লেডের সহিত মিশ্রিত থাকার ফলে উৎপন্ন লেড শক্ত হয়। এই অশুদ্ধিগুলিকে অপসারিত. 
করিলে লেড নরম হয় এবং সেইজন্ত অশুদ্ধিগুলিকে অপসারণের পদ্ধতিকে লেডের মৃদুকরণ' 
(Sofsening of lead) বলে। Beye লেডকে পরাব্ত চুলীবক্ষে রাখিয়া বায়ুর 
সংস্পর্শে গলাইলে সিলভার ছাড়া অন্ত সমস্ত ভেজাল ধাতুগুলি ও সলফার জারিত, 
হইয়া অক্সাইডে পরিণত হয়। আর্সেনিক অক্সাইড (4508) এবং সলফার ডাই- 
অক্সাইড (SO, ) উড়িয়া যায় এবং অন্ত ধাতব অক্সাইডগুলি গানের (Scum) I 
উৎপন্ন সামান্য লেড অক্সাইডের ( PLO ) সহিত গলিত লেডের উপরে ভাসিতে থাকে | 
গাদকে তরল অবস্থায় চাচিয়া ফেল! হয়। এইভাবে নরম caw উৎপন্ন হয়। কিন্ত. 
এই উপায়ে সিলভার তাড়ানো! যায় all ইহার জন্য বিশেষ পদ্ধতি [ পার্কস্এর 
(Parkes') অথব| বেট্‌এর ( Bett’s) পদ্ধতি ] প্রয়োগ করিয়া সিলভার সংগ্রহ 
করা হয়। 

[ baa পদ্ধতি (Bett’s Process ) £__-লেড সিলিকৌফ্ুয়োরাইডের 
(9১917 ) ভ্রবণে হাইড্রোক্রুয়োসিলিসিক আযাসিভ এবং একটু জিলেটিন (gelatin ) 
যোগ করিয়] তড়িৎকোষে ( electrolytic cell ) রাখা হয়। অশুদ্ধ লেডের TTF 
আযনোৌডরূপে এবং বিশুদ্ধ লেডের পাতকে ক্যাথোডরূপে ব্যবহার করিয়া তড়িৎ- 
কোষের দ্রবণের ভিতর দিয়া তড়িৎ্প্রবাহ চালনা করিলে বিশুদ্ধ লেড ক্যাথোডে জয়া 
হয়। অশুদ্ধিগুলি হয় দ্রবণে চলিয়া যায় অথবা কাদার মত তড়িংকোষে আনোডের 
নীচে (anode mud) জমে । এই কাদার মত দ্রব্য হইতেই বিশেষ প্রক্রিয়ায় 


পোডাইয়া সিলভার নিফ্কাষিত করা হয়। ] 
লেডের ধর্মঃ ভোৌতপর্ম £_বিশ্ুদ্ধ লেডের বর্ণ রূপার মত উজ্জল সাদা, 


২৫৪ রসায়নের গোড়ার কথা 


কিন্তু সাধারণতঃ ইহাকে নীলাভধৃসর বর্ণের দেখা যায়। ইহা খুবই নরম এবং 
প্রসার্মান | ইহাকে ছুরি দিয়া কাটা যায় এবং হাতুড়ী দ্বারা আঘাত করিলে ইহা 
See পাতে পরিণত ea ইহা কাগজে ঘষিলে কাল দাগ পড়ে। ইহ] অত্যন্ত 
ভারী, ইহার আপেক্ষিক গুরুত্ব 11841 ইহা উত্তাপ প্রয়োগে সহজেই গলিয়! যায়, 
ইহার গলনাঙ্ক 3274 সেটিগ্রেড। বায়ুশৃন্য অবস্থায় ( in vacuum ) লেডের goals 
1200° সেন্টিগ্রেড এবং 1870° সেটিগ্রেড উষ্ণতায় ইহার বাষ্পীয় ঘনত্ব ইহার অণুকে 
এক-পরমাণুক ( monatomic ) বলিয়! প্রমাণ করে। 


রাসায়নিক ধর্ম atya ক্রিয়া £_লেডের উপর সম্পূর্ণরূপে শুদ্ধ বায়ুর কোন 
বিক্রিয়া হয় না। আর্দ্র বাযুতে লেডের উপর প্রথমে CAG হাইড্রক্সাইডের [Pb'OH).] 
এবং পরে ক্ষারকীয় লেড কার্বনেটের [ PbCO, Pb(OH), ] একটি শুর পড়ে, 
তাহাতে ধাতুর SET নষ্ট হইয়া যায়। এই স্তরের উপর বায়ুত্ব আর কোন বিক্রি; 
হয় না। সেইজন্য বাড়ীর ছাদ লেডের পাত দিয়া টাকিয়া দেওয়া হয়। 
লেড কার্নেটের আন্তরণের নীচে লেড অনেকদিন অবিরত অবস্থায় থাকে। 
বা অন্সিজেনে লেডকে উত্তপ্ত করিলে প্রথমে fang 
{ red lead, 2১905) গঠিত হয়। 


ক্ষারকীয় 


বায়ুতে 
(PhO) এবং পরে রেড caw 


2Pb + O, = 2PbO ; 6TbO+0.=2Pb,0, 


তীত্র উত্তাপে 470° সেটিগ্রেডের উপর উষ্ণতায় রেড 


লেড staa গিয়া কেবলমাত্র 
লিখাজ Afal থাকে। 


জলের ক্রিয়া $_বিশুদ্ধ জল দ্বারা লেড সাধ 
ফুটন্ত জল দ্বারা লেড আক্রান্ত হয় এবং 
বিভাজিত করে। 


রণ উষ্ণতায় আক্রান্ত হয় না, কিন্ত 


ধীরে ধীরে Dace অতি উচ্চ By 
মে জলে বায়ু দ্রাবিত অবস্থায় থাকে সেই জল দ্বার লেড অতি দ্রুত 
আক্রান্ত হয় এবং লেডের উপর জলের বিক্রিয়ায় একটি 


সহজে অপসার্ধ লেড হাইড্র- 
স্মাইডের আস্তরণ পড়ে; এই লেড হাইডুক্সাইডের আস্তরণ জলে কিছুটা atay | 

2Pb + 2H,0+ O.=2Pb (OH),. 
আলে গে ARTAS ভ্রাবিত হইলে দেই জল বিষাক্ত হইয়] 
বিষক্রিয়া একদিনে প্রকাশ পায় না, দিনে 
খাকে এবং সহসা একদিন যখন ঠিক পরি 
দেখা দেয়। সেই কারণে লেডের উপর ae 


তায় 


থাকে। সেই 
দিনে শরীরের ভিতর লেড জমা হইতে 
মাণের লেড শরীরে জমা হয় তখন বিষক্রিয়া 
লর বিক্রিয়ার বিশেষ বিবরণ জানা সম্যক- 


কয়েকটি সাধারণ ধা হু ও তাহাদের যৌগ ২৫৫ 


বূপে প্রয়োজন | জলে দ্রবীভূত দ্রব্যের প্রকৃতির উপর জলের লেডের সহিত বিক্রিয়া 
নির্ভর করে £__ 

(i) বায়ুবিহীন পাতিত জল লেডের সহিত কোন বিক্রিয়া করে না। কিন্ত 
পাঁতিত জলে যদি অক্সিজেন বা বায়ু দ্রবীভূত অবস্থায় থাকে তবে ঈষৎ দ্রাব্য 
10007), (লেড হাইড্ন্সাইড) গঠিত হয়। Way কার্বন ডাই-অক্সাইভ ইহার 
সংস্পর্শে আসিলে উহা লেড হাইডুক্সাইডের সহিত বিক্রিয়া করিয়া ক্ষারকীয় লেড 
কার্বনেটের স্তর লেডের উপর গঠিত করে এবং তাহার ফলে লেডকে হাইড্রক্সাইড- 
রূপে দ্রাবিভ হওয়ার হাত হইতে রক্ষা করে। 

(8) আবার জলে যদি এমন কোন পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে যাহা লেডের 
সহিত বিক্রিয়া করিয়া জলে দ্রাব্য লেডের যৌগ উৎপন্ন করে তবে সেই জল GS 
CAGE ক্ষয় করে এবং জলে দ্রাব্য লেডের লবণ উৎপন্ন হইয়া জলকে বিষাক্ত করিয়া 
তোলে। ধাতব নাইট্রেট বা আমোনিয়াম লবণ জলে ভ্রাবিত অবস্থায় থাকিলে লেড 
আক্রান্ত হয় এবং লেড নাইট্রেট ও অন্যান্য লেডের AIT যৌগ উৎপন্ন হইয়৷ জলে 
দ্রবীভূত হইয়া যায়। 

(|i) জলে যদি এমন কোন লবণ দ্রবীভূত অবস্থায় থাকে যাহা লেডের সহিত 
বিক্রিয়া করিয়া লেডের জলে অদ্রাব্য যৌগ উৎপন্ন করে তবে প্রথমে সেই প্রকার 
জল সামান্য পরিমাণ লেড দ্রাবিত করিলেও পরে উহাতে লেডের দ্রাব্যতা একেবারে 
খামিয়। যার, কারণ উক্ত লবণগুলির লেঙের সহিত বিক্রিয়ীয় লেডের গায়ে উৎপন্ন 
aata দ্রব্যের স্তর পড়ে এবং উহ] ভেদ করিয়া আর জল লেডকে আক্রমণ করিতে 
পারে ali জলে ফনফেট্‌, কার্বনেট, সলফেট ভূতি লবণ দ্রাবিত অবস্থায় থাকিলে 
লেড BACHE, CAG কার্বনেট এবং CAG সলফেটের অদ্রাব্য আস্তরণ লেঙের উপর 
উৎপন্ন হয়। 

খর জলে (Hard water) উক্ত প্রকার লবণ ATF | তাই পানীয় জল যদি 
খর হয় তবে তাহাকে সীসার নলের ভিতর দিয়] সরবরাহ করিতে পারা যায়। কিন্তু 
জল যদি মৃতু হয় তবে দ্রাবিত বায়ুর উপস্থিতিতে উহা লেভকে দ্রাবিত করিবে। 
তাই মৃদু জলকে খড়িমাটির (08009) শুর অথবা প্রাণিজ অন্গারের (animal 
charcoal) ভরের মধ্য দিয়া অতিক্রম করাইয়া পরে লেডের নলের ভিতর দিয়া] 
পানীয় জলরূপে সরবরাহ করিলে সেই জলে লেড দ্রাবিত হইতে না পারায় জলের 
বিষক্রিয়া হইতে পায় না। 


২৫৬ রসায়নের গোড়ার কথা 


লেডের বিষক্রিয়া ধীরে ধীরে হয়, একথা আগেই বলা হইয়াছে । এই বিযক্রিয়ঃ 
যে হইতেছে তাহা মাড়ির প্রান্তে নীল দাগ হইতে বুঝা যায়। 

আ্যানিডের feat teal হাইড্রোক্লোরিক আযাঁসিভ বা পাতলা সলফিউরিক 
আযাসিড লেডের সহিত কোন বিক্রিয়া করে না। উত্তপ্ত গাঢ় হাইড্রোক্লোর্দিক a 
সলফিউরিক আযাপিভ ধীরে ধীরে লেডকে আক্রমণ করে বটে, কিন্তু লেডের উপর উৎপন্ন, 
অদ্রাব্য লেড ক্লোরাইড বা লেড সলফেটের স্তর পড়ে বলির] ক্রমশঃ বিক্রিয়ার বেগ 
কমিয়া আসে ; 

Pb+2HC1=PbCla +H, ; Pb +2H,S0, =PbS0, +S0, +2H,0 
পাতলা বা ঘন নাইট্রিক আাসিভ সকল অবস্থাতেই লেডকে দ্রবীভূত করেঃ 
3Pb + 8HNO; = 3Pb:NOs)2 +2NO+4H20 (পাতলা ও ঠাণ্ডা wife), 

Pb +4HNO; =Pb' NOs), +2NO, +2H,0 (ঘন উষ্ণ আসিড) 
তবে উৎপন্ন ছেড নাইট্রেট ঘন আযাসিডে অদ্রাব্য বলিয়া লেডের উপর উহার স্তর 
জমিয়া যায় এবং তখন ঘন নাইট্রিক oe আর জেডের সহিত বিক্রিয়া করিবার; 
যোগ পায় না। বায়ুর উপস্থিতিতে জৈব আযাসিভ যথা আযাপিটিক আযাসিড, লেডকে 
দ্রবীভূত করে। 

ক্লোরিণ ও পলফারের .সহিত লেডকে উত্তপ্ত করিলে যথাক্রমে লেড ক্লোরাইড ও 
লেড সলফাইড উৎপন্ন হয় । 

কোন Gray লেডের লবণের দ্রবণে একটি জিঙ্বের দণ্ড রাখিলে উক্ত লবণ হইতে, 
লেড পৃথক হইয়া শাখা-প্রশাখা বিস্তার করিয়া একটি গাছের আকারে কেলাসিত হয় ॥ 
এই প্রকারের লেডের কেলাসকে লেড-বৃক্ষ ( Lead-tree ) বলে। 

তীব্র ক্ষারের ক্রিয়া! ঃ__তীব্র ক্ষারের (aF সোডা ব| কষ্টিক গটাসের ) 
সহিত লেডকে উত্তপ্ত করিলে উহা ধীরে ধীরে দ্রবীভূত হইয়া প্রান্থাইট ( Plumbite ) 
নামক লবণ উৎপন্ন করে। 

Pb +2Na0H = Na PbO, +H, 
গোডিগ্নাম graat 

যদিও লেড তড়িং-রাদায়নিক শ্রেণীতে টিনের পরে আছে তাহা হইলেও টিনের 
লবণের প্রশম BA হইতে লেড টিনকে প্রতিস্থাপিত করে বলিয়া উল্লেখ আছে। 


লেডের ব্যবহার £_বায়ুর দ্বারা বিশেষভাবে আক্রান্ত হইয়া নষ্ট হয় না বলিয়া! 
এবং সস্তায় পাওয়া যায় বলিয়া! caw জলের নল, ঘরের ছাদের আচ্ছাদনী, 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৫৭ 


সলফিউরিক আাসিড উৎপাদনের প্রকোষ্ঠ, ব্যাটারী, বন্দুকের গুলি, ছাপাখানার টাইপ 
ঝালাই-ধাতু প্রভৃতি উৎপাদনে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। ইহার তড়িৎ পরিবহন 
ক্ষমতা খুব কম বলিয়া ইহা তড়িংবাহী তারের আবরণ উৎপাদনে ব্যবহৃত হয় । 
রাপায়নিক দ্রব্য উৎপাদনে, যেখানে সলফিউরিক আ্যাসিডের সংস্পর্শে থাকে ( যথা, 
আযালম ) সেখানে লেডের আস্তরণ দেওয়া কাঠের বড় বড় ট্যাঙ্ক ব্যবহৃত SF | হোয়াইট 
CAG (white lead) নামক লেডের সাদা রংএর গুড়া (white pigment) উতৎ্পাদনেও 
CAG ব্যবহৃত হইয়া থাকে । ইহ] ছাড়া নানাপ্রকার লেডের সংকর ধাতু (lead 
alloys ) প্রস্তুত করিতেও ধাতব লেড ব্যবহৃত হইয়া থাকে | 

নিয়ে কয়েকটি বিশেষভাবে উল্লেখযোগ্য লেড-সংকরের নাম ও ব্যবহার দেওয়া 
হইল £_ j 

(i) অক্ষর প্রস্তুতের ধাতু সংকর ( Type metal, লেড শতকরা 60 ভাগ, 
্যার্টিমনি শতকরা 30 ভাগ এবং টিন শতকরা 10 ভাগ )--ইহা দ্বারা ছাপাখানার 
অক্ষর প্রস্তুত করা হয়। 

(i) WANE ধাতু সংকর (Common 9০109:)-_ ইহাতে লেড শতকর] 
50 ভাগ এবং টিন শতকরা 50 ভাগ থাকে । ইহা ঝালাইএর কাধে ব্যবহৃত হয়। 


(ii) পিউটার ( Pewter )-ইহাতে শতকরা 90 ভাগ লেড এবং 80 ভাগ 
টিন থাকে। Bei পুরাতন ধরণের পিউটারের গঠন। বর্তমানের পিউটার টিন, 
আযার্টিমনি, কপার এবং বিস্মাথের সংকর। ইহা ছারা নানাপ্রকার ঘরের সৌন্দর্য 
বৃদ্ধিকারক পাত্রাদি প্রস্তুত হয়। 

iv) FIN ধাভু সংকর (Frary ॥০৭])-ইহা শতকরা 1 ভাগ ক্যালসিয়াম, 
2 ভাগ বেরিয়াম এবং বাকী লেডের মিশ্রণে প্রস্তুত। ইহা মেসিনের বেয়ারিংএ 
( bearings ) ব্যবহৃত হয়। 

(৮) শতকরা 1 ভাগ টেলিউরিয়াম লেডে যোগ করিয়া লেডকে শক্ত করা হয়। 

(vi) শতকরা 10 ভাগ আযার্টিমনি লেডে যোগ করিলে আযার্টিমনি ঘটিত লেড 
(antimonial lead ) উৎপন্ন zal ইহা ote বা ক্ষার দ্বারা সহজে আক্রান্ত 
হয় না, তাই ইহ! ক্ষাবীপ্রব্য (corrosive) ব্যবহারের পাত্রের পাম্পে, Hey 
কোষ নির্মাণে (storage battery) এবং সলফিউরিক asthe রাখার পাত্রের 
ষ্টপককে ব্যবহৃত হয়। 

১৭-(৩য়) 


২৫৮ রসায়নের গোড়ার কথা 
লেডের যৌগ s— 


CAS মলৌক্সাইভ (Lead monoxide, PbO ) :__ ইহার দুইটি রূপ, (i) 
ম্যাপিকট (953005) হলুদ রংএর গুঁড়া, এবং (ii) fats ( Litherge ), ইহা 
লালচে আভাযুক্ত হলুদ রংএর স্কটিক। 

প্রস্তুতি ই পরীক্ষাগারে জেড নাইট্রেট বা caw কার্বনেটকে উত্তাপ প্রয়োগে বায়ুর 
উপস্থিতিতে বিয়োজিত করিলে ম্যাসিকট পাওয়া ata | 

212) 09)০ = 2PbO +405+ 05 ; 7১00৪ = PhO +005. 

পণ্য উৎপাদন £_একটি বিশেষ ধরণের পরাবর্ত চুলীতে ( Reverberatory 
OW Wea হইবে পথ উত্তপ্ত suet Furnace ) লেড রাখিয়া 
a ; উহাকে গলাইয়া উহার 
উপর দিয়া বায়ুপ্রবাহ 
চালনা কর! হয়। তাহাতে 
টা Bet গুথমে হলুদ রংএর 
গুড়া ম্যাসিকট উৎপন্ন 
হয়। উক্ত হলুদ রংএর 
গুড়াকে আরও উত্তপ্ত 


চিত্র নং--58 
করিলে উহ! ৪79” সেন্টিগ্রেড উষ্ণতায় গলিয়া যায় এবং Veta রংও পরিবর্তিত হইয়া 
কালো হয়। উপর হইতে এই গলিত পদার্থ অপসারিত sa ঠাণ্ডা করিলে উহা 


লালচে আভাযুক্ত হলুদ বর্ণের স্ক৯টিকের আকারে পরিণত হয় এবং ইহাই লিথার্জ 
নামে অভিহিত হয়। 


লিখার্জের ধর্ম ইহা একটি Boul] অন্াইড। ইহা জলে অন্রাব্য, কিন্ত 
ইহা আযপিভ এবং ক্ষার উভয়েই দ্রাবিত হইয়া লবণ উৎপন্ন করে। 
PbO +2HCl=PbCl, + HO 
PbO +2HNO, =Pb‘NO,), + H,O 
PbO + 2NaOH = Nas PbO, +H,0 
ইহা 100° সেটিগ্রেড উষ্ণতায় কার্বন মনোক্সাইড দ্বারা, 810° সে্িগ্রেড উষ্ণতায় 
হাইড্রোজেন দ্বারা এবং 550° সেটিগ্রেড উষ্ণতায় কাৰ্বন দ্বারা বিজারিত হয়। 
ব্যবহার £_ইহা লেডের লবণ eras, রেড জেড উৎপাদনে, কাঁচ প্রস্তুতিতে, 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৫৯ 


রং হিসাবে (paints and varnishas), এবং চীনামাটির বালনে উজ্জল প্রলেপ 
(glaze ) দেওয়ার জন্য ব্যবহৃত হইয়া থাকে | 


রেড cay, মিনিয়াম ( Red lead or minium ), টাইপ্ল।ম্িক টেট্রক্স।ইভ 
(Pb, 0, ), মেটেসিন্দুর ৪ < 

রেড লেডের পণ্য উৎপাদন £_লেডের RIT) লইয়া এথমে aye কম 
তাপে উত্তপ্ত করিয়া ম্যাসিকট (PhO) উৎপন্ন করা হয়। এইভাবে উৎপন্ন ম্যাসিকটকে 
সংগ্রহ করিয়া গুড়া করিয়া চালুনি (Sieve) দিয়া ছাকিয়া অপ।রবতিত লেড 
(যাহা হাতুড়ির আঘাতে পাতে পরিণত হয় ) পৃথক কর! হয়। ম্যাসিকটের গু'ড়াকে 
একটি দুই মুখ খোলা পরাবর্ত চুলীতে লইয়া অতিরিক্ত বায়ুর পরিবেশে 400° 
Gras উষ্ণতায় 48 ঘণ্টা ধরিয়া উত্তপ্ত করা হয়। উৎপন্ন রেড জেডকে ধৌত 
করিয়া শুফ করা হয়। GPb+30,=6PbO 7 07270 +0, ₹ 92909. হোয়াইট 
লেডকেও [ White lead, 2PbCOs, PbIOH), ] 400° সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত 
করিলে রেড caw পাওয়া যায়। উৎপন্ন রেড লেডএ সামান্য Pho মিশিয়া থাকে। 
ইহা শতকরা 10 ভাগ কষ্টিক পটাসযুক্ত দ্রবণ ছারা ধৌত করিলে অপসারিত হয় 
এবং ASFA! 99"? ভাগ বিশুদ্ধ রেড লেড পাওয়া যায়। এই প্রক্রিয়ায় উষ্ণতা একটি 
নির্দিষ্ট সীমার ভিতর রাখিতে হয়, কারণ 470° সেন্টিগ্রেড উষ্ণতায় রেড লেড বিয়োজিত 
হইয়া লিথার্জ ও অক্সিজেন উৎপন্ন করে। 


380° — 400° সেটিগ্রেড 
6PbO +O, = 2Pbs04 
470° সেট্টিখ্রেডের 
বেশী উষ্ণতায় 
রেড লেডের ধর্ম £_ইহা একটি ঘোর লাল স্ফটিকাকার পদার্থ। ইহা জলে 
অদ্রাব্য। পাতলা আাসিডের সহিত বিক্রয়ায় ইহা PhO এবং 72১0৪-এর মিশ্রণের 
মৃত ব্যবহার দেখায়। ইহা ater অর্থোপ্লামবেট, Pbe(PbO,), অথবা ইহাকে 
21১0, PbO, এই সংকেত দ্বারাও প্রকাশ করা যায়। 
উষ্ণ ও পাতলা অথবা ঠাণ্ডা ও গাঢ় নাইট্রিক আযাসিডের সহিত বিক্রিয়ায় ইহ) 
লেড নাইট্রেটের দ্রবণ ও বাদামী রংএর অদ্রীব্য লেড ডাই-অক্মাইভ উৎপন্ন করে ৪. 
Pb,0, + 4HNO, = 21১১( 98) + PbO. +2H20 


২৬০ বুসায়নের গোড়ার কথা 


ইহার জারণ-ক্ষমতা বিশেষ উল্লেখযোগ্য । তাই ইহার সহিত গাঢ় হাইড্রোক্লোরিক 
ataus উত্তপ্ত করিলে ত্যাসিভ ভারিত হইয়া ক্লোরিণ দেয় 2 


PbO, + SHC1=3PbCl, + Cl, + 450 


গাঢ় সলফিউরিক আযাসিডের সহিত রেড লেডকে উত্তপ্ত করিলে অন্সিজেন গ্যাস 
উৎপন্ন হয় :_ 96১৩০9++ 673০ 6PbSO + 6H 0 + 0s 

ম্যাদ্গানিজের লবণের সহিত রেড লেড মিশাইয়! গাঢ় নাইট্রিক আতা সিড সহযোগে 
উত্তপ্ত করিলে পারম্যাঙ্গানিক-আ্যাসিভ উৎপন্ন হ্য়। পাত্রটি রাখিয়া দিলে অদ্রাব্য 
দ্রব্যাদি থিতাইয়া যায় এবং উপরের দ্রবণে পারম্যাদানিক আযাসিডের বেগুনী রং 
দেখা যাঁয়। রেড লেড ম্যাদ্ানিজের লবণকে জারিত করে এবং দ্বিষোজী aria feces 
সপ্তযোজী ম্যাঙ্গানিজে পরিবর্তিত করে। 


2MnSO, + 5Pb,0, + 26HNO, = 2HMnO, + 2PbSO,4 
+ 13Pb(NOs)s + 12H 50. 


- ব্যবহার £_রেড caw সাধারণতঃ ফ্রিন্ট-কাচ ও দিয়াশলাই aao, লোহার 
মরিচা ধর! নিবারণে রং ( paint ) হিসাবে এবং প্রবল জারকরূপে ব্যবহৃত FF |) 


হোয়াইট-লেড ( White lead), MACS বা ATPT £_ ইহা লেডের 
ক্ষারকীয় কার্বনেট এবং ইহার সংকেত হইল 27১00$, P(OH)s | 


পণ্য-উৎপাঁদন £_ডাচপদ্ধতিতে (Dutch Process) উৎপন্ন হোয়াইট লেডেরই 
উত্তম ধর্ম দেখা যায়। এই পদ্ধতিতে মাটির বড় বড় পাত্র লয়| হয়। এই পাত্রগুলির 
তলদেশ ছবিতে দেখান মত ভাবে তৈয়ারী। এই পাত্রের তলদেশের প্রায় তিন- 
চতুর্থাংশ ভি করিয়া ভিনিগার (vinegar, একটি শতকরা ৪ ভাগ BIB] 
আযাপিডধুক্ত দ্রবণ ) লওয়া হয়। তাহার উপর বীবরিযুক্ত-সেলফ (16086 বা 
perforated shelf) রাখিয়া সেল্ফের উপর লেডের সচ্ছিদ্র-পাত ( sheet lead ) 
রাখ! হয়। এইরূপে দাজানো কতকগুলি মাটির পাত্রকে একটি ঘরের মেঝেয় ( floor 
of a chamber ) ঘোড়ার গোবর ( horsedung ) রাখিয়| তাঁহার উপর এক সারিতে 
সাজানো হয়। তাহার উপর একখানি কাঠ ফেলিয়া উহাদের otal দিয়া আবার তাহার 
উপর ঘোড়ার গোবর রাখ| হয় এবং সেই গোঁবরে আর একপারি পাত্র সাজানো হয় 
এইভাবে ঘরের ছাদ পর্যন্ত পাত্রগুলি সাজানো হয়। ঘোড়ার গোবরের পরিবর্তে চামড়া 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৬১ 


শোঁধনকারী গাছের ছালের ( tanbark ) ব্যবহারও হইয়া থাকে । এইভাবে সাজাইয়া 
পাত্রগুলিকে ঘরের ভিতর 8 হইতে 19 সপ্তাহ ফেলিয়া রাখা হয়। 


চিত্র নং__54 


ঘোড়ার গোবর ব চামড়া শোধনকারী গাছের ছালের কার্য হইল এই যে উহার 
পচিবার (19705975698) সময় দুইটি কার্য করে £_(i) একটি হইল তাপোত্পাদনা 
এবং তাহার ফলে মাটির পাত্রের তলায় অবস্থিত আযাসিটিক অযাসিডের দ্রবণ হইতে 
আযাসিটিক আযাসিডের বাষ্প উৎপাদন। এই state আযাসিডের বাষ্প লেডের 
সহিত সংস্পর্শে আগিয়া বায়ুর উপস্থিতিতে বিক্রিয়া ঘটায় । Gi) এই পচনক্রিয়ার 
ফলে কার্বন ভাই-অক্সাইড উৎপন্ন হয় এবং উক্ত কার্বন ডাই-অক্সাইড রাসায়নিক 
বিক্রিয়ায় অংশ গ্রহণ করে। - 

বিক্রিয়া £__প্রথমে পাত্রস্থ লেড বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত 


হুইয়! লেড হাইড্রকাইড গঠন করেঃ 
2১497৪০04০০ 212১(0)৪ 


২৬২ বুসার়নের গোড়ার কথা 


Gi) সামান্য আযাসিটিক আযাপিডের বাষ্প এই লেড হাইড্রক্সা ইডকে দ্রবীভূত Fay 
সামান্য লেড আযাসিটেট গঠন করে £__ 

Pb(OH)_ + 20H COOH =Pb(CH,COO), +2H.0 

(ii) উৎপন্ন লেড আযাদিটেট অতিরিক্ত লেড হাইড্রক্মাইডের সহিত সংযুক্ত হইয়) 
ক্ষারকীয় CAG আযাপিটেট উৎপন্ন করে। 

Pb(CH,COO). + 2Pb(OH), = Pb(CH,CO0)., 2Pb)OH). 

(iv) এই ক্ষারকীয় লেড আ্যাসিটেট পচনের ফলে উৎপন্ন কার্বন ডাই-অক্সাইডের 
সহিত বিক্রিয়া করিয়া শমিত লেড আযাসিটেট ও ক্ষারকীয় লেড কার্বনেট বা হোয়াইট 
লেড গঠন করে £__ 

৪02১(075000)5, 2Pb(OH) 4] +4002 =2[2PbCO;, Pb(OH).] 

+ 8Pb(CH,COO), +4H.0 

(v) শমিত লেড আযাপিটেট আবার লেড হাইডুক্সাইডের (যাহা বায়ুর অক্সিজেন 
ও জলান্ন বাণ্পের সহিত লেডের fafana উৎপন্ন হয়) সহিত যুক্ত হইয়া আরও 
ক্ষারকীরু লেড আযাসিটেট উৎপন্ন করে এবং বিক্রিয়াটি এইভাবে চলিতে থাকিয়া প্রায় 
সমস্ত লেড হোয়াইট লেডে পরিণত হয়। 

Pb(CH,CO0), +2Pb +O, +2H,0 

=Pb(CH,COO)., 2Pb(OH),. 
প্রায় বার সপ্তাহের পরে পাত্রগুলি বাহির করিয়া আন! হয় এবং তখন লেডের 
পাতগুলির গা হোয়াইট লেডের btaa (Crush) দ্বারা আবৃত দেখা যায়। এই 
পাতগুলিকে নামাইয়! লইয়া চাঙ্গরগুলিকে পেশাই করার যন্ত্রে গুড়া করা (crushed) 
হয়। অপরিবতিত লেড হইতে উহাকে ছাড়াইয়! wy গু ডাগুলিকে জলে ধোঁত 
করিয়া শুকাইয়া লওয়া হয়। অপরিবতিত লেড পুনরায় ব্যবহার কর! হ্য়। এই 
প্রণালী যদিও খুব প্রাচীন এবং সময়-সাপেক্ষ, তাহা হইলেও এই প্রণালীতে প্রাপ্ত 
হোয়াইট লেড খুব উন্নত ধরণের হয়। 


হোয়াইট লেডের ব্যবহার £_ইহা fea তেলের (Linseed oil) 
সহিত মিশাইয়া সাদা রং হিসাবে ব্যবহৃত হয়। ইহার আবরণ ক্ষমতা ( covering 
power) খুব বেশী। অতি অল্প পরিমাণ হোয়াইট caw দ্বার! খুব বেশী পরিমাণ 
স্থান ঢাকা দেওয়া যায়। ইহা toaa অঙ্কনে খুবই ব্যবহৃত হ্য়। কিন্তু ইহার 
ব্যবহারে দুইটি SO দেখিতে পাওয়া যায়; প্রথমতঃ ইহা বিষাক্ত; দ্বিতীয়তঃ 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৬৩ 


ইহা বায়ুর ভিতর বর্তমান [59 দ্বারা আক্রান্ত হইয়া কালো জেড সলফাইডে পরিবর্তিত 
হয়। তাই তৈলচিত্র বেশীদিন সাদা থাকে না, কালো হইয়া যায়। (হাইড্রোজেন 
পার-অক্সাইভ দ্বারা উক্ত তৈলচিত্র ধৌত করিলে কালো লেড সলফাইড সাদা লেড 
সলফেটে পরিবতিত হয় এবং এই উপায়ে তৈলচিত্রের সাদ! রং ফিরাইয়া আনা যায়। 
এই দুইটি ত্রুটি থাকার জন্য বর্তমানে লিখোপোন ( Lithopone ) নামে সাদা রং 
49% ( white pigment ) হিসাবে খুব ব্যবহৃত হয়। ইহা জিঙ্ক সলফাইড ( ZnS ) 
এবং বেরিয়াম সলফেটের (7350) মিশ্রণ। ইহার আবরণ ক্ষমতা ( covering 
power ) হোয়াইট লেডের তুলনায় অনেক কম। আবার ইহা সুধালোকপ্রাপ্ত স্থানে 
ব্যবহার করিলে কালো হইয়। যায়। 

লেভের প্রাকৃতিক যৌগ হইতে লেডের বিভিন্ন যৌগ প্রস্ততের 


BSS 


পাতলা মরিক জাকিয়া ঠাণ্ডা 
যানি ছারা 0) = 5 EAE 
উক্ত SA ST বলে. সাদাস্থচের মত কেলজ 
SRS 400 লট 
08860 উল atte PLO উত্তর aaa PbO 
Q Sas লে 
>> TAGs oR 
be পট্টি oN যোগ করিলে 
PANON RS a y 
জ্বণে ঢাকিলা RARAY ডবণে 
কেলাসিত PrN, Pb(NOy)2 
ক্কারলে BOS SF এবং লেডডাহ 
+ টি? ৩ TRF PbO? উৎপন্ন হইয়া 
Pb(NOs), >S অধঃক্ষিপ্ত হয় 
সাদা কেলজ 
e S 


চিত্র নং_ 55 
(জ) s43 (Iron) 
ংকেত Fo পারমাণবিক ওজন 55:89, যোজ্যতা 9 এবং 3, আপেক্ষিক গুরুত্ব 
7'87, গলনাস্ক 1539০ সেটিগ্রেড, BOATS 2450০ TAT i 
সংস্কৃতি আয়ংণকে “HAA” বলা হয় এবং বাংলা ভাষায় লৌহ বা লোহা বলিয়া 
ইহার উল্লেখ হইয়া থাকে। প্রাগৈতিহাসিক যুগ হইতে লৌহের ব্যবহার 
প্রচলিত দেখা যায়। সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে কপারের পরই আয়রণের 


২৬৪ রসায়নের গোড়ার কথা 


সর্বাপেক্ষা বেশী ব্যবহার দেখিতে পাওয়া যায়। তাই তাত্রযুগের ( Copper age ) 
পরই €লীহযুশৌর (Iron age) উল্লেখ করা ZI | বর্তমানে এই লৌহযুগই চলিতেছে I 
এখন সামান্য স্ুচ ও কৃবিকার্ধে ব্যবহৃত লালের ফল! হইতে বৃহৎ কামান পর্যন্ত 
যন্ত্রপাতি ও অস্ত্রশস্ত্র এবং সকল প্রকার যানবাহন নির্মাণে লৌহ ব্যবহৃত হইয়া 
থাকে। লোহ প্রস্তুতের প্রণালী প্রাগৈতিহাসিক যুগ হইতে প্রচলিত দেখা যায়। 
প্রাচীন ভারতে অতিশয় Rea এবং বিশেষ গুণবিশিষ্ট লৌহ উৎপাদন করা হইত। 
তাহার অনেক প্রমাণ পাওয়া গিয়াছে । দিলীর প্রসিদ্ধ মরিচাবিহীন লৌহ-নিমিত 
অশোক Bs, ভুবনেশ্বরের মন্দিরের লৌহের কড়ি (beam), আবু পাহাড়ের 
লৌহের শিকল এই সমস্ত প্রস্ততে ব্যবহৃত খুবই উন্নতধরণের লৌহপ্রস্ততে প্রাচীন 
হিন্দুদের খুবই দক্ষতার পরিচয় পাওয়া যায়। তখনকার দিনে কোন্‌ প্রণালী দ্বার! 
ভারতে এত বিশুদ্ধ লৌহ উৎপাদন করা হইত তাহা জানিতে পারা যায় নাই। 

আয়রণের অবস্থান £_পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর লৌহ-ঘটিত আকরিক 
দেখিতে পাওয়া যায়, কিন্তু ধাতব আররণ পৃথিবীতে দেখা ay না। কেবল 
Bates (যাহা ARGS হইতে পৃথিবী-বক্ষে পতিত হয়) সামান্য ধাতব আয়রণ 
দেখিতে পাওয়া যায়। আ্যালুমিনিয়ামের পরই ভূত্বকে আয়রণের পরিমাণের ws, 
ইহা ভূত্বকের শতকরা 419 ভাগ। আয়রণ সাধারণতঃ ইহার নিয়লিখিত যোৌগ- 
রূপে প্রকৃতিতে পাওয়া যায় s— 

(ক) অক্পা ইভব্ধূপে li) ম্যাগনেটাইট ( Magnetito ) Fos, 

(Gi) রেড (বা লাল) হিমাটাইট (Red Hacma- 
tite ), Fo.Og 

Q জলযুক্ত অক্সাইভন্ধপে £ ব্রাউন (বাদামী) হিমাটাইট (Brown 
Haematite ), 97905) ৪7509 
স্প্যাথিক আয়রণ আকরিক, স্প্যাথোজ অথবা 
দিডারাইট (Spathic iron ore, Spath- 
ose or Siderite ) FeCO, 
Gi) ক্লে আয়রণ ষ্টোন (Clay iron stone), কাদা! 

মাটিঘুক্ত FeCO, 
(i) ansats আয়রণ ষ্টোন ( Blackband iron- 
stone ), কয়লাধুক্ত FeCO, 


(গ) কার্বনেটূগে 20) 


ae 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৬৫ 


(a) সলফাইভব্মপে, (i) আয়রণ পাইরাইটিস্‌ (iron pyrites), 7992 
(ii) মার্কাপাইট ( Marcasite ), FeSe 

আয়রণ পাইরাইটিস্‌-এ অত্যধিক সলফার থাকার জন্য ইহাকে আয়রণের আকরিক 
হিসাবে ব্যবহার করা হয় না? ইহা সলফিউরিক wife উৎপাদনের জন্য প্রয়োজনীয় 
সলফার ভাই-অক্সাইড প্রস্তুতে ব্যবহৃত হয় । 

গাছের পাতায় যে সবুজ পদার্থ আছে এবং প্রাণীর রক্তে যে লাল বং-এর 
পদার্থ হোমোধোবিন, (Haemoglobin ) দেখা যায় তাহাতে লৌহের অস্তিত্ব 
দখা যায়। 

ভারতে প্রচুর akaaga আছে এবং ইহাদের অধিকাংশই উত্চশ্রেণীর হিমা- 
টাইট অথবা ম্যাগনেটাইট | সিংভূমের রাজপুরষ্টেটে, ঘাটশীলায়, ময়ুরভঞ্জের গুরু- 
মৈশানীতে, কিয়োনঝোরে, মহীশুরে ও চাদ ও দূর্গ জেলায় খুব উচ্চশ্রেণীর হিমাটাইট 
দেখা যার। বাদাম পাহাড়ে ম্যাগনেটাইট পাওয়া যায়। পশ্চিমবাংলার বীরভূমে 
জালপাথরের মধ্যে হিমাটাইট আছে। 

ভারতে আয়রণ fea অনেকদিন হইতেই চলিয়া আদিতেছে। বর্তমানে 
পূর্ব হইতে প্রচলিত নাম করিবার মত আয়রণ ফ্যাক্টরী হইল (i) টাটা আয়রণ ও টাল 
'কোম্পানী__জামসেদপুরে অবস্থিত; (1) ইণ্ডিয়ান আয়রণ ও Da কোম্পানী__ 
বার্ণপুর ও কুলটিতে অবস্থিত; (iii) মহীশূর আয়রণ ওয়ার্কদ্‌__ভদ্রীবতীতে 
অবস্থিত। ইহা ছাড়া, স্বাধীন ভারতে আরও তিনটি লৌহ নিষ্ধাশনের ও তাহা 
হইতে স্টীল উৎপাদনের ফ্যাক্টরী গড়িয়া উঠিয়াছে ; তাহার একটি হইল মধ্য- 
প্রদেশের ভিলাই নামক স্থানে, দ্বিতীয়টি হইল উড়িস্তার রাউরকেলা নামক স্থানে, 
তৃতীয়টি হইল পশ্চিমবাংলার দুর্গাপুর নামক স্থানে। aafafis ফ্যাক্টরী গুলিতে 
আয়রণ উৎপাদন আরম্ত হইয়াছে, এবং উহারা পুর্ণভাবে চালু হইলে ভারত ইস্পাত 
সম্পর্কে আর কাহারও মুখাপেক্ষী থাকিবে না। 

আঁয়রণ নি্ষীশন £_আয়রণ প্রধানতঃ তিন প্রকারের, হইয়া থাকে; মিশ্রিত 
পরিমাণের উপর ইহাদের বিভাগ নির্ভর করে। প্রথমতঃ, আয়রণের 
ণ উৎপন্ন হয় তাহাকে কাষ্ট আয়রণ ( Cast iron ) বা 
পিগ আয়রণ (Pig iron) বলে 5 ইহাই ঢালাই লৌহ! নামে পরিচিত। ইহাতে 
কার্ধনের পরিমাণ খুবই বেশী থাকে এবং অনেক AIT অশুদ্ধিও বিদ্যমান থাকিতে 
দেখা খায় । কাষ্ট আয়রণ হইতে পল (Stoel) বা ইস্পাত aas করা হয়। ইহাতে 


কার্বনের 
আকরিক হইতে যে "সার 


২৬৬ রসায়নের গোড়ার কথা 


কার্ধনের পরিমাণ কাষ্ট আররণ হইতে কমাইয়া আনিয়া মধ্যমপ্রকার করা হয় এবং 
যদিও অন্তান্য অশুদ্ধি দূরীভূত করা হর, কিন্তু ইচ্ছামত অন্তান্য ধাতু ইহাতে যোগ 
করিয়া ইহার গুণের পরিবর্তন সাধন করা হন্ব। আবার কাষ্ট আয়রণ হইতেই রট 
আয়রণ (Wrought iron) বা পেট! লোহা প্রস্তুত sal হ্য়। ইহাতে 
কার্বনের এবং অগ্ঠান্য অশুদ্ধির পরিমাণ খুবই কম থাকে। 


কাষ্ট আয়রণ ও পিগ আয়রণপ্র্ততি £_সাধারণতঃ নিয়লিথিত প্রক্রিয়া- 
গুলি প্রয়োগ করিয়া আয়রণের অক্সাইড বা কার্নেট আকরিক হইতে কাষ্ট আয়রণ 
উত্পাদন করা zal এখানে আত্মরণ অল্সাইডের বিলারণ কার্বন এবং কার্বন 
মনোক্সাইভ দ্বারা মারুত চুজীতে সম্পন্ন কর! হয়। কাষ্ট আয়রণের নিষ্কাশন দুইটি 
পদ্ধতির পর পর প্রয়োগে নিষ্পন্ন হয় £_() ভর্জন al ভম্মীকরণ ( Roasting 
or calcination ) £__লৌছের কার্বনেট q SAS অল্মাইড আকরিককে 
এই পদ্ধতির প্রয়োগ দ্বারা জল এবং কার্বন ডাই-অক্সাইড হইতে মুক্ত 
করিয়া ফেরস আয়রণকে ফেরিক অবস্থায় পরিবতিত করা হয়। আয়রণের 
আকরিককে সামান্য কয়লার সহিত মিশ্রিত করিয়া স্তুপীকৃত করিয়া 
ভাটিতে সাজাইয়া অয় সংযোগ Fal হয় এবং উষ্ণতা ও বায়ু প্রবাহ নিয়ন্ত্রিত 
করিয়া sfe করা হয়। ইহাতে আকরিক-স্থিত জল, কার্বন ডাই-অক্সাইড, 
FART এবং আর্সেনিক দূরীভূত হয়; ফেরান আররণ জারিত হইয়া 
ফেরিক আয়রণে পরিণত হয় এবং তাহাতে মারুত-চুল্লীতে বিগলনের 
( smelting ). সময় ফেরাস দিপিকেট eat উৎপন্ন করিয়া আয়রণের 
অপচয় নিবারিত হয়। এইভাবে efre করার ফলে আকরিক ফাপ! অবস্থায় 
আসে এবং তাহাতে কার্বন মনোক্সাইড গ্যাস দ্বার! বিজারণের স্থবিধা হয়। গুড়া 
আকরিককে এই ভর্জনের সময় কিছু ইশ যোগ করিয়া একটি তালে পরিণত করা হয় 
এবং পরে তালটি ভাঙ্দিয়া Beaty পরিণত করা হয়। 

(i) মারুতণচু্লীতে বিজারণ ( 
BINS আকরিককে কোক কয়লা 
চুলীতে উত্তপ্ত বাযু-গ্রবাহ দ্বারা পোডাই 
উৎপন্ন হয় এবং 


Reduction ) বা বিগলন ( Smelting ) +— 


ও চুনাপাথরের সহিত মিশাইয়া মারুত- 
য়া বিজারিত করা হয়। তাহাতে আয়রণ 
আকরিকের অশুদ্ধিগুলি ধাতুমল গঠন FRA অপদা 

মারুত-চুল্লীর বর্ণনাঃ 
ইহার বাহিরটা Aaa ( 


fiw হয়। 
এই pA প্রায় 75 হইতে 190 ফুট উচ্চ হয়। 
Stel) পাত দ্বার fafie এবং এই পাতগুলি 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৬৭ 
পেরেক দিয়া জোড়া হর। ‘ইহার fewabl অগ্নিসহ মৃত্তিকা নিমিত ইষ্টকেরু 
আস্তরণ দেওয়া । ইহার ভিতরের সর্বাপেক্ষা চওড়া অংশের ব্যাস হইল 
24 ফুট । pala এই অংশকে বস ( Bosch ) বলে। চুলীর সকল অংশ সমান DST 
নয়। উপরের অংশে ইহার ব্যাস 15 ফুট, ক্রমশঃ ইহা নীচের দিকে বেশী, 
চওড়। হইতে থাকে এবং বসের নিকট ইহা সর্বাপেক্ষা বেশী চওড়া। পরে 
আবার ভিতরের অংশ সরু হইতে থাকে এবং ক্রমশঃ সরু হইয়া চুলীর 
নিয়দেশে ইহা! চুলীবক্ষে ( hearth ) পরিণত হয়। চুলীবক্ষটি প্রায় 10 ফুট উচ্চ ॥ 
চুলীবক্ষের faroa অংশ প্রায় 
10 হইতে 12 ফুট চণওড়!। 
চুলীবক্ষে গলিত আয়রণ 
ও ধাতুমল জমা হয়। এই 
চুলীবক্ষের একটু উপরে এবং 
তাহার কিছু নিয়ে দুইটি ছিদ্র 
করা থাকে এবং ছিদ্র দুইটি 
অগ্নিসহ মৃত্তিকার কাদা দ্বারা 
লেপিয়া বন্ধ করা থাকে। 
উপরের ছিদ্রটি হইল ধাঁতুমল 
" নির্গমের পথ এবং নীচের 
ছিদ্রটি গলিত আয়রণ বাহির 
করিয়া লইবার পথ। চুলীর- 
উপরের খোলা মুখ বাটি ও 
শঙ্কু ব্যবস্থা (Cup and 
Cone arrangement ) 
দ্বারা আটকানো থাকে। f 
লী SSG 
Rear SS 
ও  চুনাপাথরের মিশ্রণ) চিত্র নং_56 
যোগ করিবার সময় উহা 
তড়িংচালিত ছোট ছোট গাড়ীতে ( trolley ) করিয়া মারুত-চুলীর মুখের নিকট: 
উপরে অবস্থিত গ্যালারীতে লওয়া হয়। গ্যালারী হইতে বাটি ও *ঙ্কুর উপর উহা 


২৬৮ রসায়নের গোড়ার কথা 


ঢালিয় দেওয়া হয় ; তখন মালের অত্যধিক চাপে শঙ্কুটি নীচে নামিয়া যার এবং 
মালগুলি pala ভিতর আপনা হইতেই পড়িয়া যায়। মাল পড়িয়া গেলে শঙ্গুর সহিত 
সংযুক্ত লিভারের ক্রিয়ায় শঙ্কুটি উঠিয়া আসিয়া আবার চুল্লীর মুখ বন্ধ করিয়া দেয়। 
pala ভিতর যে উষ্ণ গ্যাস (furnace gas ) উৎপন্ন হয় তাহা চুল্লীর গলায় 
লাগানো নল দিয়া বাহির হইয়া ধূলি নিয়ন্র-কক্ষে যায় এবং পরে সেখান হইতে 
বাহির হইয়া কাউপার-ষ্টোভে (Cowper stove) WI! এই BATA 
(furnace gas ) কার্বন ডাই-অক্মাইড, কার্বন মনোক্মাইড (আয়তনিক প্রায় 1:92 
অনুপাতে), নাইট্রোজেন, হাইড্রোজেন (এবং মিথেন ) সাধারণতঃ থাকে। ইহাদের 
পরিমাণ 100 ভাগে যথাক্রমে 12,24,60 এবং 41 চুলীবক্ষের ঠিক উপরে 
চুল্ীর গায়ে কতকগুলি মোটা শক্ত নল প্রবেশ করান থাকে। ইহাঁদিগকে টায়ার 
(tuyeres) বলে। টায়ারের মধ্য দিয়া উত্তপ্ত ও শু বায়ু পাম্পের সাহায্যে 
pala ভিতর প্রবেশ করান হয়। এই অত্যধিক পরিমাণ বায়ু যাহা চুল্লীতে ব্যবহৃত 
হয় তাহাকে শুদ্ধ করিতে একটি শীতলীকুত. নলের ভিতর fial উহাকে প্রবাহিত 
করা হয়। তাহাতে বায়ু শিশিরাহ্কের নীচে শীতল হওয়ায় বায়ুর সমস্ত জলীয় বাষ্প 
নলের ভিতর শিশিরবিন্দুর আকারে জমা হইয়া যায়। পরে উত্তপ্ত কাউপার ষ্টোভের 
ভিতর দিয়! এই oz বায়ু প্রবাহিত করিয়া উহাকে 700°—800° সেটিগ্রেড উষ্ণতায় 
উত্তপ্ত করা হয়। বায়ু ee ও উত্তপ্ত করিবার কারণ হইল (i) বায়ুতে জলীয় 
বাষ্প থাকিলে pala ভিতর লোহিত তপ্ত কোকের সহিত নিয়লিখিত ভাঁপশোষক 
বিক্রিয়া সংঘটিত হওয়ার ফণে pala উষ্ণতা কমিয়া যায় £ C+H,0=CO+H, ; 
(ii) বামুকে চুল্লীতে প্রবেশ করানর আগে 700°_800° সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করার 
ফলে palt ভিতরের উষ্ণতা সাধারণ উষ্ণতায় বায়ু ব্যবহার করিলে যে উষ্ণতার 
পৌছায় তাহা অপেক্ষা অনেক বেশী হয়। তাহাতে প্রয়োজনীয় বিক্রিয়াটি agea 
নিষ্পন্ন হইয়া গলিত আয়রণ উৎপন্ন হয় এবং চুল্লীবক্ষে জম! হয়। মারুত-চুজীকে এই 
ভাবে উপর হইতে মধ্যস্থল পর্যন্ত ক্রমশঃ চওড়া করা এবং পরে মধ্যস্থল হইতে চুলীবক্ষ 
পর্যন্ত সরু করার উদ্দেশ্য হইল যে, pals ভিতর মাল যাহাতে সহজে নামিয়া৷ আসিতে 
পারে এবং পরে বসের নিকট লৌহ গলিত অবস্থায় উৎপন্ন হওয়ায় উহার 
আয়তন মালের আয়তন অপেক্ষা কমিয়া যাওয়ায় যাহাতে মাল ধ্বসিয়া চুলীবক্ষে 
হঠাৎ না নামিয়া আসে। এই সাবধানতা অবলদ্বন করার ফলে চুল্লীর পরমায়ু 
বুদ্ধি পায়। 


বক্ষ হইতে আরম্ভ করিয়া pat fate ও টায়ারগুলিতে নল 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৬৯ 


লাগাইয়া ( wator-jacketed ) সেই নলের ভিতর দিয়া ঠাণ্ডা জলের প্রবাহ 
চান করিয়া শীতল করা হয়; ইহার Bows হইল চুলীর মধ্যস্থিত প্রচণ্ড তাপে 
চুলীটির কোন অংশ যেন ক্ষতিগ্রস্ত না হয়। fica যারুত চুলীর সকল অংশ- 
সংযুক্ত ছবি দেওয়া হইল। 

পন্ধতি £_চটুলীর বক্ষে কিছু শুদ্ধ কাষ্ট রাখিগ্না তাহাতে অগ্নিসংযোগ করিয়া 
জালানো হয়। তাহার পর নীচের টায়ার দিয়! শুক ও উষ্ণ বায়ু ( 800° সেটি গ্রেড, 
উষ্ণভাবিশিষ্ট) পাম্পের সাহায্যে দুই গুণ বায়ুমণ্ডলের চাপে (2 atmospheres. 
pressure) প্রথমে ধীরে ধীরে এবং কিছুক্ষণ পরে প্রবলবেগে প্রবেশ করান হয়। 
ইতিমধ্যে চুলীর উপর হইতে সামান্য আকরিক এবং অধিক কোকের মিশ্র 


বি এবং EE DTTA AR কোন্‌ ব্যবস্থা) 


ওজলকুক্ত লিভর-_ ভর /আয়রথের আকরিব,কোক এবং চুণা- 
IR পাথরের Ru 
Ena গলা 


চিত্র 44—57 


যোগ করা zal পরে বায়ু প্রবাহের চাপ বুদ্ধি করা হয় এবং চুলীতে লৌহ- 
fagia যে মিশ্রণ ব্যবহার করা প্রয়োজন তাহা যোগ করা হয়। এই মিশ্রণে 
সাধারণতঃ Ces বা Hes আকরিক, শক্ত কোক ও চুনাপাথর যথাক্রমে 
52951 agra মিশাইরা লইয়া ব্যবহার করা হয়। তবে বিভিন্ন ধরণের, 
আঁকরিক ও কোঁক ব্যবহার করিবার সময় তাহাদের অনুপাত কি প্রকার হইবে 
তাহা বিশ্লেষণ etal ঠিক করিয়া Aen হয়। আবার অনেক সময় আকরিকে 


২৭০ রসায়নের গোড়ার কথা 


চুনাপাথর ও বালি এরূপ অনুপাতে থাকে যে, আর চুনাপাথর যোগ করা প্রয়োজন 
হয় না ( self-going ore) | অনেকক্ষেত্রে আকরিকে চুনাপাথরের পরিমাণ বেশী 
থাকায় মালে বালি যোগ করা প্রয়োজন হয়। মালে আকরিক ও ক্কোকের 
অনুপাতকে বার্ডেন (Burden) বলা হয়। এই বার্ডেনকে “হালকা” বলা হয় যদি 
কোকের পরিমাণ মালে বেশী থাকে, এবং উহাকে “ভারী” বলা হয় যদি কোকের 
পরিমাণ কম থাকে। PACS মালের উচ্চতা সর্বদা একস্থানে স্থির রাখা হয়। এই 
মালের তলকে “&ক-রেখা” (stock-line) বলা হর । ASA মাল 10 হইতে 90 
মিনিট অন্তর চুলীতে যোগ করিয়া এই ইক-রেখা নির্দিষ্ট স্থানে রাখা হয়। ক্রমশঃ 
পরিপূর্ণ চাপে we ও উত্তপ্ত বায়ু pala ভিতর প্রবলবেগে প্রবাহিত করিবার ব্যবস্থা 
করা হ্য়। 

মারুত-চুল্লীতে যে রাদায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাহা নিম্নলিখিতভাবে 
বণিত হইয়া! থাকে := 


(i) প্রথমতঃ বায়ু-প্রবাহে যে অক্সিজেন থাকে তাহা চুলীবক্ষের অতি উচ্চ 
উষ্ণতায় কার্বনের সহিত সংযুক্ত হইয়া কার্বন যনৌক্সাইভ উৎপন্ন করেঃ 5040, 
_9001 pala ভিতর উষ্ণতা! সর্বত্র সমান নয়; ইহা pela মুখ হইতে ক্রমশঃ 
নীচের দিকে বৃদ্ধির দিকে থাকে এবং চুন্নীবক্ষে সর্বোচ্চ উষ্ণতা দেখ! যায়। 

মালের উপাদানগুলি ক্রমশঃ উপরদিক হইতে যেখানে pala ভিতর প্রবেশ করে 
সেখানকার উষ্ণতা 400° সেটিখ্রেড। যত নীচের দিকে যাওয়া যায় উষ্ণতা ততই 
বাড়িতে থাকে । বসেম্‌ এর নিকট উষ্ণতা হইল 1900°-1300° cx fra এবং বসেস্‌- 
এর নি্নাংশে তাহা সর্বাপেক্ষা বেশী হইয়া 1500” সেন্টিগ্রেড হয়। 

(i) বসেম্‌-এর উপরে লোহিত তপ্চ-অবস্থায় ফেরিক অক্সাইড কার্বন মনোক্সাইড 
দ্বারা বিজারিত হইয়া] স্পঞ্জের মত আয়রণ উৎপাদন করেঃ 

[79208 + 83CO=2Fe + 8005 
এই বিক্রিয়াটি pals উষ্ণতায় উভ-মুখী এবং ইহাতে যে গ্যাসের মিশ্রণ উৎপন্ন হয় 
তাহাতে কার্বন যনোক্সাইডের আয়তন £ কার্বন ভাই-অব্সাইডের আয়তন = 1 061 
কিছু আয়রণ অক্সাইড চুলীবক্ষের সুউচ্চ উষ্ণতায় কার্বন কর্তৃক বিজারিত হইয়া লৌহ 
দিয়া থাকে। F০03 +50=2Fe + 3CO 


(ii) pala উপরের অংশে চুনা-পাখর বিয়োজিত হইয়া পাথুরে চুন এবং 
কার্বন ডাই-অক্মাইভ উৎপন্ন করেঃ 050050804005; এই WA 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৭১ 


ডাই -অক্সাইডের কিছুটা উত্তপ্ত কার্বন দ্বারা বিজারিত হইয়া কার্বন মনোক্সাইড 
ca: 00১+ 0২500. স্পঞ্জের মত আয়রণ কোক হইতে সলফার 


শোষণ করে। 
(iv) চুলীর মধ্যস্থলে লোহিত- š 
তৃপ্ত-অবস্থায়__কার্বব মনোক্সাইডের 


বিয়োজনে অতি wa কার্বনের গুড়! 
চুলীমধ্যে জমা হয়ঃ 9০০-০ 
+0051 এই সুক্ষ কার্বনের গুড়া 
এবং মালে অবস্থিত কার্বন ফেরিক- 
অক্স।ইডের বিজীরণ সম্পূর্ণ করেঃ 

[7990৪ + 80=2Fe + 800. 

(৮) উৎপন্ন পাথুরে-চুন pala 
উত্তাপে আকরিকের বালির (সিলিকা, 
9105) সহিত সংযুক্ত হইয়া 
ক্যালসিয়াম সিলিকেট ধাতুমল উৎপন্ন 
করেঃ CaO +8Si0:=JaSiOs | 
ইহা চুলার উচ্চ উত্তাপে গলিয়া 
যায় এবং চুল্লীবক্ষে গড়াইয়া গিয়া 
জমা হয়। 

(vi) pala মধ্যস্থলে আকরিকে 
অবস্থিত ক্যালসিয়াম ফসফেট-_ 
পিলিকার (বালির ) উপস্থিতিতে P 
কার্বন দ্বার বিজারিত হইয়া 
ফস্‌ফোরাস দেয় এবং উৎপন্ন ফসুফোরাস উৎপন্ন লোঁহ ছারা শোষিত হয়) ইহাতে 
আয়রণ ফস্ফাইড (৮৩১) উৎপন্ন হইয়া ACF | 

20a5(PO,)s + 85i0, + 100 = 8(2CaO,Si0.) +P +10CO 
আয়রণের উপস্থিতিতে উচ্চ উষ্ণতায় দিলিকা (9105 ) কার্বন কর্তৃক বিজারিত 
হয় এবং উৎপন্ন সিলিকন আয়রণ দার! শোষিত হয় SiO, +90-88+900। 
ayia ধাতু আকরিকে অবস্থিত ম্যান্ধানিজের যৌগ হইতে বিজারিত zza 


৮০০-১০০০* 


১২০০-১৪০০ 


২৭২ রসায়নের গোড়ার কথা 


উৎপন্ন হয় এবং ইহা। আয়রণের সহিত সংকর সৃষ্টি করেঃ MnO.+26 
=Mn +2C0 | 

(vii) cessa অবস্থায় চুলীর নিগ্নতম অংশে স্পঞ্জের মত আয়রণ কার্বন» 
নিলিকন. ম্যাদ্বানিজ, সলফার ও ফন্ফোরাস ইত্যাদি অশুদিবুক্ত অবস্থায় একেবারে 
qaaa এবং গলিত অবস্থায় চুল্লীবক্ষে যাইয়া! জম! হয়। ধাতুমল অপেক্ষা ভাগী 
বলিয়া গলিত ধাতুমলের নীচে গলিত আয়রণ জমা হয়। 

পরে চু্লীবক্ষের ছিদ্রগুলি প্রয়োজনমত খুলিয়া সর্বনিম্ন few দিয়া গলিত আয়রণ 
বাহির করিয়া লইয়া বালির সুরে অবস্থিত ছাচে ঢালিয়া দেওয়! হয়। ইহাকেই কাষ্ট 
আয়রণ বলে ; আবার ছাচে উৎপন্ন কাষ্ট আয়রণের খগুগুলিকে শুয়ারের বাচ্চার মত 
দেখিতে বলিয়া উহাকে পিগ আররণ বলা হয়। উপরের ছিদ্র দিয় 15 মিনিট অন্তর 
গলিত ধাতুমল বাহির করিয়া লইয়! নর্দমার মত চ্যানেলের সাহায্যে pala নিকট 
হইতে বহুদূরে লইয়া জম! করা হয়। এই ধাতুমল রাঙা প্রস্ততে, জমি ভরাট 
করিতে, দিমেপ্ট প্রস্ততে, ইট উৎপাদনে এবং ধাতুমলের উল ( Slag-wool) প্রস্ততে 
ব্যবহৃত হয়। 


মারুত-চুল্লী হইতে উৎপন্ন গ্যাসের ব্যবহার £_মারুত-চুল্লী হইতে নির্গত 
গ্যাসে কাবন মশোক্সাইভ (CO আয়তনিক শতকরা 94 হইতে 29 ভাগ ), 
কার্বন CAMS (COs, আয়তনিক শতকরা 7 হইতে 12 ভাগ ), নাইট্রোজেন 
(No, আয়তনিক শতকরা 54 হইতে 57 ভাগ ), হাইড্রোজেন ও মিথেন ( He 
এবং 0H, আয়তনিক শতকরা 4 হইতে 5 ভাগ) প্রভৃতি ata থাকে। 
এই গ্যাসগুলি প্রায় 800° সেটিগ্রেড উষ্ণতার বাহির হইয়া আসে। ইহাদিগকে 
পার্খে প্রদশিত নল দিয়া লইয়া ধুলি-প্রকোষ্ঠের ( Dust Chamber ) মধ্য দিয়া 
চালনা করিয়া ধূলিমুক্ত করা হয়। পরে ভূগর্ভস্থ-নল fea লইয়া কাউপার 
GUS (Cowper stoves, ছবিতে একটি দেখান হইয়াছে) নামক গন্থজাক্কৃতি 
চুলার ভিতর চালনা করিয়া বায়ু. সংযোগে জালানে| হয়। irer ভিতর 
অগ্নিদহ ইষ্টক দাজাইয়া ফোকরবিশিষ্ট স্তরের আকারে রাখা হয়। গ্যাসগুলি 
পূর্ব হইতেই যথেষ্ট উত্তপ্ত অবস্থায় থাকে। এখানে কার্বন মনোত্মাইড জলিয়া 
কার্বন ডাই-অক্সাইডে পরিণত হয়। এই বিক্রিয়ায় যথেষ্ট তাপ Tew হয় এবং 
এই উত্তাপ অগ্নিসহ Beer স্তরকে ciesa ( 700°_800° efas) করিয়া 
দেয়। চুলীর গ্যাস জালাইবার পর উৎপন্ন co, এবং উহার ভিতর বর্তমান, 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ হট 


নাইট্রোজেন নীচের নল দিয়া চিমনিতে চলিয়া যায়। গ্যাস জালাইবার জন্য 
যে বায়ু প্রয়োজন হয় তাহাকে গৌণ বায়ু ( Secondary air) বলে এবং 
ইহা pala গ্যাস যেখানে ষ্টোভে প্রবেশ করে তাহার পাশ দিয়াই ষ্টোভে 
ঢোকে। এইভাবে ষ্টোভের ইষ্টকের স্তর উত্তপ্ত হইলে চুলী-গ্যাস ও গোঁণ বায়ু 
প্রবেশের পথ বন্ধ করিয়া চুলী-গ্যানকে 'মারুত-চুলীর* অপর পার্শ্বে অবস্থিত 
দ্বিতীয় একটি ষ্টোভে azal সেখানে জালানো হয়। এই অবসরে প্রথমকার 
উত্তপ্ত ষ্টোভের ভিতর দিয়া শীতল বায়ু প্রবাহিত করিয়া উক্ত বাযুকে ৪০০০ সেট্িগ্রেড 
উষ্ণতায় Vee করিয়া টায়ারের সাহায্যে মারুত-চুলীতে এই উষ্ণ বায়ু চালন। 
করা Sq] এইভাবে প্রথম ষ্টোভ যতক্ষণে ঠাণ্ডা হয় ততক্ষণে দ্বিতীয় ষ্টোভ 
উষ্ণ হইয়া উঠে। এইরূপে দুইটি ষ্টোভকে পর্যায়ক্রমে চুলী-গ্যাস জালাইয়৷ 
উত্তপ্ত ও শীতল বায়ুপ্রবাহ চালনা করিয়া ঠাণ্ডা করা হয় এবং মারুত-চুলীতে 
অব্যাহতভাবে উত্তপ্ত বায়ুপ্রবাহ ইঞ্জিনের সাহায্যে চালনা করা হ্য়। এই উত্তপ্ত 
বায়ু ব্যবহার করার ফলে কয়লার কিছুটা সাশ্রয় হয় এবং pala কার্য ও অধিক উষ্ণতায় 
নিষ্পন্ন হয়। 


অধিকাংশ চুল্লী-গ্যাস এইভাবে ব্যবহৃত হইলেও কিছুটা গ্যাস ধৃলিমুক্ত হওয়ার পর 
(কোন কোন ফ্যাক্টরীতে ) উহাকে জালাইয়! বায়ুপ্রবাহ চালনা করিবার জন্য ইঞ্জিনের 
বয়লারে ষ্টীম AUS ব্যবহৃত হয়_এবং আকরিক PHYS করিতেও ব্যবহৃত হয়। 
ধূলিকক্ষের ধূলি সংগ্রহ করিয়া উহ! হইতে পটাপিয়ামের লবণ সংগ্রহ করা হয়। এই 
পটাসিয়ামের লবণ সার হিসাবে ব্যবহৃত হয়। 


চুল্লীর বায়ু £_চুলীর উপর হইতে মাল চুলীতে ফেলা হয় এবং চুলীর নীচে 
হইতে গলিত আয়রণ ও ধাতুমল বাহির করিয়া লওয়া হয়। এই কার্য অবিরাম- 
ভাবে চলে। Gey একবার চুলীতে আগুন দিলে বৎসরের পর বৎসর কার্য 
চলিতে থাকে। কিন্তু চুলীতে অগ্নিসংযোগ করিয়া বায়ুপ্রবাহ চালাইয়া উহার 
অগ্নিসহ ইষ্টকের আত্তরণকে উত্তপ্ত করিয়া তুলিবার সময় বিশেষ সাবধানতা 
অবলম্বন করিতে হয়। প্রথমতঃ, কাঠের আগুনে ইষ্টকের গাঁথনি শুকাইয়া লইতে 
হয়। পরে কোক কয়লা ক্রমশঃ যোগ করিয়া চুলীটির অর্ধেক ভতি করা হ্য়। 
তাহার পর $ ইঞ্চি ব্যাসের নলের ভিতর দিয়া সামান্ত বায়ুপ্রবাহ pala ভিতর 
চালনা করা হয় এবং সামান্য চুনাপাথর বিগালকরূপে যোগ করিয়া উৎপন্ন ছাইকে 
অপদারিত করা হয়। এইবার মালের সহিত বেশী পরিমাণে কোক যোগ 

১৮(ত্র) 


২৭৪ রসায়নের গোড়ার কথা 


করিয়া চুল্লীতে ঢালা হয়। বাযুপ্রবাহ চালনা করিবার নলের Wins ক্রমশঃ 
বাড়াইয়! দেওয়া হয় এবং পরিপূর্ণ চাপে বারুপ্রবাহ দেওয়া না পর্যন্ত এই ব্যবস্থা 
অবলম্বন করা হয়। এইভাবে পরিপূর্ণ চাপে বারুপ্রবাহ চালনা আরম্ভ করিতে প্রায় 
18 দিন সময় লাগে । তখন মালে আকরিক ও বিগালকের পরিমাণ ক্রমশঃ বাড়াইয়া 
স্বাভাবিক পরিমাণে আনা হয়। 

যখন ফ্যাক্টরীতে yá হওয়ার ফলে কাজ বন্ধ রাখিতে হয় তখন মারুত- 
pala সমস্ত মুখ অগ্নিসহ মৃত্তিবার কাদা দিয়া বন্ধ করিয়া দেওয়া হয় এবং সেইভাবে 


চুলীটিকে রাখিয়| দেওয়া হয়। ধর্মঘটের অবধানে কাদার আস্তরণ সরাইয়া পুনরায় 
কার্য আরস্ত কর! হয়। 


যখন কোনও কারণে চুলীটির সংস্কার প্রয়োজন হয়, তখন চুলীতে ঢালিবার 
মালের পরিমাণ কমাইয়া আনা হয়। অবশেষে কেবল কোক এবং সামান্ত 


চুনা-পাথর AICS যোগ করা হয়; এই প্রকারে চুলীটিকে সম্পূর্ণরূপে পরিষার করিয়া 
ফেলা হয়। 


যখন টুলীটির ভিতরে মাল একস্থানে জম! হইয়া আর নীচের দিকে নামিতে 
চায় না, তখন সেই প্রকারের অন্থবিধাকে পদ্ষ্যাফোন্ডিং” ( Scaffolding ) অথবা 
ঝুলা-অবস্থা ( Hanging) বলে। এই ঝুলা-অবস্থা-প্রাপ্ত মাল যদি সহসা 
গলিয়! নামিয়া আসে তাহা হইলে চুলীটি eta যাইতে পারে। তাই বাহির 
হইতে ঝুলা-অবস্থা-প্রাপ্ত মালের অবস্থান ঠিক করিয়া pala গায়ে সেইখানে 
একটি ছ্যাদা করিয়া উহার ভিতর দিয়া উত্তপ্ত বাধুপ্রবাহ চালনা করা হয়। 
তাহাতে উহা ধীরে ধীরে গলিয়! pala নীচের দিকে চলিতে থাকে এবং চুলীটির 
কাৰ্যও অব্যাহতভাবে চলিতে থাকে। 


একটি pal এইভাবে অবিশ্রাম 14 হইতে 16 বৎসর পর্যন্ত চালন করা যায়। 

দ্রষ্টব্য sR কোক-কয়ল৷ খুব কম পরিমাণে আকরিকের সহিত যোগ করিয়া, তড়িৎ 
শক্তির সাহায্যে মিশ্রণকে গলানো! হয় । কোক কেবল আয়রণ অক্সা ইডকে বিজারিত করে। এখানেও 
চুনাপাথর বিগালকন্পে ব্যবহৃত করা হয়। 

বিশুদ্ধ লৌহ £_অতি বিশুদ্ধ লৌহ প্ৰস্তুত করা বষ্টসাধ্য। অতি বিশুদ্ধ 
ফেরিক নাইট্রেটকে উত্তপ্ত করিয়া বিশুদ্ধ ফেররিক-অঝ্মাইভ উৎপন্ন করা হয়। এই 


ফেব্রিক-অক্মাইডকে 1090০ সেট্িগ্রেডে উত্তপ্ত করিয়া হাইড্রোজেন গ্যাস দারা 
বিজারিত করিলে বিশুদ্ধ লৌহ উৎপন্ন za | 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৭৫ 


9505 +3H, ৯ 7০+ ৪790 

পাতিত জলে বিশুদ্ধ ফেরাস ক্লোরাইডকে দ্রবীভূত করিয়া 110° সে্টিগ্রেডে উক্ত 
gads উত্তপ্ত করা হয় এবং উহার ভিতর তড়িত্প্রবাহ চালনা করিয়া ক্যাথোডে 
বিশুদ্ধ লোহ উৎপাদন করা যায়। কিন্তু উক্ত প্রকারের লৌহে হাইড্রোজেন 
গ্যাস আটকাইয়া থাকে, তাই উহাকে একেবারে WT স্থানে (in vacuum) 
উত্তাপ প্রয়োগে গলাইয়া হাইড্রোজেনমুক্ত করিলে একেবারে বিশুদ্ধ লৌহ 
উৎপন্ন হয়। 

বিশুদ্ধ আয়রণ অক্সাইড হইতে হাইড্রোজেন দ্বারা অল্প উষ্ণতায় ( 435° সেটিগ্রেড ) 
বিজারণ প্রক্রিয়ায় ees আয়রণ সুক্ষ গুড়ার আকারে পাওয়া যায় এবং উহা বায়ুর 
সংস্পর্শে ভাম্বর ( pyrophoric ) হয় । তড়িৎ-বিশ্লেষণে উৎপন্ন বিশুদ্ধ আয়রণ ভঙ্গুর 
হয় এবং ইহাকে গুড়া করা যায়। 


বিশুদ্ধ আয়রণের ধর্ম £_বিশুদ্ব-লৌহ সাদা উজ্জল ধাতু। ইহা প্রসার্ধমান 
(ductile ), নমনীয়__-(258119219 ) এবং ইহা! খুব শক্ত নয়। ইহার আপেক্ষিক 
গুরুত্ব 7:92, গলনাঙ্ক 1589” সেটিগ্রেড এবং gatz 945০০ সেটিগ্রেড। ইহা! 
চুম্বকদ্বারা আকৃষ্ট হয়। 


বায়ুর ক্রিয়া! 2 শুক বায়ুর সাধারণ উষ্ণতায় লৌহের উপর কোনপ্রকার ক্রিয়া 
নাই। কিন্তু আর বায়ুতে লৌহে মরিচা (rust) ea এই মরিচা জলসংযুক্ত 
ফেরিক-অক্মাইড (প্রধানতঃ Fo,0,,H,0), কিন্তু সন্ত উৎপন্ন মরিচায় সামান্ত 
SHARMA ও ফেরাস কার্বনেট দেখিতে পাওয়া যায়। বায়ু বা অক্সিজেনের 
উপস্থিতিতে লৌহকে প্রবলভাবে উত্তপ্ত করিলে লোহিততপ্ত অবস্থায় উহা 
জলিয়া উঠে এবং ফেরোসো-ফেরিক-অক্সাইড-এর স্ফুলিঙ্গ ( ফুলকঝুরির মত ) উৎপন্ন 
হয়। ৪0749057950, 

জলের ক্রিয়া! £_বিশুদ্ধ লৌহের সাধারণ উষ্ণতায় বিশুদ্ধ জলের সহিত কোন 
বিক্রিয়া নাই, কিন্তু লোহিততপ্ত ( red-hot ) লৌহের উপর দিয়া ট্রাম চালনা করিলে 
জলীয়-বাম্প বিয়োজিত হইয়া হাইড্রোজেন উৎপন্ন হয় এবং লৌহ্‌ ফেরোসো-ফেরিক- 
অক্সাইডে পরিণত হয়। 877৩+4790-79804+ এও 


আাঁসিডের ক্রিয়াঃ__পাতলা হাইডোক্লোরিক-আযাসিডে এবং পাতলা 


সলফিউরিক-আযাসিভে লৌহ দ্রবীভূত হইয়া ফেরাস লবণ এবং হাইডোজেন গ্যাস 
উৎপন্ন করে।  Fe+2H01= FeCl, +H, ; Fe + H50, = FeS0, + H, 


২৭৬ বুসায়নের গোড়ার কথা 


পাতলা নাইট্রিক-আযাঁসিডে লৌহ যোগ করিলে কোন গ্যাস SES হয় না, দ্রবণে ফেরাস 
নাইট্রেট ও আামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। | 
4Fe+10HNOs = 4Fe(NOs)s + 870 + NH,.NOs 
উষ্ণ গাঢ় সলফিউরিক আাপিডের সহিত লৌহের বিক্রিয়া ঘটয়া ফেরিক-সলফেট ও 
সলফার ডাই-অক্সাইড উৎপন্ন SF | 
2Fo + 6H SO, = Fes(SO,)s + GH 20 + 850s 
উষ্ণ গাঢ় নাইট্রিক-আ্যা লিড (আপেক্ষিক গুরুত্ব 1'21 ) লৌহের সহিত বিক্রিয়া করিয়া 
ফেরিক-নাইট্রেট ও নাইট্রোজেন পার-অক্মাইড দেয় | 
Fe + 6HNOs = Fe(NOs)s + 8NOs + 8H 20 
অত্যন্ত গাঢ় ধুমায়মান নাইট্রিক-আযাসিডে ( আপেক্ষিক গুরুত্ব 15 ) বিশুদ্ধ লৌহ 
ডুবাইলে উহ! দ্রবীভূত হয় al, কেবল “fafa লৌহে” ( passive ইত 
পরিণত হয়। এই নিক্ষিয় লৌহ সম্বন্ধে “রসায়নের গোড়ার কথা” দ্বিতীয় ভাগ 
৫৫ পৃঃ-তে আলোচনা করা হইয়াছে। নিক্রিয়-লৌহের বিষয় পরে আরও আলোচন! 
করা হইয়াছে। 


লোহিততপ্ত লৌহের উপর দিয়া ক্লোরিণ গ্যাস প্রবাহিত করিলে ফেরিক- 
ক্লোরাইড উৎপন্ন হয় ॥ We +8015 = 79015 

ক্ষারের সহিত কোন অবস্থাতেই লৌহের কোন ক্রিয়া হয় ail 190” 
সেটিগ্রেড উষ্ণতায় অতি a আয়রণের Guta উপর দিয়! কার্বন মনোক্মাইড 
গ্যান অতিক্রম করাইলে আয়রণ CO গ্যাস শোষণ করিয়া Bah আয়রণ- 
পেন্টাকার্বনিল [ Iron pentacarbonyl, Fe(CO); ] গঠন করে। 

Fe +5CO = Fe(CO), 

কপার-সলফেট, CAG নাইট্রেট ও সিলভার নাইট্রেটের দ্রবণে was যৌগ করিলে 
কপার, caw এবং সিলভার ধাতু অধঃক্ষিপ্ত হয় এবং দ্রবণে ফেরা লবণ উৎপন্ন 
হয়। CuSO,+Fe=FeSO,+Cu;  Pb!NOs)s + Fe= Fe(NOs)s + Pb; 
QAgNO,g + Fo=Fe(NOg)o + 2Ag 


fafa লৌহ ঃ_ পূর্বেই উল্লিখিত হইয়াছে যে, ধুমায়মান (fuming ) 
নাইট্রিক-আযাপিডে (আপেক্ষিক গুরুত্ব 1" ) লৌহকে ডুবাইলে উহা দ্রবীভূত হয় 
নাঃ উপরন্ত fier অবস্থা ate হর। ধূযারমীন নাইভ্রিক-আযাসিভ ছাড়াও 
ক্রোমিক অ্যানিড, হাইড্রোজেন পার-অক্সাইড প্রভৃতি জারক-্রব্যে ভুবাইলেও 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৭৭ 


লৌহ far অবস্থা প্রাপ্ত হয়। নিক্রিয় লৌহ কপার সলফেটের দ্রবণ হইতে 
কপার, লেড নাইট্রেটের দ্রবণ হইতে ধাতব লেভ অথবা সিলভার নাইট্রেটের দ্রবণ 
হইতে ধাতব সিলভার মুক্ত করিতে পারে না অথবা পাতলা নাইট্রিক আ্যাসিডে 
উক্ত নিক্রিয়-লৌহ্‌ BAGS হয় না। সাধারণ লৌহে এ সমস্ত ধর্মই দেখিতে 
পাওয়া যায় তাহা উহার ধর্ম সম্বন্ধে আলোচনার সময় সমীকরণ সহকারে উল্লেখ 
করা হইয়াছে । ইহার কারণ সম্বন্ধে বলা হয় যে, জারক-অরব্যসমূহে ডুবাইলে 
আয়রণের উপর উহার একটি অক্মাইডের স্তর পড়ে এবং সেইকারণে আয়রণ 
নিক্ষিয় হইয়া যায়। ইহা পরীক্ষামূলকভাবে এভানস্‌ ( Evans ) প্রমাণ করিয়াছেন 5 
নিক্রিয-লেহের উপর আয়োডিন যোগ করিয়া ভিতরের লৌহকে গলাইয়া বাহির 
করিয়া লইলে অক্মাইডের স্তরের খোল পড়িয়া থাকে। faf লৌহকে পাতলা 
সলফিউরিক আযাসিডের নীচে ডুবাইয়া জিঙ্ক দিয়া স্পর্শ করিলে, অথবা উহার তল 
আচড়াইয়া অথবা হাইড্রোজেন গ্যাসের ভিতর উহাকে রাখিয়া উত্তপ্ত করিলে 
উহার fal দূর হয় এবং উহা পূর্বাবস্থা প্রাপ্ত হওয়ায় সাধারণ লৌহের সমস্ত 
ধর্মই ats হয়। 

লৌহের প্রকারভেদ্_কার্বন ও aaia অশুদ্ধির পরিমাণ অঙ্ুসারে পণ্য 
হিসাবে ব্যবহৃত লৌহ তিন প্রকারের হয়। 

(ক) কাষ্ট আঁয়রণ, পিগ আঁয়রণ বা ঢালাই লৌহা-_ইহাতে সর্বপ্রকারের 
aufa থাকে এবং এক FAS 2-5% থাকে। ইহাতেই কার্বনের পরিমাণ অন্ত দুই 
প্রকারের লৌহ হইতে সর্বাপেক্ষা বেশী বিদ্যমান দেখা যায়। 

(খ) রট-আয়রণ (Wrought iron) বা পেটা লোহ ইহাতে কার্বনের 
পরিমাণ ছুই প্রকারের লৌহ হইতে কম থাকে। ইহাতে কার্বনের পরিমাণ মাত্র 
01 -0:5%। Baty অশুদ্িও ইহাতে খুব কমই দেখা যায়। বাজারে যে তিন 
প্রকারের লোঁহ পাওয়া যায় তাহাদের মধ্যে ইহাই সর্বাপেক্ষা বিশুদ্ধ। 

গে) Aa বা ইস্পীভ-_ইহাতে অন্ত ছুই প্রকারের লৌহের তুলনায় কার্বন 
মধ্যম প্রকার থাকে। ইহাতে কার্বনের পরিমাণ 0'15 - 1'5%। অনেক প্রকার মৌল 
ইহাতে ইচ্ছাকৃতভাবে যোগ করিয়া ইহাকে নানাপ্রকার কার্ধের উপযোগী করা হয়। 
‘তাঁহাদের সংকর ইস্পাত (alloy steel) বলা ZF l 

রট-আয়রণ বা পেটা লৌহ! ঃ_কাষ্ট আয়রণ বা ঢালাই লোহা হইতে কার্বন, 
Gam, ম্যাঙ্গানিজ, . ফপফোরাস, সল্ফার প্রভৃতি অশুদ্ধিগুলিকে বায়ুর অক্সিজেন 


২৭৮ রসায়নের গোড়ার কথা 


এবং ৩5০৪ (যাহা হিমাটাইটরূপে যোগ করা হয়) দ্বারা জারিত করিয়া 
দূরীভূত করিলে রট-আয়রণ পাওয়া যায়। যে পদ্ধতি এখানে গুয়োগ করা হয় 
তাহাকে আলোড়ন পদ্ধতি ( puddling process ) বলে। এই প্রক্রিয়া 
পরাবর্ত PATS ( reverberatory furnace ) সম্পাদন করা হয়। পরাবর্ত 
pala ভিতর-গায়ে হিমাটাইটের ( haomatite, 550৪ 
এবং উহার বক্ষে কাষ্ট আয়রণ রাবিয়া গলানো হয়।. 
এবং মোটা লৌহদণ্ড ছারা ভালভাবে আলোড়িত FH হয় ( puddling opera- 
tion) 1 ইহাতে গলিত cays চুলীবক্ষের আত্তরণের ঘৎএ0,-এর এবং বায়ুর 
ঘনিষ্ঠ সংস্পর্শে আসে। এই সংস্পর্শের ফলে কাষ্ট আয়রণের Si, P, S, Mn 
প্রভৃতি অশুব্ধি জারিত হইয়! উহাদের অক্সাইড উৎপন্ন হয়। সলফার-ডাইঅক্মাইভ 
গ্যাস বলিয়া উপিয়া যায়। অন্ত অন্সাইডগুলি আত্তরণের [9508 হইতে 
বিজারণের ফলে উদ্ভূত FeO এবং Mn হইতে জারণের ফলে উৎপন্ন MnO- 


এর সহিত ধাতুমল গঠন করে। কাষ্ট আয়রণের কার্বন 7৪০০৪-এর সহিত 
বিক্রিয়া করিয়া ধাতব আয়রণ ও কার্বন মশোক্সাইভ উৎপন্ন করেঃ Fe20,+3C 


=2Fe+3COl কাৰ্বন মনোক্সাইভ গ্যাস বুদ্বুদের আকারে বাহির হইতে 


থাকে এবং তাহার ফলে গলিত ধাতু ফুটিতেছে বলিয়া মনে হয়। এইভাবে 
কাষ্ট আয়রণের অশুদ্ধ অপদারিত হওয়ার ফলে উহার গলনাঙ্ক 


প্রায় বিশুদ্ধ আয়রণের গলনাঙ্ক বেশী বলিয়া উহা লেই- 
ধাতুমল এই লেই-এর ভিতর মিশিয়া থাকে। 
লৌহদণ্ডে জড়াইয়া প্রায় 80 পাউণ্ড বা এ 
চাঙে ( ball বা bloom ) পরিণত করা! হয়। এই চাঙগুলিকে চুলীবক্ষ হইতে 
তুলিয়া আনিয়। উত্তপ্ত অবস্থায় Pastas হাতুড়ি ( steam hammer ) দ্বারা পিটাইয়া 
ধাতুমলের টুকরাগুলিকে বাহির করিয়া দেওয়া হয়। তাহার পর উৎপন্ন পেটা 
লোহাকে পাতে পরিণত করা হয়। 

ষ্টীল বা ইস্পাতের পণ্য উৎপাদন £ লে কার্বনের পরিমাণ ab- 
এবং কাষ্-আয়রণের মাঝামাঝি থাকে এবং ইহাতে 0'5-1'5% 
তাই রট-আয়রণে কার্বন যোগ করিয়া অথবা কাষ্টআয়রণ হইতে ক 
করিয়া da উৎপাদন নিষ্পন্ন করা যায়। 


(ক) রট-আয়রণ হইতে গ্রীল উৎপাদন £_যে পদ্ধতিতে রট-আয়রণ হইতে 


) আস্তরণ দেওয়া হয় 
গলিত লোঁহকে লম্বা 


অপেক্ষা উৎপন্ন 
এর (pasty ) মত শক্ত হয়। 
তখন এই লেই-এর মত আয়রণকে 
Fai ওজনের বড় বড় গোলাকুৃতি 


আয়রণ 
কার্বন থাকে। 
বন অপসারণ 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৭৯ 


Da উৎপাদন করা হয় তাহাকে দিমেণ্টেসন ( cementation ) পদ্ধতি বলে। 
এই পদ্ধতিতে অগ্নিসহ ইষ্টক-দ্বারা নিমিত বাক্সে রট-আররণের পাত বা দণ্ড 
রাখিয়া কাঠকয়লার গুড়া দিয়া উহাদিগকে ঢাকিয়া creel হয়। পরে বাঝ্সগুলিকে 
আটকাইয়া দিয়া চুল্লীতে রাখিয়া লোহিত তাপে (red heat ) কয়েকদিন 
ধরিয়া উহাদিগকে উত্তপ্ত করা হয়। এইভাবে উত্তপ্ত করিলে বট-আয়রণ al 
গলিয়াই ধীরে ধীরে কঠিন কার্বন শোষণ করে এবং টলে পরিণত হয়। ইহাকেই 
€সিমেন্টেসন পদ্ধতি” বলা হয় এবং এই পদ্ধতিতে উত্তম Da পাওয়া যায়। pals 
ভিতর হইতে বাহির করিয়া আনিলে এই Deas গায়ে ফোস্কা দেখা যায় এবং 
সেই কারণে ইহাকে ফোস্কাপড়া ( blistered ) ইন বলা হয়। এই ফোস্কা 
পড়ার কারণ হইল রট-আয়রণের ভিতর কার্বন প্রবেশ করিলে উক্ত কার্বন 
জারিত হইয়া কার্বন মনোঝ্সাইভ হয় এবং সেই কার্বন মনোক্সাইভ ক্রমশঃ রট- 
আয়রণের ভিতরে প্রবেশ করে ( absorbed ) ; কিন্তু ভিতরে প্রবেশ করার 
পর উহা Bad আয়রণের সংস্পর্শে ভাঙ্গিয়া কার্বন হয় এবং উৎপন্ন অক্সিজেন 
বাহির হইয়া আসে। এইভাবে উৎপন্ন সুস্ম কার্বন বট-আয়রণের সহিত মিলিত 
হইয়া Ba উৎপন্ন করে। এই Dace Aastas হাতুড়ি দিয়া পিটাইলে ইহ) 
এম্পিয়ার-ই্রীল”-এ (spear steel ) পরিণত হয়। 


ক্রুসিবিল ষ্টীল ( Crucible steel ) যাহা ছুরী, কাচি ইত্যাদি প্রস্ততে ব্যবহৃত 
হয় তাহা এই ফোস্কা-পড়া Dace ছোট ছোট করিয়া কাটিয়া গ্র্যাফাইটের মুচিতে 
( graphite crucible ) লইয়া গলাইয়া প্রস্তত করা হয়। এইভাবে গলানোর 
ফলে ফোস্কা-পড়া টীলের কার্বন সমানভাবে Beas ভিতর RIS হয় এবং তাহার 
ফলে খুব উত্তম ষ্টীল পাওয়া যায়। এই পদ্ধতিতে উৎপন্ন ষ্টীল অস্ত্রশস্ত্র প্রস্তুতে 
ব্যবহৃত হইয়া থাকে | 

(a) কাষ্ট-আয়রণ হুইভে গ্রীল উৎপাদন ঃ_কাষ্ট-আয়রণ বা ঢালাই- 
লোহায় কার্বনের পরিমাণ কমাইয়া, Ber বা ইস্পাত তৈয়ারী করা হয়। (i) বিসিমার 
পদ্ধতি ( Bessemer process ) £ঁএই পদ্ধতি প্রথম 1855 খৃষ্টাব্দে বিসিমার 
প্রবর্তিত করেন। এই পদ্ধতিতে গলিত কাষ্টআয়রণের ভিতর দিয়া অতিরিক্ত 
চাপে প্রবল বায়ু-প্রবাহ চালনা করা হয়। তাহার ফলে কাষ্টআয়রণের অশুদ্িগুলি 
( যথা, 0, Si, Mn, P, S) জারিত হইয়া কোনটি গ্যাসের আকারে এবং কোনটি 
ধাতুমল রূপে অপসারিত হয় এবং রট-আয়রণ উৎপন্ন হয়। তখন ইহাতে “fraa” 


২৮০ T রসায়নের গোড়ার কথা 


‘(Spiegeleison অথবা সংক্ষেপে Spiegel, কার্বন, wrath ও আয়রণের 
সংকর, এবং ইহাতে শতকরা 20-32 ভাগ য্যান্বানিজ, 0.3 ভাগ কার্বন এবং 
অবশিষ্ট আয়রণ থাকে ) যোগ করিয়া নির্দিষ্ট পরিমাণ কার্ধন সরবরাহ করা হয় 
এবং তাহাতেই Aa উৎপন্ন হয়। বিসিমার-পদ্ধতির প্রয়োগ ছুইভাবে হইয়া 
থাকে। যখন কাষ্ট-আয়রণে ফস্ফোরাস্‌ অশুদ্ধিরপে বিছ্ধমান না থাকে, তখন 
. আযাসিভ বিসিমার পদ্ধতি ( Acia Bessemer process ) প্রয়োগ করা gal 
এবং যখন কাষ্ট-আররণে ফন্্‌ফোরাস অশুদ্ধিরপে থাকে, তখন ক্ষারকীয় বিসিমার 
পদ্ধতি ( Basic Bessemer process ) প্রযোজ্য হয়। এই ছুই পদ্ধতির মধ্যে 
পার্থক্য একমাত্র বিসিমাঁর paa ভিতরের আন্তরণের পার্থক্য এবং ফস্ফোরাস্‌ 
*অশুদ্ধি অপসারণের জন্য ক্ষারকীয় পদ্ধতি-প্রয়োগের শেষের দিকে কিছুক্ষণ বেশী 
i সময় ধরিয়া বারুপ্রবাহ চালন! 
করা। বিসিমার বিবর্তক par 
( Bessemer Converter ). 
ইম্পাত বা পেটালোহার মোট! 
পাত দারা তৈয়ারী এবং ইহা 
দেখিতে অনেকট| ডিমের মত। 
ate বিপিমার পদ্ধতিতে ইহার 
ভিতরের দিকে একটি পুরু 
সিলিকার (বালির) আস্তরণ 
চিত্র নং_-59 দেওয়া থাকে এবং ক্ষারকীয় 
বিসিমার পদ্ধতিতে ভিতরের পুরু আস্তরণটি অগ্নিদগ্ধ ডোলোমাইটের ( Dolomite, 
M৪005, CaCO, ) অথবা ম্যাগনেসাইটের ( magnesite, MgCO, )1 চুলীটি 
মাটি হইতে কিছু উপরে ঝোলান অবস্থায় থাকে এবং একটি চাকার সাহায্যে 
ইহাকে ইচ্ছামত সোজা, কাৎ বা উপুড় করিয়া রাখ| যায়। পাত্রের মধ্যে প্রবল 
IAT চালনা করার জন্য পাত্রের পার্খদেশ দিয়া নলের সাহায্যে ফাপা বায়ু 
প্রকোষ্ঠে বায়ুপ্রবাহ চালনা কর! হয় এবং উহা অনেকগুলি সরু ছিদ্র দিয়া 
বুদ্বুদের আকারে চুল্লীর ভিতর প্রবেশ করে। 


atis বিজিমার পদ্ধতি £_সিলিকার wee বিবর্তক চুল্লীটিকে 
অনুভূমিক অবস্থায় রাখিয়া মারুত-চুল্লী হইতে গলিত কাষ্ট-আয়রণ সরাসরি চুলীটির 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৮১: 


খোলামুখ দিয়া উহার ভিতর ঢালা হয়। পূর্বেই বিশ্লেষণদ্বার! দেখিয়া লওয়া হয় যে, 
এই কাষ্ট-আররণে কোন ফন্ফোরাস অশ্ুদ্ধিরূপে Rana নাই। বায়ুপ্রবাহ চালনা 
আরম্ত করিয়া fase চুলীটিকে লম্বভাবে সোজা করিয়া বসান হয় এবং অতিরিক্ত 
চাপে ( airblast ) বাযু-প্রবাহ পরিচালিত করা হয়। বায়ু ক্ষুদ্র RE বুদূবূদের আকারে 
গলিত কাষ্ট আয়রণের মধ্য দিয়া উপরে উঠিয়া যায়। ইহাতে প্রথমে সিলিকন 
এবং দ্বিতীয়তঃ ম্যা্দানিজ জারিত হইয়া অক্সাইড গঠন করে। এইভাবে উদ্ভূত 
তাপই চুলীর ভিতর ataa গলিত অবস্থায় রাখে। উৎপন্ন ম্যাদ্ানিজ অক্সাইড 
ও সিলিকা বিক্রিয়া করিয়া গলিত ধাতুমল গঠন করে। ইহার পর কার্বন জারিত 
হুইয়া কার্বন মনোক্সাইভ উৎপন্ন হয় এবং এই উৎপন্ন CO বিবর্তক pats খোলামূখে 
ঈষৎ নীলাভ শিখার সহিত জলিতে থাকে এবং সেই HCH লৌহকণা পড়িতে পড়িতে 
qama আকারে বাহির হইতে থাকে । কাষ্ট-আয়রণের গন্ধক পুঁডিয়া সলফার 
ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হইয়া উড়িয়া যায়। 

প্রায় আট মিনিটের ভিতর নীলাভ শিখা নিভিয়া যায় এবং তাহাতেই বুঝা যায় 
যে কাষ্ট-আয়রশের কার্বন সম্পূর্ণ্পে অপদারিত হইয়াছে। চুল্লীর ভিতরে অতি 
উচ্চ উত্তাপ থাকার ফলে উৎপন্ন রট-আয়ব্ণ গলিত অবস্থায় থাকে । এই সময় 
fase চুলীটিকে sts করিয়া বায়ুপ্রবাহ চালনা বন্ধ করা হয় এবং উপযুক্ত 
পরিমাণ স্পিজেলিসেন গলিত আয়রণে যোগ করা হয়। পরে কয়েক সেকেণ্ডের 
ay বায়ুপ্রবাহ চালনা করিয়া উত্তমরূপে কার্বনকে মিশাইবার ব্যবস্থা করা হয়। 
পরে বিবর্তক চুলীটিকে ঘুরাইয়া গলিত Ba ইলেকট্রিক-চালিত ক্রেনের উপরিস্থিত 
হাতায় ঢালিয়া ফেলা হয় এবং সেখান হইতে উহাকে kico ঢালা হয়। অতি 
সামান্য আযালুমিনিয়ম (অথবা টাইটেনিয়াম ) আয়রণ-সংকর গলিত লে যোগ করিয়া 
Steps ভিতর ঢালার সময় বায়ুর WIT অপসারণ Fal হয়, যেহেতু বায়ুস্থিত অক্সিজেন 
ও নাইট্রোজেন মৌল আ্যালুমিনিয়ম বা টাইটেনিয়ামের সহিত যুক্ত হয়। সিলিকার 
আস্তরণযুক্ত fase চুলীতে নিশ্নলিখিতরূপ বিক্রিয়া হয় £_ 

9Mn +0, =2MnO 20 +0, = 200 


Si+ 0, = 910৪ 200 +0, =200; 
MnO + SiO. = MnSiOs 


কার্বনের পরিমাণ অনুসারে বিভিন্ন কার্ষে ব্যবহৃত Aa উৎপন্ন হয়, যেমন waif 
উৎপাদনের ষ্টীল ( tool-steel, 0'9-1'5%0 ), নির্মাণকার্ধে ব্যবহৃত ষ্টীল ( structural 
steel 0°2—0°6%O ) এবং নরম ষ্টীল ( mild steel 0°2%C ) 1 


২৮২ রসায়নের গোড়ার কথা 


O ক্ষারীয় বিসিমার পদ্ধতি £__-ফম্‌ফেটঘটিত লৌহ আকরিক হইতে 
উৎপন্ন কাষ্ট আয়রণে WEST অশুদ্ধি থাকে এবং উৎপন্ন আয়রণ সাধারণ 
উষ্ণতায় ভঙ্গুর হয় (cold-short )! কিন্তু এই ফস্‌ফোরাস অশুদ্ধিযুক্ত কাষ্ট- 
atad হইতে টোমাস এবং গিলক্রাই্ট ( Thomas and Gilchrist ) 
কর্তৃক 1879 খৃষ্টাব্দে প্রবর্তিত ক্ষারকীয় বিসিমার পদ্ধতি প্রয়োগ করিয়া 
উত্তম ধর্মবিশিষ্ট Aa প্রস্তুত করা যায়। এই পদ্ধতিতে বিবর্তক pT 
আস্তরণ হয় ম্যাগনেসিয়াম অক্মাইডের অথবা ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম 
অক্মাইডের মিশ্রণের । প্রথমে চুলীর ভিতর কিছুটা! চুনাপাথর কয়লার সহিত 
যোগ করা হয় এবং বায়ুপ্রবাহ-চালনা আরস্ত করা হ্য়। তাহার পর গলিত কাষ্ট- 
আয়রণ পূর্বেরমত ভাবে যোগ করিয়া বিবর্তক চুলীটি ঘুরাইয়া সোজা করিয়া 
উচ্চচাপে বায়ুপ্রবাহিত করা হয়। পূর্বের মতই সিলিকন ও tataa প্রথমে 
জারিত হয়, পরে কার্বন ও কিছুটা ফন্ফোরাস একসন্দে জারিত হয়। এই জারণ 
প্রক্রিয়া হইতে প্রভূত তাপ Tes হয়। যখন সমস্ত কার্বন পুডিয়া যায়, তখন 
বিবর্তক pala মুখের শিখা অন্তহিত হয়, কিন্তু তাহার পরও কয়েক মিনিট ধরিয়া 
উচ্চচাপে বায়ুপ্রবাহ চালনা করা হয়। ইহাতেই বাকী ফস্ফোরাস জারিত হইয়া 
ফস্ফোরাস পেন্টঅক্সাইভ (72505) গঠিত করে। এই ফস্ফোরাস পেন্টঅক্সাইড, 
চুনের (00) সহিত সংযুক্ত হইয়! ধাতুমল ( ক্যালসিয়াম ফসফেট ) উৎপন্ন করে। 
এই ধাতুমলকে ক্ষারীয় ধাতুমল অথবা টোমাস ( Thomas ) থাতুমল বলে ৷ 
ইহার সংকেত হইল Ca,P,0, এবং ইহা জমির ভাল সাররূপে ব্যবহৃত zy) 
স্পিজেিলিসেন যোগ করিবার পূর্বে ধাতুমলকে bala উপরের অংশ হইতে ঢালিয়া 
ফেলা হয়। পরে বাযুপ্রবাহ বন্ধ করিয়া গলিত লৌহকে হাতায় (1881 ) ঢালিয়? 
স্পাইজেল যোগ করা হয়। ইহাতে ভাল ষ্টীল পাওয়া ata | 


বিক্রিয়াটি frat s— 


0200৪ -0৫09+ 00957 4P+50, =2P.0, 
4080 + P20, _08%47209 


এই প্রক্রিয়াতে অধিকাংশ সলফারও কাষ্ট-আয়রণ হইতে দূরীভূত হয়॥ 
আয্মরণে সলফারের উপস্থিতি আয়রণকে উচ্চ উষ্ণতায় ভঙ্গুর করে ( red short )1 
তাই সলফার কাষ্টআরণ হইতে ষ্টীল প্রস্তুত করিতে যতদুর সম্ভব দূর করা 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৮৩ 


প্রয়োজন | এই ক্ষারীয় বিদিমার পদ্ধতিতে ধাতুমল বিশেষভাবে ক্ষারীয় থাকায় ' 
সলফার এই ক্ষারীয় ধাতুমল দ্বারা শোষিত Bz I 


(i) পিমেনস মার্টিন ওপন-হার্থ (Siemens-Martin Open-Hearth ) 
পদ্ধতি £__এই পদ্ধতিতে পরাবর্ত চুলীবক্ষে গলিত কাষ্ট-আয়রণের সহিত কিছু 
হিমাটাইট আকরিক ও অব্যবহার্ধ স্টালের ( Serap steel ) খণ্ড মিশাইয়া পূর্বে 
উত্তপ্ত ( preheated ) প্রডিউসার গ্যাস ও বায়ুর মিশ্রণ জালাইয়া উত্তাপ প্রয়োগ 
করিয়া! টস উৎপন্ন করা হয়। 

ওপন-হার্থ একটি স্থবৃহৎ অগভীর প্রশস্ত চতুষ্কোণ চুলী। ইহাতে সমতল 
palace মাল রাখিয়া পরাবর্ত চুলীর মত উপরের গোলারুতি নীচু ছাদ হইতে উত্তপ্ত 
গ্যাস প্রতিফলিত করিয়া উহাদের গলিত অবস্থায় রাখা হয়। এই চুলীর বহিভাগ 
Maa পাত দ্বারা ASI এখানেও চুলীবক্ষের চারিদিকের দেওয়াল আযাসিভ 
পদ্ধতিতে সিলিকা দ্বারা এবং ক্ষারীয় পদ্ধতিতে চুন ( CaO) এবং ম্যাগনেসিয়া 
(৪০) দ্বারা নিমিত হয়। প্রডিউদার গ্যাস এবং বায়ু ইটের জাফরি ( chequer 
brick-work ) বিশিষ্ট তাপ-পুনরুৎপাদক pals একদিকে এক জোড়া করিয়া 
অবস্থিত কক্ষের ভিতর দিয়া চালনা করিয়া উত্তপ্ত করিয়া পোড়ান হয়। দগ্ধ গ্যাস 
pala অপর পার্শ্বে অবস্থিত অনুরূপ ইটের জাফরিবিশিষ্ট একজোড়া কক্ষের ভিতর 
দিয়া চালন| করিয়া বাহির করিয়া দেওয়া হয়। ইহাতে ইটগুলি উত্তপ্ত হয়। 
পরে প্রডিউদার গ্যাস ও বায়ুর মিশ্রণের পথ ঘুরাইয়া এই উত্তপ্ত ইষ্টকশ্রেণীর উপর 
দিয়া আনিয়া পোড়াইয়া চুলীবক্ষ উত্তপ্ত করা হয়। ইতিমধ্যে অপর পারের 
কক্ষদধয়ের ইষ্টকগুলি শীতল হইয়া WH! এখন তাহাদের উপর দিয়া দগ্ধ গ্যাস 
plant shal উহাদের উত্তপ্ত করা হয়। এইভাবে উত্তপ্ত প্রডিউপার গ্যাস ও বায়ুর 
মিশ্রণ ব্যবহার করিয়া pala উষ্ণতা প্রায় 1800” সেন্টিগ্রেডে তোলা হয়। এই 
পদ্ধতি পর্যায়ক্রমে চলিতে থাকে । এই পদ্ধতিকে তাপের “পুঅরুণ্পাঁদক পদ্ধতি” 
( Regeneration Process ) বলে। চুল্লী টিকে Regenerative Furnace 
বলে। প্রধান চুলীর পার্শ্বে অপর একটি চুল্লীতে কয়লা নিয়ন্ত্রিত বাযুপ্রবাহে 
জালাইয়া প্রডিউসার গ্যাস ( Producer gas, CO এবং Nea মিশ্রণ) উৎপাদন 
করা হয়। মারুতচুলী হইতে গলিত কাষ্ট-আয়রণকে সরাসরি চুলীবক্ষে ঢালিয়া 
মধ্যে মধ্যে ডিমাটাইট চূর্ণ ও কারখানার অব্যবহার্য ছাটাই ইম্পাতের টুকরা যোগ 
করা হয়। প্রডিউসার গ্যাস ও বায়ুর মিশ্রণের জলনের ফলে pala উত্তাপ রক্ষিত 


২৮৪ i বুসায়নের গোড়ার কথা 


হয়। কাষ্ট-আয়রণের অশুদ্ধিগুলি (Si, 0, P, Mn ) হিযাটাইটের অক্সিজেন 
ও ছাটাই Fear বর্তমান মরিচার অক্সিজেন দ্বারা এবং বায়ুর অক্সিজেন দ্বারা জারিত 
হইয়া অক্সাইডে পরিণত হয়। 5102 এবং MnO যুক্ত হইয়া ধাতুমল গঠন করে। 
কার্বনের জারণের ফলে উৎপন্ন কার্বন মনোক্সাইড বুদূবুদের আকারে উঠিয়া চলিয়া 
যায়। ক্ষারীয় পদ্ধতিতে ফদ্‌ফোরাদ জারিত হইয়া যে ফন্ফোরান পেন্ট-অক্মাইভ 


উৎপন্ন হয়, তাহা চুনের সহিত যুক্ত হইয়া ধাতুমল ( ক্যালসিয়াম ফসফেট ) গঠন 
করে। সলফার তাড়াইবার জন্য সোডিয়াম কার্বনেট যোগ কর! যাইতে পারে। 
কাষ্ট-আয়রণের অশুদ্ধিগলি চলিয়া গেলে গলিত লৌহকে হাতায় ঢালিয়া 
উহার সহিত উপযুক্ত পরিমাণ ম্পিজেল মিশাইয়া Aa প্রস্তুত কর! হয়। ষ্টালকে 
গলিত অবস্থায় ছাচে ঢালা হয়। 


বিলিমার ও সিমেনসৃ্‌-মার্টিন পদ্ধতির তুলনা £_() বিদিমার পদ্ধতি 
10-15 মিনিটে এবং পিমেনন্-মার্টিন পদ্ধতি 8৪-10 ঘণ্টায় শেষ হয়। তাই শেষোক্ত 
পদ্ধতি ধীরে ধীরে নিষ্পন্ন হওয়ায় ইহাকে সহজে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। 
আরও এই শেষোক্ত পদ্ধতিতে সুবিধামত ষ্টালের সহিত অন্তান্ত way মিশাইবার 
স্যোগ পাওয়া যায় এবং তাহাতে উচ্চ ধরণের ইস্পাত পাওয়া যাইতে পারে | 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যেগ ২৮৫ 


(i) বিদিমার পদ্ধতিতে ব্যবহৃত কাষ্ট-আয়রণ অপেক্ষা কম Aa পাওয়া যায় $ 
সিমেনস-মার্টিন পদ্ধতিতে হিমাটাইট ও ছাটাই Aa যোগ করার ফলে বেশী 
Dated! যায় । (ui) বিসিমার পদ্ধতিতে কৌন জালানীর দরকার হয় না, সিমেনস্‌- 
মার্টিন পদ্ধতিতে দাহ গ্যাস জালানী হিসাবে ব্যবহার করিতে হয়। দিমেনস্‌মা টিন 
পদ্ধতিতে পরিত্যক্ত অব্যবহার্ধ ছাটাই Da যাহা ফেলিয়া দিতে হইত তাহা ব্যবহার 
করিয়া ভাল Ba পাওয়া যায়। 

অনেক সময় কাষ্ট-মায়রণের ফস্ফোরাস ব্যতীত অন্যান্ত অশুদ্ধিগুলি ate 
বিসিমার পদ্ধতির প্রয়োগ ছারা তাড়াইয়া ফদফোরাসকে ক্ষারীয় সিমেনস্মার্টিন 
পদ্ধতি প্রয়োগে দূরীভূত করা হয়। ইহাকে HA ( Dupleix ) প্রণালী বলে | 
টাটার কারখানায় এইভাবে দুইটি পদ্ধতি প্রয়োগে Ba উৎপাদন করা হয়। 
আমেরিকায় ট্রিপলে ( Triplex ) প্রণালা প্রয়োগ করিয়া সম্পূর্ণরূপে ফসফোরাস 
ও সলফার-ুক্ত গ্রীল প্রস্তুত করা হয়। ইহাতে প্রথমে আ্যাসিড বিসিমার পদ্ধতি, 
প্রয়োগ, পরে ক্ষারীয় সিমেনস্-মার্টিন পদ্ধতি প্রয়োগ এবং সর্বশেষ ইলেকট্রিক PaCS 
( Electric furnace—Are Furnace ‘8 Induction Furnace ) উৎপন্ন 
ষ্টালের গলন দ্বারা বিশুদ্ধ টীলের উৎপাদন নিষ্পন্ন করা Za | 


লৌছের প্রকারভেদ ভাহাদের ধর্মাবলীর ও ব্যবহারের আলো চনা ৪ 
বাজারে তিন প্রকারের লৌহ দেখ। যায়, যথা” 


O ঢালাই লোহা! £__ইহাতে শতকরা 9 হইতে 5 ভাগ কার্বন এবং সিলিকন 
সলফার, ম্যাঞ্জানিজ, ফস্ফোরান প্রভৃতি অশুদ্ধি থাকে। কার্বন সাধারণতঃ 
আয়রণের সহিত যুক্ত অবস্থায় আয়রণ কার্বাইভরূপে (990) থাকে এবং কাষ্ট- 
আয়রণকে তাড়াতাড়ি শীতল করিলে [950 উৎপন্ন হয়। তখন কাষ্ট-আয়রণের 
বর্ণ সাদা হয় এবং উহাকে White Cast Iron বলে। যখন কাষ্ট-আয়রণে 
সিলিকনের পরিমাণ বেশী হয় এবং কাষ্ট-আয়রণকে ধীরে ধীরে শীতল করা হয়, 
তখন বেশীর ভাগ AS গ্র্যাফাইটরূপে থাকে । তখন কাষ্ট-আয়রণ ধূসর বর্ণের 
হয় এবং উহাকে Grey Cast Iron বলে। এই ছুই প্রকারের কাষ্ট-আয়রণের 
মিশ্রণকে Mottled Cast Iron WAI ইহার WATE 1900” সেটিগ্রেড। ইহ! 
অত্যন্ত শক্ত এবং SFT; সেইজন্য এই প্রকারের লোঁহকে পেটা যায় না। ইহার 
ভঙ্গুরতার কারণ ইহার কেলাসিত অবস্থা | কাষ্ট-আয়রণ সেই কারণে ঢালাই-এর. 
কার্ষে ব্যবহৃত হয় এবং সেই সমস্ত ঢালাই-কর! জিনিস ইহা দ্বারা প্রস্তুত করা হয় 


২৮৬ রসায়নের গোড়ার কথা 


যাহাতে কোন কঠিন আঘাত লাগার সম্ভাবনা নাই, যেমন, রেলিং, GS, নল, যন্ত্রের 
অংশ প্রভৃতি । পৃথিবীতে উৎপাদিত কাই-আররণের 4 অংশ গ্রীন প্রস্তুতে ব্যবহৃত 
হয় এবং সামান্য কিছু অংশ CAB CATAL প্রশ্থতে লাগানো হয়। ইহা হইতে স্থায়ী 
ম্যাগনেট প্রস্তুত করিতে পারা যায় না। 

(1) পেটা লোহা! বা রট-আয়রণ ( Wrought Iron )£_ ইহাতে 
কার্বনের পরিমাণ WSFA 01 হইতে 0:25 ভাগ মাত্র। অগ্ঠান্য অশুদ্ধি ইহাতে 
খুব কম থাকে? তাই বাজারে যে সমন্ত.লোহ! Aten যায় তাহার ভিতর ইহাই Rer- 
তম লৌহ। ইহার গঠন স্তাতন্তর মত ( fibrous )। ইহার গলনাঙ্ক প্রায় 
1500” সেটিগ্রেড। ইহা খুবই নরম এবং ইহাকে পিটাইয়া পাতে পরিণত করা 
যায়। ইহা প্রদার্ধমানও বটে; তাই ইহাকে টানিয়া তারে পরিণত করা qla 
ইহা হইতে শিকল, তড়িৎচুস্বকের ভিতরের অংশ ( Core ), তার, AFF ও পেটা 
লোহার দ্রব্যাদি প্রস্তুত করা ZII ইহাকেও স্থায়ী চুম্বকে পরিণত করা যায় Al | 

(10) গ্রীল বা ইস্পাত £_বৰ্তমান যাস্তিক সভ্যতা Peay ব্যবহারের উপর 
নির্রশীল। আবার স্টীলের ব্যবহার উহার ধর্মের উপর নির্ভর করে। ষ্টালের ধর্ম 
আবার (i) উহাতে কার্ধনের পরিমাণ, (ii) বিভিন্ন উষ্ণতায় উহাকে উত্তপ্ত করা 
এবং (iii) উহার সহিত অন্ত ধাতু মেশানো__এই তিনটির উপর নির্ভর করে। 

কার্বনের পরিমাণ £_কম পরিমাণে কার্বন থাকিলে Aa পেটা লোহার মত 
নরম হয় এবং তখন উহাকে নরম (mild) ঠাল বলে। কার্বনের পরিমাণ বাড়াইলে 
Aaa প্রসার্দমানত| কমিয়া যায় এবং স্থিতি-স্বাপকতা৷ (6189/195-_চাপ অপসারণে 
পূর্বরূপে ফিরিয়া আসিবার ক্ষমতা) শতকরা 1"চ ভাগ কার্বন As বৃদ্ধি প্রাপ্ত হয়। 
কাষ্-আয়রণের তননক্ষমত! ( tensile strength ) প্রতি বর্গ ইঞ্চিতে 10 টন, পেটা 
লোহার তননক্ষমতা প্রতি বর্গ ইঞ্চিতে 925 টন এবং Deora তননক্ষমতা৷ প্রতি বর্গ 
ইঞ্চিতে ৪0 হইতে 100 টন (1 টন= 97 মণ)। পেট! লোহার মত Dace ঝাল 
(Welding ) দেওয়া যায় এবং হাতুড়ি দিয়া পিটাইয়া পাত করা যায়। ষ্টালের 
গলনাঙ্ক কাষ্ট-আয়রণ এবং রট-আয়রণের মাঝামাঝি_1800* হইতে 1400 সেন্টি- 
CAG ইহাকে স্থায়ী pace পরিণত বরা যায়। 


(i) বিভিন্ন উষ্ণতায় উত্তপ্ত করিলে ষ্টালের acta পরিবর্তন হয়। যেমন, 
Bice লোহিত তাপে উত্তপ্ত করিয়া তৎক্ষণাৎ শীতল জলে ডুবাইয়! ঠাণ্ডা করিলে 
ইহা খুব শক্ত এবং কাচের মত eya হইয়া যায়। ইহাকে কঠিনীকরণ ( harden- 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৮৭ 


ing) Wil এই কঠিন Dace পুনরায় বিভিন্ন উষ্ণতায় উত্তপ্ত করিয়া ধীরে ধীরে 
শীতল করিলে উষ্ণতার মাপ অনুসারে ইহার ধর্মের তারতম্য হয়। এই প্রক্রিয়াকে 
কোমলায়ন (annealing) বলে। এইরূপে প্রথমে শক্ত এবং পরে নরম 
করার যুক্ত পদ্ধতিকে একত্রে temporing VAI দ্বিতীয়বার উত্তপ্ত করিবার সময় 
উষ্ণতার মাত্রা উজ্জল ধাতুর উপর অতি পাতলা teal অক্সাইডের আত্তরণের বর্ণ 


হইতে স্থির করা হ্য়। যেমন, 


230° সেট্টিগ্রেড_ট্টীলের বর্ণ অতি ফিকে খড়ের মত হলদে__ক্ষুরের ব্রেড তৈয়ারীতে 
ব্যবহৃত হয়। 

255° , » » বাদামী আভাবুক্ত হলদে-_ছুরী এবং কুঠার প্রস্ততে 
ব্যবহৃত হয়। 

277° h » ৯» লালচে _ ছুরী, কাচি প্রভৃতি gers 
ব্যবহৃত হয়। 

286°, ৮ ৯ উজ্জল নীল _-ঘড়ির Hs এবং তলোয়ার 
ARS ব্যবহৃত Vy | 

ঘোর নীল _করাত এবং অন্যান্য যন্ত্র 


290°—316° ক 
নির্মাণে ব্যবহৃত হয়। 


(ii) অন্য ধাতু যোগকরণঃ সংকর ইস্পাত ( Alloy steel )--টলকে 
কার্বন এবং লৌহের সংকর বল! যায়। আবার ষ্টীলের সহিত অন্য ধাতু মিশাইলে 
ইীলের ধর্ম অনেকাংশে পরিব্তিত হইয়া থাকে। ষ্টালের সহিত ক্রোমিয়াম ধাতু 
মিশাইলে যে ক্রোমিয়াম Da উৎপন্ন হয়, তাহাতে মরিচা পড়ে না। ইহাকে 
fase (Stainless) টাল অথবা মরিচাবিহীন ( rustless ) উজ্জল ( Steb- 
rite ) Ñas বলে। ইহাতে সাধারণতঃ শতকরা 14 ভাগ ক্রোমিয়াম, 0'8 ভাগ 
কার্বন, 0'7 ভাগ নিকেল এবং বাকী আয়রণ থাকে। ম্যার্ধানিজ Bear শতকরা! 
9—14 ভাগ ম্যাদ্দানিজ থাকে এবং ইহা খুব শক্ত ও ঘাতসহনশীল হয়। ইহা ব্যবহারে 
খুব কম ক্ষয় হয়। তাই ম্যা্গানিজ টল যন্ত্রে ঘর্ষণের ফলে যে অংশগুলি ক্ষয়প্রাপ্ত 
হয় সেই সকল অংশে, রেল বা ট্রামের লাইন প্রস্ততে এবং টসন্থদের Panid 


২৮৮ 


রসায়নের গোড়ার কথা 


তৈয়ারী করিতে ব্যবহৃত হয়। নিকেল Ba শক্ত এবং স্থিতিস্থাপক গুণসম্পন্ন 
(Elastic)! তাই নিকেল ষ্টীল রেলের পাটি তৈয়ারী করিতে ব্যবহৃত হয়। টাংষ্টেন 
Da লোহিত তাপেও কঠিন থাকে। তাই ইহাকে High Speed Tool Steel 
বলে। যে সমস্ত যন্ত্র অতি দ্রুত ঘুণিত করা হয়, তাহা প্রস্ততে এই টাংষ্টেন BA 


ব্যবহার করা হয়। 


তিন প্রকার লৌহের তুলনামূলক আলো চন! 


ধৰ্ম 


1. কার্বনের পরিমাণ 
2. taats 


8. ভঙ্গুরতা 


4, তননক্ষমতা্র 
পরিমাণ 
strength) 
5. গঠন 
6. প্রথমে উত্তাপ 
এবং পরে শৈত্য 
প্রয়োগে কঠিন 


( tempering ) : 


(Tensile 


| কাষ্ট-আয়রণ 


শতকরা 2 হইতে 
5 ভাগ 
1900” föras 


শক্ত কিন্তু ভঙ্গুর 


প্রতি বর্গ ইঞ্চিতে 
10 টন 


কেলাসিত 
করা যায় না 


Ra | ab আয়রণ 


শতকরা 0°25 
হইতে 15 ভাগ 
18005 হইতে 
1400 দেটিগ্রেড 
শক্ত এবং নরম, 
অ ভঙ্গুর, খুব 
স্থিতিস্থাপক 


প্রতি বর্গ ইঞ্চিতে 
80 হইতে 100 
টন 

কেলাদিত 

করা যায় 


শতকরা. 019 
হইতে 025 ভাগ 
1500” föras 


নরম এবং নমনীয়, 
পিটিলে পাতে এবং 
টানিলে তারে 
পরিণত হয়। 

প্রতি বর্গ ইঞ্চিতে 
25 Ba | 


তন্তরময় | 
করা যায় না। 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৮৯ 
ধর্ম কাষ্ট আয়রণ ষ্টীল রট আয়রণ 
7, ঝাল দেওয়া ও | যায়না | যায় যায় 
পিটিয়া জোড়া 
লাগানো 
8. স্থায়ী চুম্বকে | যায় না যায় যায় না 
পরিণত করা 
বিভিন্ন প্রকার | ছাচে ঢালাই কর! | রেলের পাটি, | তড়িৎ চুম্বকের 
লৌহের তুলনামূলক | দ্রব্যাদি, যথা গাড়ী, জাহাজ, | ভিতরের অংশ 
ব্যবহারের উল্লেখ £__ | রেলিং, নল, | কড়ি, যুদ্ধান্ত্, | (Core), তার, 
আলোক স্তম্ভ, | নানাপ্রকার যন্ত্র | এবং. শিকল 
উনানের শিক পাতি, চাষের | প্রস্ততে ব্যবহৃত 
প্রভৃতি প্রস্ততে | উপযুক্ত লালের ৷ হয়। 
ব্যবহৃত হয়। রট | ফলা ও ট্র্যাষ্টার 
আয়রণ ও ষ্টীল | প্রস্তুতে ব্যবহৃত 
প্রস্তুত বেশীর Bl 
ভাগ কাষ্ট আয়রণ | 
ব্যবহৃত হইয়া 
ধাকে। | 


লৌহের মরিচ! পড়া ও stata নিবারণ পদ্ধতি ( Rusting and 


rust-prevention ) $ 


__ লৌহের যে কোন ভ্রব্যকে সাধারণ উষ্ণতায় MIG ALS 


রািয়! দিলে উহার উপরটা লালচে বাদামী রং-এর আল্গা গুডা পদার্থ দ্বারা আবৃত: 
হয়। এই গুঁড়া ঘষিলেই স্থানচ্যুত হয় এবং এইভাবে ale শীঘ্রই ক্ষয়প্ৰাপ্ত 
zai ইহাকেই লোহার মরিচা-পড়া ( Rusting of iron ) বলে। লোহার 
মরিচা সোদক ফেরিক অক্সাইভ এবং উহার সংকেত 7650৪, H:O অথবা 


FeO(OH) | 


সগ্য-উৎপন্ন মরিচায় সামান্য পরিমাণ ফেরাঁস হাইড্রক্সাইড এবং 


ফেরাস কার্বনেটও থাকে। লোহার উপর একবার মরিচা পড়িতে আরম্ভ করিলে 
এই পরিবর্তন খুব তাড়াতাড়ি ঘটিতে থাকে । লোহার মরিচা ধরিতে হইলে 


১৯-(৩য়) 


২৯০ রসায়নের গোড়ার কথা 


উহাকে জল এবং বায়ুর সংস্পর্শে রাখিতে হয় এবং বায়ুর অক্সিজেন ও জলের সহিত 
লোহার বিক্রিয়া হওয়ার ফলে মরিচা উৎপন্ন হয়। মরিচা স্থষ্টির সময় জল এবং 
বায়ু এই উভয় পদার্থেরই লৌহের সহিত সংস্পর্শ থাকা চাই। 

নিয়লিখিত সহজ পরীক্ষাগুলি হইতে ইহ! সহজেই উপলব্ধি করা যাইবে s— 

চারিটি ভাগে কয়েকটি করিয়া উজ্জ্বল পরিষ্কার লৌহের তারকীটা লওয়| হইল | 

পরীক্ষা (1) saa পরীক্ষানলে কলের জল লইয়া ফুটান হইল যতক্ষণ 
না জলে দ্রাবিত সমস্ত বায়ু উড়িয়া যায়। ফুটিতে ফুটিতে জল লাফাইয়! উঠিলে 
( bumping ) বুঝা যাইবে যে জল বায়ুশ্ন্ত হইয়াছে । তখন-লোহার তারকীটার 
প্রথম ভাগটি জলের ভিতর যোগ করা হইল এবং পুনরায় জলকে 80 সেকেণ্ড 
ধরিয়া ফুটান হইল। ইহার পর ভেসলিন ( vaseline ) গলাইয়! জলের উপর 
ptal দেওয়া হইল। এই উপায়ে জলের ভিতর বায়ু প্রবেশ করার পথ বন্ধ করিলে 
কেবল জলের সংস্পর্শে লোহার তারকীটাগুলি থাকে। এইভাবে কিছুদিন 
পরীক্ষানলটিকে রাখিয়া দেওয়া হইল | 

পরীক্ষা (2) £__অন্ত একটি পরীক্ষানলে সাধারণ কলের জল ভর্তি করিয়া 
লওয়া হইল এবং উক্ত জলের ভিতর লোহার তারকাটার দ্বিতীয় ভাগটি যোগ 
করিয়া কিছুদিন রাখিয়া দেওয়া হইল। এইখানে অনেকথানি জল ও বায়ুর 
সংস্পর্শে লোহার তারকাটাগুলি থাকিল। 

পরীক্ষা (3) £_অন্য একটি পরীক্ষানলে সামান্য পরিমাণে কয়েক ফোটা 
জল লইয়া লোহার তারকাটার তৃতীয় ভাগ তাহাতে যোগ করা হইল এবং 
পরীক্ষানলটি এইভাবে কিছুদিন রাখিয়া দেওয়। হইল। এইখানে সামান্য জল 
ও বায়ুর সংস্পর্শে লোহার তারকীটাগুলিকে রাখা হইল। 


পরীক্ষা (4) 8__একটি খর্পরে লোহার তারকাটার চতুর্থভাগটি লইয়া খর্পরটিকে 
একটি ঘন সলফিউরিক আযাসিডঘুক্ত শোবক্াধারের ভিতর কিছুদিন রাখিয়া দেওয়া 
হইল। এখানে কেবলমাত্র SETA সংস্পর্শে লোহার তারকাটাগুলি রহিল | 

কিছুদিন পরে প্রত্যেক স্থানে রক্ষিত লোহার তারকীাটাগুলিকে পরীক্ষা করিয়া 
দেখা হইল। কেবল (2) এবং (3) নং পরীক্ষায় পরীক্ষানলে রক্ষিত লোহার তার- 
কাটাগুলিতে মরিচা ধরিয়াছে বলিয়া দেখা ata) এই পরীক্ষাগুলি হইতে 
সহজেই উপলব্ধি করা যায় যে লোহায় মরিচা পড়িতে হইলে জল এবং বায়ু লৌহের 
সহিত এই উভয়ের উপস্থিতিই প্রয়োজন। 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৯১ 


(2) নং পরীক্ষায় আরও দেখা যায় যে লোহার তারকাটাগুলির নীচের দিক 
উজ্জলই থাকে এবং একমাত্র উপরের অংশে (যাহা বায়ুর সহিত সংস্পর্শে আসে ) 
মরিচা ধরিতে দেখা যায়। ইহা হইতে বুঝা যায় যে আয়রণ প্রথমতঃ ভ্রবণে 
চলিয়া যায় এবং পরে দ্রবণের ফেরাস আয়রণ বায়ুদ্বারা জারিত হইয়া ফেরিক 
আয়রণে বূপান্তরিত হয় এবং তখন BIG বিশ্লেষণের ফলে লোহার তারকাটার 
উপর সোদক ফেরিক অক্সাইড ( hydrated ferric oxide) জমা হ্য়। উহাই 
মরিচা। মুভি ( Moody ) ইহ! পরীক্ষামূলকভাবে প্রমাণ করিয়াছেন। তিনি 
একটি কাচের পাত্রে ঠাসিয়া লোহার তারকাটা ভতি করেন এবং এই তারকীটাগুলি 
একখানি শক্ত ( hardened ) ফিলটার কাগজ দ্বারা আবৃত করেন। পরে এই 
তারকাটার উপর কাচের পাত্রের ভিতর পাতিত জল ফুটাইয়া ঠাণ্ডা করিয়া 
staa দেন। তাহাতে কয়েকদিন পরে দেখা যার যে ফিলটার কাগজের উপর 


মরিচা দেখা দিয়াছে। 


মরিচাতত্্ ঃ__ক্রেদ ক্যালভার্ট (0209 Calvert ) 1876 খৃষ্টাব্দে এবং 
ক্রাম ব্রাউন (Crum Brown, সার পি, সি, রায়ের বিলাতের শিক্ষাগুরু ) 
1388 খৃষ্টাব্দে লোহার মরিচা-ধর! সম্বন্ধে নিশ্নলিখিত প্রক্রিয়াগুলি ঘটে বলিয়া মত 
প্রকাশ করেন £__ Fe + H20 +002 = FeCOs +Hs 
479009 + 6H20 + 05 = 4Fe(OH)s + 400s 


q 1906 খৃষ্টাব্দে দেখান যে বিশুদ্ধ লৌহে কার্বন ডাই-অক্সাইডের সম্পূর্ণ 
অনুপস্থিতিতে জল এবং বায়ুর সংস্পর্শে মরিচা ধরে না। জলে কষ্টিক সোডা যোগ 
করিলে সেই জলে বায়ুর সংস্পর্শে লৌহ রাখিলে উহাতে মরিচা ধরে না। ডানষ্টান, 
জোয়েট এবং গোন্ডিং ( Dunstan, Jowett and Golding ) 1905 খৃষ্টাবে 
প্রথমে এবং পরে 1911 খৃষ্টাব্দে হলের উক্তি সমর্থন করিয়া দেখান যে শিশিরাক্ষের 
উপরে আর্দ্র বাযুতে লোহার মরিচা ধরে না এবং কার্বন ডাই-অক্মাইডের 
অন্কুপস্থিতিতেও আর্দ্র অক্িজেনে লোহায় মরিচা ধরে। তাহাদের মতে লোহার 
মরিচা ধরিবার সময় নিয়লিখিত বিক্রিয়া ia থাকে £ 

Fe +09 4+ Ha0 = FeO + 205 

Fe + H202 = FeO + H20 

9FeO + H202 = 2FeO(OH) 
তাহার! লোহায় মরিচ! ধরিবার সময়ে দ্রবণে কোন হাইড্রোজেন পার-অক্সাইড 


২৯২ রসায়নের গোড়ার কথা 


উৎপন্ন হইতে দেখিতে পান না । কিন্ত তাহার! দেখান যে যে সমস্ত দ্রব্য হাইড্রোজেন 
পার-অক্সলাইডকে নষ্ট করিতে পারে, তাহারা লোহায় মরিচা ধরাঁও নিবারিত করে | 
ভার্ন (Vernon) 1985 খৃষ্টাব্দে দেখান যে কার্বন ভাই.অক্মাইভ 
লোহীয় মরিচা ধরিতে সাহায্য না করিয়া বরং মরিচা ধরা নিবারণ করে। 
ল্যান্বার্ট (Lambert) 1905 ia হইতে 1915 খৃষ্টাব্দ পর্যন্ত নানাবিধ 
পরীক্ষা কার্য চালাইয়া দেখান যে সমসত্ববিশিষ্ট বিশুদ্ধ লোৌহে মরিচা ধরে 
না এবং fafaa লৌহের মত কপার সলফেটের সহিত বিক্রিয়া করে না। কিন্তু সাধারণ 
লৌহে কার্বন ভাই-অক্মাইডের অন্ুপস্থিতিতেও ql ধরে। ল্যাম্বাট তাই 
একটি মরিচাধরার মতবাদ প্রচার করেন। তিনি বলেন যে সাধারণ 
লৌহে যে সমস্ত অশুদ্ধি বিদ্যমান সেই অশুদ্ধিগুলির কণা ও লৌহের 
কণার ভিতর জলবিন্দু মিলিত হুইয়া তড়িৎকোষের R করে। এখানে লৌহ 
আযানোডের এবং অপদ্রব্য ক্যাথোডের কার্য করে, এবং জল তড়িং-বিশ্লেয্য পদার্থের 
কার্য করে। প্রথমে আানোডে আয়রণ দ্রবীভূত হইয়া চর" (ফেরাস) আয়ন উৎপন্ন 
করে আর সেই ACH ক্যাখোডে জল হইতে উৎপন্ন Ht আয়ন মুক্ত হইয়া হাইড্রোজেন 
গ্যাসে পরিণত হয়। ইহার ফলে জল হইতে (07)--আরন উৎপন্ন হয়। Fott 
আয়ন G85 (OH) - ATA পরম্পরের সহিত মিলিত হইয়াফেরাস্‌ SEA Be উৎপাদন 
করে। ইহা আবার বায়ুর অক্সিজেনের সহিত বিক্রিয়া করিয়া মরিচায় (8০05, 
50) পরিণত হয়। বায়ু জলে দ্রাবিত থাকায় এই বিক্রিয়া ত্বরান্বিত হয়। 
H.O=H* +(OH)- 


আযানোডে ক্যাথোডে 
1 H*+e=H 
আয়রণ আয়নিত হয়। H+H=H, 


হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। 

কিন্তু জলে দ্রাবিত বায়ুর অক্সিজেনের 
উপস্থিতিতে জায়মান হাইড্রোজেন গ্যাস 
হিসাবে বাহিরে না আসিয়া জলে পরিণত 
হয়। 


Fe** + 2(0H) = Fe (OH). 
4¥Fe(OH). +0:= 2(Fe2O.,H20) +9H.O 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৯৩ 


আবার পরীক্ষামূলকভাবে ইহাও দেখা গিয়াছে যে বিশুদ্ধ আয়রণ স্থানে স্থানে 
পিটাইয়া অসমসত্ব অবস্থায় আনিলে জল ও বায়ুর সংস্পর্শে উহ্াতেও মরিচা ধরে। 
ইহার কারণও একই বলিয়া উল্লেখ করা হইয়াছে। আয়রণের পেটা অংশ ও না-পেটা 
অংশ ক্যাথোড ও আানোডরূপে বায়ুর উপস্থিতিতে জলের সংস্পর্শে কার্য করিয়া থাকে 
এবং দ্রাবিত অক্সিজেন-যুক্ত জল তড়িৎ-বিশ্লেশ্য পদার্থরূপে কাজ করে। তাই পূর্বের 
afis বিক্রিয়ার মত বিক্রিয়া ঘটিয়া উক্ত প্রকারের লৌহেও মরিচা ধরে। 

মরিচ! নিবারণ £__লৌহের দ্রব্যে মরিচাধরা নিবারণ করিতে রং লাগানো 
হয় অথবা গোলাচুন লাগাইয়া উহাকে আরৃত করা হয়। লোহার নলকে উত্তপ্ত 
করিয়া আল্কাতরা হইতে উৎপন্ন পিচকে আলকাতরা হইতে উৎপন্ন স্তাপথায় TAS 
করিয়া তাহার ভিতর ডোবান zal ইহাতে লোহার নলের উপর একটি Gos 
আস্তরণ পড়ে (alga স্মিথের যৌগ)। ate পদ্ধতি ( Barf process ) 
প্রয়োগ করিয়াও মরিচা ধরা নিবারণ করা যায়; এই পদ্ধতিতে লৌহকে লোহিততণ্ 
করিয়া তাহার উপর দিয়া Da staal করা হয় ; ইহাতে লৌহের উপর দৃঢ়ভাবে 
সংবদ্ধ একটি ফেরোসোফেরিক GAGA (79904) স্তর উৎপন্ন হয়। এই উপায়ে 
যে সমস্ত লৌহপাত্রে ফল রাখা হয, তাহাদের মরিচা ধরা নিবারণ করা হয়। এই 
অক্সাইডের ware ম্যাগনেসিয়াম ক্লোরাইডযুক্ত জলসহ উত্তপ্ত করিলে উহা দ্রবীভূত 
হইয়া অপসারিত হয়। এই তথ্য হইতেই বুঝা যার কেন সমুদ্রের জল বয়লারকে 
ক্ষয় করে। 

লোঁহনির্্িত দ্রব্যে জিঙ্ক, টিন, আ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুর প্রলেপ লাগাইয়া 
মরিচা ধরা নিবারণ করা zal লৌহ-দ্রব্যের উপর নিকেল বা ক্রোমিয়াম ধাতুর 
তড়িৎ-প্রলেপন ( electroplating ) দ্বারাও মরিচা ধর! বন্ধ কর! যায়। আবার ষ্টীল 
বা ইস্পাতের সহিত শতকরা 19 বা 14 ভাগ ক্রোমিয়াম ধাতু মিশাইয়! সংকর ইস্পাত 
( Alloy-steel ) উৎপন্ন করা হয় | এই Race মরিচাবিহীন STS ( Stainless- 
steel ) বলা হয়। এই প্রকারের ক্রোমিয়াম-যুক্ত ইস্পাত হইতে প্রস্তুত ্রব্যাদিতে 
সহজে মরিচা ধরে AÌ I 

দ্রষ্টব্য £__এইখানে উল্লেখ করিতে হয় যে লোহার মরিচা লোহার মৃদু দহনের 
(slow combustion) ফলে উৎপন্ন হয়। যখন Wawa সহিত অক্সিজেনের 
রাসায়নিক সংযোগ হইবার সময় আলো ও তাপ উদ্ভূত হয় তখন সেই প্রক্রিয়াকে 
দহন বলে। যে সকল দহন প্রক্রিছায় কেবল সামান্য তাপ উদ্ভূত হয় এবং জলনাঙ্কের 


২৯৪ রসায়নের গোড়ার কথা 


(ignition temperature) নীচে জারণ প্রক্রিয়া সংঘটিত হয়, তাহাকে মৃতু দহন বলে | 
লোহার মরিচ! ধরার সময় এই দ্বিতীয় প্রকার জারণই ঘটিয়া থাকে বলিয়া ইহাকে মৃতু 
দহনের পর্যায়ে ফেলা হয়। 
আয়রণের যৌগ-__ফেরিক অক্সাইড (৮৪20. ) 2— 
আয়রণের এই অক্সাইড যৌগ প্রকৃতিতে জলবিহীন হিমাটাইট (76508 ) রূপে 
এবং TALS ব্রাউন হিমাটাইট (97905, 8850 ) রূপে পাওয়া যায়। 
ফেরিক অক্সাইড নানাভাবে প্রস্তুত করা যায়। আয়রণের গুড়াকে বায়ুতে 
জালাইয়া অথবা বাদামী রং-এর ফেরিক হাইড্রক্সাইডের অধঃক্ষেপ যাহ! কোন ফেরিক 
লবণের দ্রবণের সহিত আযামোনিরার দ্রবণ মিশাইয়! পাওয়া যায়, ছাাকিয়। লইয়া উত্তপ্ত 
করিয়া উৎপন্ন করা যায়। 
FeCl, + 3NH,OH = Fe(OH), + 8NEH 01 
2Fe(OH)s = Fes0s + 3H 20 
ফেরাস সলফেট, ফেরাস Sanitat, ফেরিক সলফেট অথবা ফেরিক নাইট্রেটকে 
উত্তপ্ত করিলে অক্সাইড পাওয়া যায়। 
27990 7৩০০৪ + S02 +80, 
[ এইভাবে ফেরাস সলফেট হইতে উৎপন্ন সুক্ষ ফে 


'িক-অক্সাইডের গু'ড়াকে TH 
(rouge ) বলে। ] 


2090০ = Fea0s +300 + 00 

ঢ95(90+)০ = Fe205 +880, 

4Fe(NOs)s = 97909 + 12N0. +30. 

ধর্ম £_ ইহাকে হাইড্রোজেন-ক্লোরাইডের প্রবাহে তীব্রভাবে উত্তপ্ত করিলে ইহা 

কেলাপিত পদার্থে পরিণত হয়। ইহা গাঢ় লাল রং-এর কঠিন পদার্থ। ইহা জলে অদ্রাব্য, 
কিন্তু কম উত্তাপে উৎপন্ন হইলে আযাসিডে দ্রবীভূত হয় এবং ফেরিক লবণ দেয়। কিন্ত 
লোহিততাপে উৎপন্ন হইলে বা উৎপন্ন ফেরিক-অন্সাইডকে তীব্রভাবে লোহিততাপে 
উত্তপ্ত করিলে ফেরিক অক্সাইড আর আযাসিডে দ্রবীভূত হয় না। তখন উহাকে tfre 
aie করিতে হইলে কঠিন ee সোডার সহিত মিশাইয়া উত্তাপ-প্রয়োগে 
মিশ্রণকে গলাইয় কিছুক্ষণ উত্তপ্ত করিতে হয় ; তখন উহা আযাসিডে দ্রাব্য হয়। 


ফেরিক অক্সা ইডের ব্যবহার £_ইহা গহনা পালিশে (রুজ ), রং (Venetian 


red) হিসাবে, গালে ও ঠোটের প্রসাধনকাধে এবং কোন কোন বিক্রিয়ায় অন্ুঘটকরূপে 
ব্যবহৃত হয়। 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৪৫ 


আয়রণের প্রাকৃতিক যৌগ হুইতে আয়রণের বিভিন্ন যৌগ 
উৎপাদন £_আয়রণের যৌগ দুই প্রকার, ফেরাস্‌ (Ferrous, যাহাতে আয়রণ 
দ্বিযোজী ) এবং ফেরিক ( Ferric, যাহাতে আয়রণ ত্রিযোজী )। (1 নং ছক দেখ)। 


1 
Feco, THOIS Fc), — Mm সাপ -ঢ৩015420 
দ্স্যাখোজ্ত বা ভ্রবণ (দ্রবণে) করিয্লাকেলাদিত  নীলাও সবুজ 
SA আয়েন্সদ > কারিলে কেলাস 
আকারক ( & 
৯১২৯ 
RA Ẹ & 
fos E aa 
NA IA E E 
Y EN y 
N FeCl, NELCL6H:0 
4 29 10122. 
(NH,):SO,,FeSOy, 6 H20 X নিয়াম সলফেটের A টু 
ফ্লাস আমোনিয়াস AAT দ্রবণে যোগ করিয়া ৮০ * 
(মের লবণ) কেলাসিত করিলে El 
ইহা GAA সলফেটের তুলনায় 2y 


বায়ুর সংস্পর্শে স্থায়ী ফেব্লাস লবণ 


Fe(OH); 4 বায়ুর aa __FeCO; 
বাদামী রংএর TEM দিলে গাদা অধঃক্ষেপ 
জলে ORS 


4 pot 
FeCl E FeCl ,6H20 SE 
(ড্রবণে) করিলে হলুদ রংএর কেলাস জলের দ্রবণে ইহা উীন্রুজবে আসিভের বিক্রিয়া 
দেখাইয়া থাকে; আহার কারণ ইহা জলের সংস্পর্শে SUG বিশ্লেষিত ' 
হয়। 


Ae -o ব্রসায়নের গোড়ার কথা 


FeS,_ SETS PERN Feso, এ SIS SE Sr cGy এৰ 115505 
মাকাসাহট ফেলিয়া রাখলে BAI 


ay a 


——__ 65৪০, 
CRE) করিলে কেলাসিত করিলে জনে 
RS RS 


FeCl;,6H,0 
সেট HOLES FeCl, হুদ এর * 
চির ক্রিজে কেলাসিত কঠিন 


J 
ee (NO), 
৯২ খা নাইট্রুক আদিউ ma 

ৰ যোগ tira 


NH.),S0,,Fe,(SO.),,24H,0 
Le eto tH Fe(NO}),,911,0 


_ Ac a 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৯৭ 


Questions 


1. Describe the methoi of extraction of metallic sodium from caustic soda. 


State its properties and uses. 
si কিক atei হইতে ধাতব সোডিয়াম উৎপাদনের পদ্ধতি বর্ণনা কর। সোডিয়ামের ধর্ম 


ও ব্যবহার বর্ণনা কর। 


9. What happens when (a) metallic sodium is added to water, (b) ammonia 


gas is passed over heated metallic sodium, (c) aluminium chloride is heated with 
‘metallic sodium and (å) sodium is heated in an atmosphere of hydrogen. 

Give equation in each case. 

২। নিল্ললিখিত প্রক্রিয়াগুলিতে কি ঘটিয়! থাকে? 

(ক) জলে ধাতব সোডিয়াম যোগ করা হইল ; (খ) উত্তপ্ত ধাতব সোডিয়ামের উপর দিয়া 
content fara গ্যাস চালন! কর] হইল : (গ) আ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ধাতব সৌডিয়ামের সহিত 


উত্তপ্ত করা হইল এবং (a) ধাতব দোডিয়ামকে হাইড্রোজেন গ্যাসের ভিতর রাখিয়া উত্তপ্ত করা হইল। 
প্রত্যেক ক্ষেত্রে সমীকরণ দাও! 


jium chloride prepared from common ealt? How can 


8. How is pure 80 
t? Describe the properties and 


metallic sodium be extracted from common sali 
uses of sodium chloride. 

৩। সাধারণ খাদ্ধলবণ হইতে কিভাবে বিশুদ্ধ সোডিয় 
qaad হইতে ধাতব সোডিয়াম কিভাবে নিক্কাশিত করা হয়? 
ব্যবহার বর্ণন। কর। 


4. How is caustic so 
it undergo when it is exposed to the atmosphere ? 


গম ক্লোরাইড প্রস্তুত করা হয়? সাধারণ 
সোডিরাম ক্লোরাইডের ধর্ম ও 


Ja prepared ? State its properties. What change does 


da is added toa solution of 


What happens when a solution of caustic 80 
de? 


copper sulphate, zino sulphate, aluminium sulphate and ammonium chlori 
stating the conditions wherever necessary. 


হয়? ইহার ধর্মাবলীর উল্লেখ কর । ইহাকে বায়ুতে 


Give equations, 
৪। কণ্টিক সোডা কিভাবে প্রস্তুত করা 


ফেলিয়! রাখলে Sata কি পরিবর্তন হয়? 
যখন কষ্টিক সোডা নিম্নলিখিত দ্রব্যগুলির দ্রবণে যোগ কর! হয়, তখন কি ঘটিয়া থাকে ?__ 
কপার সলফেট, জিঙ্ক সলফেট, আযালুমিনিয়াম সলফেট এবং আযামোনিয়াম ক্লোরাইড ? বিক্রিয়ার 


ag প্রয়োজনীয় অবস্থার উল্লেখ করিয়া প্রত্যেক ক্ষেত্র সমীকরণ দ্বারা উহাদের প্রকাশ কর। 
5. Starting with common salt how will you prepare (a) Na, (2) Cla, (c) 
NaOH, 10) HCI, (e) [89005 and () 55904 ? 
৫। সাধারণ খাদ্য লবণ লইয়া নিম্নলিখিত পদার্থ গুলির উৎপাদন বর্ণনা কর £_-(ক) সোডিয়াম, 
(২) ক্লোরিণ, (গ) সোডিয়াম হাইডুন্সাইড, (ঘ) হাইড্রোজেন ক্লোরাইড, (উ) সোডিয়াম কার্ধনেট 


এবং (5) সোডিয়াম সলফেট। 


২৯৮ রসায়নের গোড়ার কথা 


6. Mention an impcrtant industry based on the use of common salt as the 
starting material. Describe the Procedure followed in that industry in order to 
get the final product. 

vl 


উল্লেখ কর। 
বর্ণনা দাও। 


সাধায়ণ লবণ ব্যবহার করিয়া যে একটি পদার্থ শিল্পপ্রণালী দ্বারা উৎপাদ্দিত হয় তাহা 
সেই শিল্প উৎপাদনে যে পদ্ধতি অবলম্বন করিয়া উদ্দেশিত পদার্থটি পাওয়া যায় তাহার 


7. Compare Le blanc Process for the manufacture of sodium carbonate with 
Solvay’s process for the same. How will you get (a) NaOH, (b) NaHCO,, 
starting from NaCO, ? 

৭1 সোডিয়াম কাবনেট উৎপাদনের carte পদ্ধতির সহিত সল্ভে পদ্ধতির তুলনা কর। 
সোডিয়াম কার্বনেট হইতে কিভাবে (ক) eRe CEL এবং (4) সোডিয়াম বইকার্ধনেট পাওয়া 
যাইবে? 


8. How would you test for the 
commercial NaOH? How wouli y 


does aqueous solution of NaCO, 
vl 


Presence of carbonates ani chlorides in 
ou remove them, if found Present ? Hew 
have alkaline Properties ? 
পণ্য-সোডিয়াম হাইডন্সাইডে কার্বনেট এবং ক্লোরাইডের উপস্থিতি কিভাবে প্রমাণ করা 
যায়? যদি উহাদের উপস্থিতি প্রমাণিত হয়, ত'হা হইলে উহাদের 


কিভাবে gigo করিবে? 
সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের ক্ষারীয় ধর্ম কেন হইয়া থাকে? 


9. What is glass? How is it obtained ? 


What is “annealing” ? What are 
the different kinds of glass? Stat 


9 the uses of glass, 


mportant properties and uses. (০) 


y occurring compound of magnesium, how will you 


prepare its oxide, chloride, sulphate and Di'rate ? 


৯*। (ক) ম্যাগনেসিয়া 


মের বিশেষ উৎনগুলি উল্লেখ আতিক 
কাৰনে হইতে এবং (খ) নোডিয়ায A nafi ছাতক) আব 


বর হয় গু ইহার বিশেষ দিয় যা 3 liy Wa fiy Taufan RS 
MAME Baa Minie as 


{ 
OM হইতে কিভাবে ইহার অক্সাইড, ? 
যায়? od 
wW does ca! ciu 3 rep?” 
“0 ডি s jum P 
35 20008 And a] IN 08085? How is metallic calciu edit? 
নয়াম f 
করা হয়? ই টা প্রকৃতিতে f 


104 
ধাতব ক্যালসিয়াম কি 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ২৯৯ 


12. Distinguish between quicklime and slaked lime. How are they prepared 


on a large scale and what are their principal uses ? 


How will you prepare: (a) slaked lime, (b) lime water and ‘c) milk of lime 


from quicklime ? 


১২। পাথুরে চুন এবং কলিছুনের পার্থক্য উল্লেখ কর। উহাদের পণ্য উৎপাদন এবং উহাদের 


ব্যবহার বর্ণনা কর। 
পাথুরে চুন হইতে কিভাবে (ক) কলিচুন, (ব) চুনের জল এবং (গ) চুন গোলা প্রস্তুত করা যায়? 


13. Mention at least three compounds of calcium used on a commercial 


scale? Mention how they are prepared and describe the action of water on 
each of those three compounds. 
- ১৩। পণ্যে ব্যবহৃত ক্যালসিয়ামের তিনটি যোঁগের উল্লেখ কর। কিভ!বে এই 


করা যায় এবং ইহাদের উপর জলের বিক্রিয়া বর্ণনা কর। 


14. Name the principal ores of copper. 
copper from its sulphidic ores, stating the reactions occurring at different stages. 
How is the metal refined ? 

Toft. W.B.HS, (Science,) 1968] 


গুলি উৎপাদন 
Describe any process for extracting 


State the properties and uses of the metal. 


১৪। কপারের প্রধান প্রধান আকরিকগুলির নাম কর । কপারের সালফাইড ঘটিত আকরিক 
হইতে নিফাশন afal কর এবং নিন্কাশনের বিভিন্ন স্তরে যে বিক্রিয়াগুলি হয় তাহা উল্লেখ FF | 

ধাতুর ধর্মাবলী এবং ব্যবহার উল্লেখ কর। 

15. Describe the reactions involved in the different stages of extraction of 
copper from copper pyrites. How is the metal refined ? State two of the prin- 
cipal uses of the metal. [W. Bengal Higher Secondary, (Science), 1960] 

১৫। ধাতব কপারের কপার পাইরাইটিস হইতে নিন্কাশনের সময় যে বিক্রিয়াগুলি হয় তাহা 


বর্ণনা কর । ধ তুটির শোধন প্রণালী বর্ণনা কর ৷ ধাতুর দুইটি ব্যবহার উল্লেখ কর। 


16. Mention the principal ores of zinc and state how the metal can be 


obtained from its sulphide ore. Describe its properties and uses. Mention two 


of its alloys with their uses. 


What is galvanising ? In what respects does it differ from “'tinning’”’ ? 


১৬। faced প্রধান আকরিকগুলি উল্লেখ কর। ইহার সলফাইড আকরিক হইতে ইহাকে 
কিভাবে নিন্কাশিত করা হয়। ইহার ধর্মাবলী ও ব্যবহার বর্ণনা কর। ইহার দুইটি সংকরের নাম 


কর এবং তাহাদের ব্যবহার উল্লেখ কর। 
দস্তালেপন কি? টিনলেপন হইতে ইহার প্রভেদ কোথায়? 


17. Name the naturally occurring compounds of aluminium with their 


formulae. Give an account of the extraction of aluminium from its ores. Mention 


its properties and uses. 
Name two of its important alloys and mention their uses, 


Yoo রসায়নের গোডার কথা 


১৭। আালুমিনিয়ামের প্রাকৃতিক যোগগুলির নাম সংকেতসহ উল্লেখ কর। অ্যালুমিনিয়ামের 
আকরিক হইতে আযালুমিনিয়ামের নিফধাশলপদ্ধতি ait কর ইহার ধর্মাবলী ও ব্যবহার বর্ণনা! কর | 

আযালুমিনিয়ামের দুইটি সংকরের নাম কর এবং উহাদের ব্যবহার উল্লেখ কর 1 

18. How is aluminium extracted from bauxite? State three of its chemical 
properties and two of its industrial uses, What is ‘‘thermit’? process? [West 
Bengal, Higher Sezondary (Science), 1960]. 

১৮। বল্সাইট হইতে কিভাবে আযালুমিনিয়াম নিফাশিত কর! হয়? ইহার তিনটি রাসায়নিক 
ধর্ম এবং ইহার দুইটি শিল্পে ব্যবহার উল্লেখ কর। “ab পদ্ধতি” কি? 

19. Whatisanalum? Name the prinsipal alums. Describe the method of 
preparation of common alum and state its properties and uses. 


Starting from a naturally occurring compound of aluminium show sshemeti- 
cally how will you prepare anhydrous aluminium chloride, pure alumina, and 


aluminium sulphate, 

১৯। আযালম কি পদার্থ? প্রধান প্রধান আযালমগুলি উল্লেখ কর। সাধারণ আযালমের 
উৎপাদন বর্ণনা কর এবং ইহার ধর্মাবলী ও ব্যবহার উল্লেখ কর। 

আযালুমিনিয়ামের একটি প্রাকৃতিক যৌগ হইতে রেখ] দিয়! দেখাও কিভাবে any আযালুমিনিয়াম 
ক্লোরাইড, বিশুদ্ধ আযালুমিনা এবং আ1লুমিনিয়াম সলফেট প্রস্তুত করা যায়। 


20. Name the inportant ores of lead and explain by means of equation 
the different stages in the extraction of the metal from its ores. 

State its properties and uses, Can you name an important alloy of lead 
with its composition ? 

২০। লেডের বিশেষ বিশেষ আকরিকগুলির নাম কর এবং সমীকরণ সহকারে বিভিন্ন স্তরে 
উহার আকরিক হইতে লেডের নিফাশন বর্ণন| কর । 


ইহার ধর্মাবলী ও ব্যবহার উল্লেখ কর। লেডের একটি সংকর উহার pane উল্লেখ করিতে 
পারকি? 


21, (a) What is white lead? Describe the Dutch process for manufac- 


turing white lead, Explain the reactions that occur, What substitutes for 
white lead have been proposed to be used as a white paint ? 


(è) Starting with metallis lead, how do you prepare litharge and red 
lead ? 


২৯। (ক) শ্বেতসীস কি জিনিষ? ডাচ পদ্ধতি দ্বার! ইহার পণ্য উৎপাদন বর্ণন| কর। বিক্রিয়াগুলি 
ব্যাখ্য। করিয়া MEH দাও। সাদা রং হিসাবে শ্বেতসীমের পরিবর্তে আর কোন্‌ কোন্‌ দ্রব্য ব্যবহার 
করার ব্যবস্থা হইয়াছে? (খ) ধাতব লেড লইয়! আরন্ত afai কিভাবে লিথার্জ এবং রেড লেড 
উৎপাদন করা যায়? 


22. (a) Name the principal ores of iron. Describe the process of making 


cast iron from iron ores, giving a neat sketch of the blast furnace used in a 
operation, What are the ingredients of the charge introduced into the blas! 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ৩০১ 


furnace and what are the main reactions‘occurring there ? What are the impurities 
present in cast iron and what are its uses ? 

(b) Why is limestone added ? Give equations for the reactions which take 
place in the blast furnace. (W. B. H. S., (Science), 1961] 


২২। (ক) আয়রণের প্রধান প্রধান আকরিকগুলির নাম বল। লোঁহের আকরিক হইতে 


ঢালাই লোহা প্রস্তুতের প্রণালী মারুতচুলীর ছবিসহ বর্ণনা কর। মারুতচুলীতে কোন্‌ কোন্‌ পদার্থের 
মিশ্রণ যোগ করা হয় এবং সেখানে প্রধান বিক্রিয়া কি ঘটিয়! থাকে? ঢালাই লোহাতে কোন্‌ কোন্‌ 
অশুদ্ধি বর্তমান থাকে এবং উহার ব্যবহার কি তাহা উল্লেখ কর। 

(খ) চুন! পাথর যোগ করা হয় কেন? মারুতচুলীতে যে যে বিক্রিয়। ঘটিয়। থাকে তাহা 
সমীকরণ দ্বার! প্রকাশ কর । 

23. What is the difference in composition of cast iron, wrought iron and 
steel? Compare their properties and tabulate their uses. How is cast iron 
converted into steel ? 

২৩। ঢালাই লোহা, পেটা লোহা এবং ইন্পাতের গঠনে কি পার্থক্য দেখা যায়? উহাদের 
ধর্মাবলীর তুলনামূলক আলোচন! কর এবং উহাদের ব্যবহার লিপিবদ্ধ কর। ঢালাই লোহাকে 
কিভাব ইন্পাতে পরিণত করা যায় ? 

24, What is steel? Describe in brief the Bessemer prosess and compare. 


the Bessemer and the Open Hearth processes for the manufacture of steel. 
What are (a) mild steel, (9) high speed tool steel and (০) 89199161997 ? 

২৪1 ইম্পাত কি পদার্থ? ইস্পাত উৎপাদনের বিপিমার পদ্ধতি এবং ওপেনহার্থ পদ্ধতি বর্ণনা 
কর এবং উহাদের তুলনামূলক আলোচন! দাও। (ক) নরম ইন্পাত, (3) উচ্চ ঘূর্ণনে অতান্ত যন্ত্রে 
ব্যবহৃত ইস্পাত এবং (গ) Pra লসেন কি প্রকার পদার্থ? 

25. Whatis rust? Describe experiments to show that both air and mois- 
ture are necessary for rusting of iron. How is it that apparently pure but 


non-homogeneous iron rusts though pure homogeneous iron does not rust ? 
Describe the methods commonly used for the prevention of rusting of iron. 


২৫। মরিচা! fe জিনিষ ? পরীক্ষামূলকভাবে দেখাও যে বায়ু এবং জল উভয়ের উপস্থিতিই 
আয়রণের মরিচ! উৎপাদনে প্রয়োজন হয়। PIS: বিশুদ্ধ কিন্ত অসমসত্ব আয়রণে মরিচা ধরে কিন্ত 
বিশুদ্ধ এবং সমসত্ব আয়রণে মরিচ! ধরে না__ইহার কারণ কিভাবে ব্যাখ্যা করিবে? আয়রণে মরিচা, 

ধরা নিবারণ করিতে কোন্‌ কোন্‌ পদ্ধতি অবলম্বন করা হয়? 


26. Write how are the followings prepared and what are their uses : 
(i) Plaster of “Paris, (ii) Blue vitriol, (iii) | White leai, (iv) Glass, 


(©) red lead ani (vi) rouge. ° ¢ 

২৬। নিক্ললিখিত পদার্থগুলি কিভাবে প্রস্তুত কর! হয় এবং তাহাদের ব্যবহার কি তাহা উল্লেখ 
কর ৫ 

(i) প্যারিস প্রাষ্টার, (ii) নীল কাসিস, (1) শ্বেতসীন, (iv) কাচ, (v) মেটে সিন্দুর এবং 
(vi) F71 


৩০২ রসায়নের গোড়ার কথা 


97. Name the raw materials used in the blast furnace for extraction of pig 
iron. Give a brief description of the reactions and explain them with thn help of 
simple equations. 

State very briefly the prinziple of preparation of steel from pig iron. (Des- 
cription of any of the processes is not required.) 

What is rust? Mention two methods for rust prevention. [West Bengal 
Higher Secondary, (Science), 1960.) 

২৭। মারুতচুললী প্রয়োগে ঢালাই লোহা প্রস্তুত করিতে কি কি কাচা মাল ব্যবহৃত হয় তাহা 
উল্লেখ কর। সংক্ষেপে সংঘটিত বিক্রিয়া গুলি বর্ণনা! কর এবং সহজ সমীকরণ দ্বারা তাহাদের ব্যাখ্যা 
কর। 

অতি সংক্ষেপে যে নীতি প্রয়োগ করিয়া ঢালাই লোহ! হইতে ইস্পাত উৎপাদন কর! হয় তাহার 
বর্ণনা দাও। (কোন পদ্ধতির adai নি প্রয়োজন )। 

মরিচা কি? মরিচ|-নিবারণের দুইটি পদ্ধতি বর্ণনা কর। 

98. Write notes on composition and uses of the following .— 

(a) Brass, (b) German silver, (c) Aluminium bronze, (d) Magnalium, (e) 
Daralumin, (f) Common solder and (৫) Type metal. 

২৮! নিম্নলিখিত দ্রব্যগুলির গঠন এবং ব্যবহার সম্বন্ধে যাহা জান লিখ £__ 

(ক) ত্রাস, (খ) জামান সিলভার, (গ) আ্যালুমিনিয়াম cata, (গ) ম্যাগনালিয়াম, (e) 
ডুরালুমিন, (চ) সাধারণ ঝাল, এবং (ছ) টাইপ ধাতু। 

‘29. Describe the preparation of green vitriol from ferric oxide and vice versa ? 
Can yon ee a sample of pure [79804 from green vitriol? If so, describe the 
process in details, [Andhra University] 

২৯। ফেরিক অক্সাইড হইতে ফেবাস সলফেট (সবুজ FIA) এবং ফেরা সলফেট হইতে 
ফেরিক i i কি ভাবে উৎপাদন কর! যায় তাহার afal দাও । ফেরাস সলফেট হইতে কোনও 
উপায়ে কি ট্রাইফেরিক টেট্রক্সাইড প্রস্তুত করা যায়? যদি যায়, তবে সেই পদ্ধতি বিশেষভাবে 
বর্ণনা কর | 

30, How are the following compounds prepared :— 

a copper sulphate, anhydrous aluminium chloride, litharge and red 


Give the formulae of these compounds. What isthe action of water on 005 x 
drous aluminium chloride and of dilute nitric acid on red lead? Give equations 
for the reactions, [W. B. H. S., (Science), 1961] 

৩০ নিয়নলিখিত যৌগগুলি কি ভাবে প্রস্তুত কর! হয়ঃ catio কপার সলফেট, অনার্ত্ 
'আযালুমিনিয়াম ক্লোরাইড, লিখার্জ্জ এবং রেড লেঙ? 


উক্ত যৌগগুলির সংকেত লিখ। wate আলুমিনিয়াম ক্লোরাইডের উপর জলের বিক্রিয়া এবং 
রেড লেডের উপর পাতলা নাইট্রিক আযাপিডের বিক্রিয়া কি প্রকার হইবে ? সমীকরণ দ্বার! বিক্রিয়া" 
গুলি প্রকাশ কর। 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ৩০৩ 


31. Write short notes on :— 
{a) Thermit ; (b) Rusting of iron ; (c) Galvanizing, (d) Tin plating. 
[W. B. H. S. (Science), 1962] 
৩১। নিম্নলিখিত বিষয়গুলির উপর সংক্ষেপে টীকা লিখ s— 
(ক) fb, খে) লোঁহে মরিচা ধরা; (গ) জিঙ্ক প্রলেপন : (ঘ) টিন-প্রলেপন। 
32. Describe briefly the preparation of any two of the following :— 
(৫) Alumina, (b) Steel, (c) Glass. (W. B. H. S., (Science), 1662] 
RI সংক্ষেপে শিম্নলিখিত যে কোন দুইটির প্রস্তুতি বর্ণনা কর ₹__ 
(ক) আালুমিনা, (খ) ইস্পাত, (গ) কাচ। 
£9. Describe the chemeal reactions which are involved in the extraction of zino 
from zino blende and lead from galena (concentration of the ores and purifications 
of the metals are not required.) 
Describe the preparation, properties and uses of two of the oxides of lead. 
[W. B. H. S., (Science), 1962) 
“1 জিঙ্ক ae হইতে জিঙ্ক fsha এবং গ্যালেনা হইতে লেড নিফাশনে যে রাঁলায়নিক 
বিক্রিয়া ঘটে তাহ afal কর । ( আকরিকের গাট়ীকরণ এবং ধাতুগুলিব বিশুদ্ধত-সম্পাদন বর্ণনা! 
করিতে হইবে a1) 
লেভের দুইটি অন্সাইডের প্রস্তুতি, ধর্মাবলী ও ব্যবহার বর্ণনা কর । 


34. Starting from limestone describe how you would prepare quicklime and 
Metallic calcium, 


How do they react with water ? Give equations. What is cement? Why is it 
Considered an important building material ? (W. B. H. S., (Science), 1969] 

“81 টুনা পাথর হইতে কিভাবে পাথুরে চুন এবং ধাতব ক্যালসিয়াম প্রস্তুত করিবে ? 

উহার! জলের সহিত কিভাবে বিক্রিয়া করে? সমীকরণ faai বিলাতি মাটি কি জিনিস? 
কোন্‌ কারণে ইহাকে ইমারত প্রস্তুতে প্রয়োজনীয় সামগ্রী বলিয়া গণ্য করা হয়? 


85. Starting from bauxite how would you prepare :— 
(a) Pure aluminium oxide. 
(bd) Metallic aluminium. 
(c) Aluminium sulphate. 
(d) Anhydrous aluminium chloride. Give equations. 
(W. B. H. S., (Science), 1964] 


৩৫। বক্সাইট হইতে কিভাবে নিম্নখিলিত দ্রব্যগলি প্রস্তুত করিবে ? 
(ক) বিশুদ্ধ আযালুমিনিয়াম অক্সাইড | 

(খ) ধাতব আযালুমিনিয়াম। 

(গ) আযালুমিনিয়াম সলফেট। 

(ঘ) অনার আযলুমিনিয়াম ক্লোরাইড । সমীকরণ লিবিয়া দেখাও। 


36. By what chemical reactions metallic lead is obtained from galena ? 


৩০৪ রসায়নের গোড়ার কথা 


Describe methods for the preparation of red lead and litharge. What happens 
when red lead (a) is treated with dilute nitric acid, and (b) is strongly heated ? 
Name the coustituents o: (৫) soft solder and (b) type metal. 

[W. B. H. S., (Science), 1964] 


৩৬। pai হইতে কোন্‌ রাপায়নিক afrai দ্বার! ধাতব লেড পাওয়া যায়? রেডলেড এবং 
fans প্রস্তুতের প্রণালী বর্ণনা কর । 

রেড লেডকে (ক) পাতলা নাইট্রিক আ্যাসিড দ্বার! বিক্রিয়া করাইলে এবং থে) খুব উত্তপ্ত করিলে 
কি বিক্রিয়া ঘটিয়। থাকে? (ক) নরম সাধারণ ঝালের এবং (4) অক্ষর তৈয়ারীর ধাতুর উপাদান- 
গুলি উল্লেখ কর। 


37. (a) What is rust ? How is it formed ? How can it be prevented ? 

(b) What is glass ? How is it prepared ? 

What do you mean by annealing ? 

Why glass is annealed ? [W. B. H.S., (Scienc), 1964] 


৩৭। (ক) মরিচা কি জিনিষ? ইহ! কি ভাবে উৎপন্ন হয়? ইহার উৎপাদন প্রতিরোধ করিতে 
কি কর! প্রয়োজন ? 

(খ) কাচকি পদার্থ? ইহা! কি ভাবে প্রস্তুত কর! হয়? 

কোমলায়ন বলিতে কি বুঝ? কাচের কোমলায়ন কেন সম্পাদন করা হয়? 

38. How is sodium extracted from sodium chloride ? How do you know that 
it is a metal ? 

What happens when the metal is kept at ordinary temperature in (a) dry air, 
(b) moist air and (c) chlorine ? Give equstion for the reaction in each case. 

[W. B. H. S., (Science), 1965] 

৩৮। সোডিয়াম ক্লোরাইড হইতে কি ভাবে মোডিয়াম উৎপাদন করা হয়? ইহা যে একটি ধাতু 
তাহা কি ভাবে জানিলে? 

যখন ধাতুটিকে সাধারণ উত্তাপে (ক) শুক বাযুতে, (৭) জলীয় বাষ্পযুক্ত বায়ুতে এবং (গা ক্লোরিণের 
ভিতর রাখ! হয়, তখন fe fe ঘটে? প্রত্যেক ক্ষেত্রে সমীকরণ দ্বার! বিক্রিয়াটি প্রকাশ কর। 


39. Describe how copper is extracted from copper pyrites. Give equations for 
the chemical reactions which take place in the process. 
What happens when metallic copper is (a) treated with moderately dilute nitric 
acid, and (b) boiled with concentrated sulphuric acid ? Give equations. 
[W. B. H. S. (Science), 1965] 


on | কপার পাইরাইটিস হইতে কিভাবে কপার উৎপাদন কর! হয় তাহা বর্ণনা কর। এই 
প্রক্রিয়ায় যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটিয়া থাকে তাহ! সমীকরণ দ্বার! প্রকাশ কর | 

যখন ধাতব কপার (ক) মধ্যমপ্রকার পাতল! নাইট্রিক afs দার! বিক্রিয়া করাইলে এবং 
(a) গাঢ় সলফিটরিক আযাসিডের সহিত ফুটাইলে যাহা Teal থাকে তাহা বর্ণনা কর | সমীকরণ 
দ্বারা বিক্রিয়াগুলি প্রকাশ কর। 


40. How is'sodium prepared from sodium hydroxide? Give equations. 


কয়েকটি সাধারণ ধাতু ও তাহাদের যৌগ ৩০৫ 


How would you explain the reactions which take place near the cathode and the 
anode when electric current is passed through an aqueous solution cf sodium 
chloride ? [W. B. H. S., (Science), 1966] 


৪০1 মোডিয়াম হাইডরক্সাইড হইতে কিভাবে সোডিয়াম প্রস্তুত কর! হয়? সমীকরণ দাও। 
যখন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের ভিতর দিয়া তড়িৎ প্রবাহ চালনা কর] হয় তখন 
ক্যাথোডে এবং আানোডে যে বিক্রিয়া সংঘটিত হয় তাহা কিভাবে ব্যাখ্যা করিবে? 


41. How is iron extracted in the blast furnace? Explain with equations the 
reactions involved. [W. B. H. S., Science, 1966] 


৪১। মারুত চুল্লিতে কিভাবে আয়রণ উৎপাদন কর! হয়? সমীকরণ সহকারে বিক্রিয়াগুলি 
ব্যাখ্য| করিয়া বুঝাইয়া দাও | 

42. State what happens when, (a) Copper turnings are treated with moderately 
diluted nitric acid, (b) dilute nitric acid is added to red lead, (০) carbon dioxide 
is passed through brine saturated with ammonia, (d) a mixture of aluminium 


powder and ferric oxide is strongly heated- Give equations, 
(W. B. H. S., (Science), 1966]. 


৪২। নিয়লিখিত ক্ষেত্রগুলিতে কি বিক্রিয়া seal থাকে তাহা বর্ণনা কর £_ 

(ক) কপারের গু'্ড়ার উপর মধ্যমরকম পাতলা ARGS আযাসিড যোগ করা হইল ; 

(খ) রেড লেডে পাতলা নাইট্রিক আযাসিড যোগ করা হুইল ; 

(গ) আযামোনিয়া দ্বারা সংপৃক্ত লবণের দ্রবণের ভিতর দিয়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা 
কর! হইল , 

(ঘ) আযালুমিনিয়ামের গু'ড়া ফেরিক অল্সাইডের সহিত মিশাইয়! মিশ্রণকে খুব উত্তপ্ত করা হইল | 


সমীকরণ লিখ | 


২০( ৩য়) 


CSa FAES 
বা 
= Scns cA aSa 
aAA 
( Organic Chemistry 
Or 
Chemistry of Carbon Compounds ) 


জৈব রান ব| কানের যৌগবিষয়ক রমায়ন 


প্রথম Sas 
প্রাথমিক আলোচন! 


অতি প্রাচীনকাল হইতেই মানুষ তৈল, চবি, (ঘি, মাখন প্রভৃতি ) চিনি, শ্বেতসার, 
থূপ, আঠা, রজন ( resin ), গন্ধদ্রব্য এবং ASF দ্রব্য প্রভৃতির ব্যবহার বেশ ভালভাবে 
জানিত। প্রাচীন যুগের লোকেরা সাবান তৈয়ারী করিতে জানিত এবং রঞ্জক দ্রব্য, 
মদ, নীল রং দিয়া কাপড় রং করার জনয নীল ( স্বাভাবিক ) ইত্যাদি প্রস্তুতের পদ্ধতিও 
তাহাদের জানা ছিল। কিন্ত এই সমস্ত দ্রব্য উদ্ভিদ অথবা প্রাণিজগৎ হইতে প্রত্যক্ষ 
অথবা পরোক্ষভাবে পাওয়া যাইত। তাই তখনকার দিনে লোকের মনে ধারণা 
হইয়াছিল যে এই সকল দ্রব্য জীবিত কোষের (living cells) কোন অজ্ঞাত 
প্রাণশক্তির ( vital force ) সাহায্যে কেবল প্রাণীদেহে অথবা উদ্ভিদের মধ্যে উৎপন্ন 
হয় ; রুত্রিম উপায়ে পরীক্ষাগারে ইহাদের প্রস্তুত কর! যায় না। জীবিত কোষে উৎপন্ন 
হয় বলিয়। এইলকল পদার্থের নাম দেওয়া হয় জৈবপদাৰ্থ ( Organic compounds ) 
এবং যে শাস্ত্রে ইহাদের রাসায়নিক আলোচনা করা হয় তাহাকে জৈব রসায়ন 
{Organic chemistry) বলা হয়। মদ হইতে ভিনিগার (vinegar), লেবু হইতে 
সাইন্রিক (citric) AIAG, টক দুধ হইতে ল্যাকৃটিক (lactic) অ্যাদিড, তেতুল হইতে 
টারটারিক ( tartaric ) WMG, মানুষের মূত্র হইতে ইউরিয়া ( urea ) প্রভৃতি জৈব 
ব্য প্রস্তুত করিবার প্রণালী জৈব রসায়নে পৃথকৃভাবে আলোচনা হইবার পূর্ব হইতেই 
জান! ছিল। অপরপক্ষে ataq দ্রব্য ( Inorganic compound ) হইল ধাতব লবণ, 
ক্ষার, আযাপিড প্রভৃতি, কারণ ইহারা প্রাণহীন প্রস্তর ও খনিজ পদার্থ হইতে উৎপাদিত 
হুয়। ইহাদের বিষয় যে শানে রাদায়নিকভাবে আলোচিত হয় তাহাকে RGA 
JATAN ( Inorganic chemistry ) বলা হয়। 


ফ্রান্সের খধি-গ্রাতিম বৈজ্ঞানিক ল্যাভয়সিয়ার (Lavoisier, 1743-94) নির্ডুলভাবে 
অনেকগুলি জৈব পদার্থ বিশ্লেষিত করিয়া দেখান যে তাহার সমস্তগুলিতেই কারন আছে 
এবং কোন কোনটিতে হাইড্রোজেন ও অক্সিজেন ছাড়াও নাইট্রোজেন থাকে। আরও 


৩১০ রসায়নের গোড়ার কথা 


পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে বিভিন্ন RR অধিকাংশ জৈব যৌগে মাত্র তিনটি 
মৌলিক পদার্থ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন বিভিন্ন অনুপাতে Rana I কোহল 
(alcohol), জৈব আযাদিড ( যথা, আযাপিটিক, টারট[রিক, সাইট্রিক, প্রভৃতি ), চিনি, 
তৈল, গ্লিসারিণ প্রভৃতি দৈব যৌগের ধর্ম সম্পূর্ণ বিভিন্ন কিন্তু ইহারা সকলেই কার্বন, 
হাইড্রোজেন ও অক্সিজেনের বিভিন্ন অনুপাতে সংযোগের ফলে উৎপন্ন হয়। অজৈব 
পদার্থের বেলার এইরূপ ঘটিতে দেখ! যায় না। দুইটি মৌল হাইড্রোজেন এবং 
অক্সিজেনের সংযোগের ফলে মাত্র দুইটি যৌগ উৎপন্ন হইতে দেখা যায়। হাইড্রোজেন, 
অক্সিজেন এবং সালফারের বিভিন্ন অনুপাতে সংযোগের ফলে মাত্র 19টি যোগ atea 
যায়ঃ কিন্তু কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের বিভিন্ন অনুপাতে এবং এমন কি সময় 
সময় একই অনুপাতে সংযোগের ফলে উৎপন্ন জৈব পদার্থ বিভিন্ন প্রকারের হইয়া থাকে 
যেমন 057০0 দুইটি বিভিন্ন যৌগ পদার্থকে বুঝায়, Bata এবং কোহল। আবার 
OsHi.0, এই সংকেত দ্বার! 66টি বিভিন্ন যৌগকে প্রকাশ কর] যায়। কাজেই 


বার্জেলিয়াসের ( Berzelius, 1779-1848 ) মতে কেবলমাত্র প্রাণশক্তির সাহায্যেই 
এই প্রকার জৈব যৌগ উৎপন্ন হইতে পারে। 


কিন্তু 1898 খৃষ্টাব্দে ভুল্হার ( Wohler, 1800—1882) হঠাৎ একটি stag 
পদার্থ আযোনিয়াম সায়ানেট (ঘান্‌,0০0, লেডপায়ানেট ও আামোনিয়াম ক্লোরাইড 
হইতে উদ্ভূত) উত্তপ্ত করিয়া একটি পুরাপুরী জৈব পদার্থ ইউরিয়া ( urea, NaHCO, 
যাহ! প্রাণীর মুত্র হইতে প্রাপ্ত হওয়া যায় ) প্রাপ্ত হন। 


NH,CNO> CO(NH 2). 
আযমোনির়াম ইউরিয়া 
সায়ানেট 


এই আবিষ্কার প্রাণশক্তির অবর্তমানে জৈব পদার্থ a হইতে পারে না__বীর্জেলিয়ীসের 
এই মতবাদের মূলে কুঠারাঘাত করে। ডুলহার বার্জেলিয়াসকে এই আবিক্ধিয়ার পরে 
লেখেন, “আমি আপনাকে বলিতে চাই কোন প্রাণীর-_মানুষ বা কুকুরের-মূত্রাশয় 
(Kidney) ছাড়াও আমি ইউরিয়া প্রস্তুত করিতে পারি।” এই আবিক্ষিয়ার পর 
পরীক্ষাগারে শত শত জৈব পদার্থ প্রস্তুত করা হইয়াছে। কাজেই বর্তমানে জৈব পদার্থ 


বলিতে আমরা কার্বন-ঘটিত পদার্থ ই বুঝিরা থাকি এবং কার্বন-যুক্ত যৌগের রাসায়নিক 
আলোচনা যে শান্তে হইয়া থাকে তাহাই উিব-রসায়ন। 


প্রাথমিক আলোচনা ৩১১ 


কেবল কার্বনের দুইটি অক্মাইড__কার্বন মনোক্সাইভ এবং কার্বন ডাই-অক্মাইভ 
এবং কার্বন ডাই-অক্সাইড হইতে উৎপন্ন ধাতব কার্বনেটসমূহ অজৈব রসায়নের - 
অন্তর্গত বলিয়া ধরা হয় এবং সেই কারণে অজৈব রসায়নে ইহাদের আলোচনা করা 
হইয়াছে । (“রসায়নের গোড়ার কথা” দ্বিতীয় ভাগ, পৃঃ ১২৫ পৃঃ ১৪৮) | 


আরও একটি বিশেষত্বের ভন্যও HAWS যৌগের আলোচন! পৃথকৃভাবে করা 
প্রয়োজন হইয়া পড়িয়াছে। কাধনঘটিত ফৌগ-পদার্থের সংখ্যা দশ লক্ষেরও অধিক, 
আর কোন মৌলের এত অধিক সংখ্যক ala নাই। প্রকৃত পক্ষে অন্ান্ত 91টি 
প্রাকৃতিক মৌলের সমস্ত যৌগ একত্র করিলেও একলক্ষ হইবে না। তাই জৈব রসায়ন 
atag রসায়ন হইতে ভিন্ন করিয়া আলোচনা করা হইয়া থাকে। Baas কার্বনের 
যৌগপ্তলিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যান এবং শ্রেশীগুলির ভিতর APTS খুব বেশী। 


জৈব রসায়নের পৃথকৃভাবে আলোচনার ইহাও একটি কারণ। 


জৈব ও অজৈব যৌগ্সের পার্থক্য £_ মুলতঃ জৈব ও অজৈব যৌগের গঠনে 
একই প্রকারের সংযোগ কুত্রগুলি প্রযোজ্য দেখা যায়। তাই জৈব ও অজৈব রসায়নের 
পার্থক্য কতকটা মনগড়া; তাহা হইলেও পঠনপাঠনের স্থবিধার জন্য রসায়নশাস্ত্রের 
এই বিভাগ মানিয়া লয়! হইয়াছে। জৈব ও ataa যৌগের ভিতর নিয়লিখিত 


পার্থক্যগুলি প্রণিধানযোগ্য i 


eee কিট 
| ataa যৌগ 


জৈব যৌগ 


ayia 74g মৌলের যৌগ- 


1. কার্ধন-ঘটিত জৈব যৌগের সংখ্যা ils 

প্রায় দশ লক্ষ | সংখ্যা একত্র করিলে মোট প্রায় 
75000 হইবে। 

এ. জৈব যৌগপুলি পরস্পর a stay যৌগে SRAT কোন 

পঃস্পরের সহিত বিশেষভাবে সম্বন্ধ কার্যকরী গণের অস্তিত্ব দেখা 

যুক্ত এবং তাহারা বিভিন্ন শ্রেণীতে ৮) 

বিভাজ্য | যেমন, আযালকোহল এক 


শ্রেণীর জৈব যৌগ; আযালভিহাইড 


৩১২ রসায়নের গোড়ার কথা 


জৈব যৌগ 


আর এক শ্রেণীর জৈব যৌগ; 
আাসিড আর এক শ্রেণীর জৈব 
যৌগ। কিন্তু আালকোহল হইতে 
জারণ প্রক্রিয়ায় সহজেই আযালডি- 
হাইড পাওয়া যায় এবং অ্যালডি- 
হাইড হইতে জারণ প্রক্রিয়ায় 
অ্যাসিড পাওয়া যায়। আবার 
আ্যালকোহলে একটি কার্যকরী গুপ 
বা মূলক ( functional group ) 
আছে, WOH; প্রত্যেক 
আযালডিহাইডে কার্যকরী মূলক হইল_ 
080; প্রত্যেক orifice কার্যকরী 
মূলক হইল_000৪ ; প্রত্যেক 
আযালকোহলের ব্রাসায়নিক ধর্ম একই 
প্রকার | 


3. উচ্চ উষ্ণতায় সমস্ত জৈব 
যৌগই ভাঙদিয়া যায়। উহারা প্রায়ই 
দাহ্‌ এবং কম উত্তাপেই গলিয়া বায়। 

4, জৈব যৌগগুলি জৈব 

mae (যথা, আ্যালকোহল, 
বেনজিন, ইথার ইত্যাদি ) ভ্রাব্য। 


5. অনেক টব যৌগের অণুর 
গঠন খুবই জটিল এবং উহাদের অণুতে 
বহু সংখ্যক পরমাণু থাকিতে দেখা 
যায়। যেমন, শ্বেতপারের আণবিক 
সংকেত হইল 0, goo 2000s 000 | 


অজৈব যৌগ 


3. উচ্চ উষ্ণতায় বেশীর ভাগ 
অজৈব যৌগই স্থায়ী এবং ama | 
ইহাদের গলনাঙ্ক প্রায়ই উচ্চ হয়। 

4. জৈব  জ্রাবকে_অ জৈব 
যৌগ প্রায়ই satay, কিন্তু জলে 
aa | 


5. অজৈব যৌগের অণুর গঠনে 
জটিলত্ব দেখা যায় না এবং উহাদের 
অণুতে খুব কম সংখ্যক পরমাণু থাকে, 
যেমন, সলফিউরিক আ্যাদিড, 
5304 অথবা ফসফোরিক IAS, 
5051 


প্রাথমিক আলোচন! ৩১৩ 


জৈব যৌগ 


পি 


অজৈব যৌগ 


6. একই সংকেত দ্বারা অনেক 
বিভিন্নধর্মী জৈব যৌগকে প্রকাশ করা 
যায়। যেমন, Cs H1204 এই সংকেত 
দ্বারা 66টি বিভিন্নধর্মী যৌগের 
সংযুতি প্রকাশ করা atal আবার 
এক প্রকার ধর্মবিশিষ্ট আযালকোহল- 
শ্রেণীতে 03০20 এই সংকেত 
507টি বিভিন্ন আযালকোহলে প্রযোজ্য 
দেখা যায়। 


দ. পর্যা়সারণীতে FIAT 
অবস্থান হইতে এবং কার্ধনের 
পরমাণু গঠন হইতে দেখা যায় যে 
কার্বনের পরমাণু সহজেই অন্য কারন 
পরমাণুর সহিত যুক্ত হইয়া লগা 
শৃঙ্খল (long chain) অথবা বৃত্তাকার 
যৌগ (ring compound ) গঠন 
করিতে পারে । এইভাবে 100 অথবা 
1000 কার্বন পরমাণু পরস্পর যুক্ত- 
অবস্থায় একই যোগে থাকিতে 


পারে। 


৪. জৈব যৌগ জলে ai 
হইলেও উহা জলের দ্রবণে আয়নিত 
হয় বা, এবং সেই কারণে কোন 
রাসায়নিক প্রক্রিয়ায় তাহারা অতি 
খীরে বিপরীতমুখী ক্রিয়ায় যোগদান 
করে। যেমন, আলকোহল জলে 
দ্রাব্য, কিন্তু জলের ভ্রবণে ইহা 
হাইড্রোক্লোরিক আযাসিডের সহিত 
বিক্রিয়ায় অতি ধীরে যোগদান করে, 
যদিও ইহাতে OH গপ আছে; 


6. একটি সংকেত দ্বারা মাত্র 
একটি west যৌগের সংযুতি প্রকাশ 
কর! যায়। যেমন, 17904 মাত্র 
একটি অজৈব যৌগকেই বুঝায়, অর্থাৎ 
সলফিউরিক আযাপিড। 


7, few অজৈব ater 
এইভাবে একই মৌলের পরমাণু 
পরস্পর যুক্ত হইয়া লম্বা শৃঙ্খল গঠন 
করিতে দেখা যায় al! 


8. অঞ্জৈব যৌগ জলের ভ্রবণে 
আয়নিত হয় এবং সেই কারণে 
তাহারা রাসায়নিক প্রক্রিয়ায় দ্রুততার 
সহিত যোগদান করে। যেমন, 
ape সোডা জলে দ্রাব্য এবং জলের 
দ্রবণে উহা অতি দ্রুত হাইডোক্লোরিক 
আঢাসিডের সহিত বিক্রিয়া করে, 
কারণ উহার জলের দ্রবণে_০ম 
গপ আঃনিত হইয়া (08) __আয়ন- 
রূপে থাকে। 


৩১৪ বূলীরনের গোড়ার কথা 


জৈব যৌশৌর বিশুদ্ধতা সম্পাদন £_জৈব যৌগ অধিকাংশ ক্ষেত্রেই একাধিক 
জৈব পদার্থের মিশ্রণরূপে পাওয়া যায়। ইহার AFS গঠন নির্ণয় করিতে হইলে. 
ইহাকে বিশুদ্ধতষ অবস্থার ওস্তত করিয়া ইহার পরিপূর্ণ বিশ্লেষণ ( Qualitative 
and quantitative analysis ) প্রয়োজন হয়। কিন্তু জৈব যৌগের বিশুদ্ধতা সম্পাদন 
সকলক্ষেত্রেই সোজা নয় এবং জৈব-দ্রব্যের প্ররুতি ও অশুদ্বিগুলির প্রকৃতির উপর fase 
করিয়! জৈব যৌগের বিশুদ্ধতা সম্পাদন করিতে বিভিন্ন পদ্ধতি অবলম্বিত হয়। দ্রবণ, 
কেলাসন, আংশিক-পাতন, উর্ধ্বপাতন প্রভৃতি পদ্ধতি অবলম্বন করিয়া taa পদীর্থকে 
বিশুদ্ধ করা হয়। এই পদ্ধতিগুলি নবম শ্রেণীর জন্য লিখিত “রসায়নের গোড়ার কথা» 
প্রথম ভাগে আলোচিত হইয়াছে [ পৃঃ 26—41 ] | 


নি্লিখিত উপায়গুলিও অবলম্বন করিয়া জৈব ধৌগের বিশুদ্ধতা, সম্পাদন করা 
সময় সময় হইয়া থাকে £ 


(i) a দ্বারা পাঁতন ( Steam-distillation) 3 যখন কোন জৈব যৌগ 
জলে অন্রাব্য কিন্ত ষ্টিমের সহিত উদ্বায়ী হয়, কিন্তু মিশ্রিত দ্রব্যগুলি ষ্টিমের সহিত, 
উদ্ধারী হয় না, তখন এই পদ্ধতি অবলঘ্বিত হর । এইরূপ পদার্থকে অল্প জল এবং 


চিত্র নং] 


অশ্ুদ্ধিমি্রিত অবস্থায় একটি গোল তলা বিশিষ্ট ( Round-bottomed) FF 
লইয়া অন্য একটি পাত্রে জল ফুটাইয়! উৎপন্ন Pace নল দ্বার! ক্রমাগত ফ্রান্সের 
মিশ্রিত পদার্থের ভিতর চালনা করা হয়। এই অবস্থায় Beas সহিত জৈব পদার্থ টি 
100° সেটিগ্রেড উষ্ণতায় SaS (volatilises) হয়। লিবিগ-শীতকের ভিতর 


৩১৫ 


প্রাথমিক আলোচনা 


দিয়া চালিত করিলে জলীয়বাষ্প ও জৈব পদার্থের বাষ্প উভয়েই ঘনীভূত হইয়া গ্রাহকে 
সঞ্চিত হয়। পরে নিয়ে বণিত পৃথকীকরণ ফানেলের দ্বারা পদার্থকে জল হইতে ABT 


মত পৃথক করা হয়। সম্পূর্ণরূপে জল তাড়াইতে হইলে ত্রব্যটিকে গলিত ক্যালসিয়াম 
ত করিয়া কয়েক ঘণ্টা রাখিয়া পুনঃ পাতিত করা হয়। 


ক্লোরাইডের সহিত একত্রি 
নের লবণের দ্রবণ হইতে আযানিলিনের 


এইখানে সংযুক্ত ছবিতে আযানিলিন ও টি 
ষ্টিম দ্বারা পাতনের সাহায্যে পৃথকীকরণ দেখান হইল। 

Gi) mtas দ্বারা নিষ্কাশন (Solvent extraction) == মিশ্ৰ পদার্থের 
ভিতর কোন একটি উপাদান বিশিষ্ট ভ্রাবকে ভ্রাব্য হয়। সুতরাং মিশ্র পদার্থ হইতে 
cad বিশিষ্ট জ্রাবকের সাহায্যে সেই পদার্থটি পৃথক করা যায়। আযালকোহল, 
ক্লোরোকফর্স, ইথার ইত্যাদি দ্রাবক এইভাবে ব্যবহার করা যায়। জলের সহিত মিশ্রিত 
আ্যানিনিন একটি পৃথকীকরণ ফানেলে লইয়া উহাতে ইথার যোগ করিয়া ছিপি 
বন্ধ করিয়া ছিপিটিকে চাপিয়া ধরিয়া বাকাইয়! ছাড়িয়া দিলে দুইটি ভরে তরলটি 
ভাগ হইয়া যায়। নীচের স্তরে ASAT মাত্র আানিলিন সহ জল থাকে এবং 
উপরের স্তরে বেশীরভাগ আ্যানিলিন ইথারে দ্রাবিত অবস্থায় জমা হয়। তলার 
ছিপি খুলিয়া ধীরে ধীরে জলের SAF বাহির করিয়া 
লওয়া যার। পরে ছিপি খুলিয়া ইথার সহ আযানিলিন 
একটি afra ওয়া হয়। WLS রাখিয়া দিলে 
ইথার উড়িয়া যাইবে এবং কেবল আযানিলিন 
পড়িয়া থাকিবে। ইহাতে সামান্ত জগ থাকে। 
ইহাতে কঠিন কষ্টিক পটাসের গুড়া যোগ করিয়া 


রাখিয়া শুদ্ধ করা হয় এবং পরে পাতন ক্রিয়া দ্বারা 
যখন ক্লোরোফর্ম 


কাচের ছিঁঞ্ি 


বিশুদ্ধ আ্ানিলিন পাওয়া যায়। I 
দ্রাবক হিসাবে কোন জৈব যৌগকে famia করার 
অন্ত ব্যবহৃত হয় তখন ক্লোরোফর্দের ভর পৃথকীকরণ os 
ফানেলের নীচে জমা হয় এবং জলের স্তর উপরে 
rig স্তর বাহির করিয়া 
চিত্র নং-% 


জমে | ছিপি খুলিয়া ক্লোরোফ। 
লওয়া হয়। 

(i) রাসায়নিক 
সময় সময় জৈব যোগ 


পদ্ধতির প্রয়োগ দ্বার ( By chemical methods = 
ক ag একটি পদার্থের সহিত বিক্রিয়া করাইয়! উহার 


"৩১৬ রসায়নের গোড়ার কথ! 


যুক্তযৌগ উৎপন্ন করা হয়; পরে সেই genahe বিয়োজিত করিয়া জৈব 
'যৌগকে feasta পাওয়া যায়। উদাহরণন্বর্ূপ আযালডিহাইডকে সোডিয়াম 
বাইসলফাইটের সহিত বিক্রির! করাইয়া উহার বাইসলফাইট যৌগ কঠিনাকারে 
পাওয়া যায়। উহাকে পরিআবণ etal তরল হইতে পৃথক করিয়া সোডিয়াম 
কার্বনেটের সংপৃক্ত দ্রবণ যোগ করিয়! পাতনক্রিয়া সম্পাদন করিলে আ্যালডিহাইড 
সামান্য জল মিশ্রিত অবস্থায় উৎপন্ন হয়। এই জল সংযুক্ত অালডিহাইডকে 
গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের ( fused calcium chloride ) সঙ্ধে রাখিয়া পাতন 
করিলে বিশুদ্ধ আলডিহাইড পাওয়া যায়। 

বিশুদ্ধতা সম্পাদনের শেষের দিকে পাতন ক্রিয়া অথবা কেলানন সম্পাদন 
করিবার পূর্বে দ্রব্যটির জলের ভ্রবণে সীমান্ত জৈব কার্বন (animal charcoal) 
যোগ করিয়া মিশ্রণটিকে 5 হইতে 10 মিনিট ফুটাইয়া গরম অবস্থায় পরিআবিত 
করা হয়। ইহাতে আপত্তিকর রং এবং গন্ধ অপসারিত হয়। যেমন রুবিয়েনিক 
SAG ( Rubeanió acid) উত্পাদন করিবার পর কেলাসিত করিলে কালো 
কেলাপ পাওয়া যায়। উক্ত কেলাসগুলিকে জলে দ্রাবিত করিয়া জৈব কয়লার 
সহিত ফুটাইয়া দ্রবণকে গরম অবস্থায় ছাকিয়া! লইয়া ঠাণ্ডা করিলে চমৎকার লাল রং- 
এর বিশুদ্ধ রুবিয়েনিক আাসিডের কেলাস পাওয়া যায়। 


জৈব পদার্থের বিশুদ্ধভ। নির্ণয় £__কঠিন পদার্থের গলনাঙ্ক এবং তরল 
পদার্থের poate নির্ণয় দ্বারা পদার্থের বিশুদ্ধতা বুঝা যায়। কঠিন পদার্থকে উপযুক্ত 
ভ্রাবকে দ্রাবিত করিঃ! বারবার কেলাসিত করিলে যদি উহার গলনাঙ্ক একই হয় 
তবে উহা বিশুদ্ধ বলিয়া বুঝা ata) আবার গলনাঙ্কে গৌঁছিলে সমস্ত কঠিন 
একদর্ধে তরলে পরিণত হওয়া উহার বিশুদ্ধতার আর একটি প্রমাণ, কারণ wofa 
মিশিয়া থাকিলে উহার গলনাঙ্ক fears হয় না। জৈব পদার্থের গলনাস্ক নির্ণয় 
করিতে হইলে উহাকে খুব সুস্মভাবে গুড়া করিয়া শোষকাধারে রাখিয়া শু করিয়া 
AS হয়। পরে উহার সামান্য পরিমাণ একটি 9 ইঞ্চি লম্বা কুশিক নলে 
(Capillary tube) ভতি করিয়া লইয়া নলটির একমুখ গলাইয়া বন্ধ FRI 
দেওয়া হয়। পরে she নলটি একটি থার্যোমিটারের গায়ে এরূপভাবে 
লাগাইয়া দেওয়া হয় যেন উহা ভিতরের কঠিন পদার্থ থার্গোমিটারের কুণ্ডের 
নিকট থাকে। থার্মোমিটার কোন তরল ছার! সামান্য ভিজাইয়া লইলেই 
এইভাবে কুখিক নলটি আটকানো! যাইবে। থার্সোমিটারটিকে এই অবস্থায় একটি 


প্রাথমিক আলোচনা ৩১৪ 


জেনা (Jen) কাচের তৈয়ারী Fics ঘন সলফিউরিক আ্যাসিড রাখিয়া Fiaa 
মুখে ছিপি লাগাইয়া ছিপির ভিতর দিয়া চালাইয়া থার্মোমিটারের কুণ্ডটিকে গাঢ় 
সলফিউরিক afe ডুবাইয়া রাখা হয়। এই অবস্থায় থার্মোমিটারের কুণ্ড 
এবং কুশিক নলের অর্ধেক আযাসিডে ডুবিয়। 
থাকে। ফ্লাস্কটিকে একটি ছোট শিখা দ্বারা ধারে « 
ধীরে এবং সাবধানতা সহকারে উত্তপ্ত করা হয়। mG 
aft জৈব পদার্থট বিশুদ্ধ হয় তবে উহ! একটি 
স্থির উষ্ণতায় হঠাৎ গলিয়া যাইবে । গলনাক্কের 
কাছাকাছি হয় শিখাটি সরাইয়া লওয়া হয় 
অথবা খুব কমাইয়া দেওয়া হয়; ইহাতে উষ্ণতা 
অতি ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই ARTF 
লিবিয়া aza Maral সরাইয়! ললফিউরক তত 
আযাদিভকে Shel হইতে দেওয়। হয়। তাহাতে লা at 
দ্রব্যটি আবার কঠিন হইয়া যায়; পুনরায় =) FAVORS 
শিখাটি ফ্লান্কের নীচে atfaal aerate নির্ণয় করা ae 
হয়। এই ছুই নিণীত গলনাক্কের ভিতর 1 
সেটিগ্রেডের বেশী পার্থক্য হওয়া! উচিৎ নয়। 

সেইরূপ তরলকে বার বার পাতিত করিয়া 
উহার একই Goats হইলে বুঝা যাইবে যে পদার্থটি বিশুদ্ধ হইয়াছে। পাতন 
ক্রিয়া পদ্ধতিতে পাতন ফ্লাঙ্কে তরলটি লইয়া উহার ক্ষুটনাঙ্ক নির্ণয় করা হয়। 
নবম শ্রেণীর জন্য লিখিত “রসায়নের গোড়ার কথা” প্রথমভাগে ( চতুর্থ সংস্করণ), 
পৃঃ 33 Bal বিশদভাবে আলোচিত হইয়াছে। 

জৈব পদার্থে বিভিন্ন মৌলের অস্তিত্ব নির্ণয় £_(ক) কার্বন ও 
হাইড্রোজেন £ অতি oF এবং বিশুদ্ধ কপার অল্মাইডের সহিত পদাথটিকে 
সমসরিমাণে ভালভাবে মিশাইয়া একটি শক্ত কাচের পরীক্ষানলে লওয়া হয়। এই 
পরীক্ষানলের মুখে একটি কর্ক লাগাইয়া কর্কের ভিতর দিয়া একটি সমকোণে বাঁকানো 
কাটনল লাগানো হয়। পরে শক্ত কাঁচনলটিকে উত্তপ্ত কর! হয় এবং VES গ্যাসকে 
চুনের জলের ( Lime water) ভিতর চালনা করা হয়। ইহাতে চুনের জল 
ঘোলা হইয়। যায় এবং তাহাতে উৎপন্ন গ্যাসে কার্বন ডাইঅক্সাইড আছে বলিয়। 
প্রমাণিত zal আর কাচনলের ভিতর বিন্দু বিন্দু জলকণা জমিতে দেখা! 


চিত্র নং 


৩১৮ বসার়ুনের গোড়ার কথা 


যায়। এই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড জৈব যৌগে কার্ধনের উপস্থিতি প্রমাণিত 
করে এবং জলবিন্দু উক্ত যৌগে হাইড্রোজেনের অস্তিত্ব জানাইয়া দেয় | 


O নাইট্রোজেন, হালোজেন ও সলফার £ একটি শক্ত কাচের পরীক্ষা- 
নলে ধাতব সোডিয়াম লইয়া উত্তাপ প্রয়োগ করিয়া গলানো হয়। উক্ত গলিত 
সোডিরামে একটু একটু করিয়া জৈব যৌগ যোগ করা হয়ঃ পরে পরীক্ষানলটিকে 
উত্তাপ প্রয়োগে লোহিত-তপ্ত করিয়া একটি খলে পাতিত জল atfaa উহাতে লোহিত- 
তথ্য অবস্থায় নলটিকে ডুবাইয়া দেওয়া হয়। কাচ ভাঙ্গিয়া ata এবং afe দিয়া 
বেশ করিয়া সমস্ত দ্রব্যকে গুড়াইয়া দেওয়া! হয়। ইহাতে উৎপন্ন দ্রব্যের জলীয় 
দ্রবণ উৎপন্ন হয়। এই দ্রবণকে তিনভাগে ভাগ করা হয় ?ঃ (i) একভাগে ফেরাস 
সলফেট যোগ করিয়া ফুটান হয় এবং পরে এক ফোটা! ফেরিক ক্লোরাইড এবং 
যথেষ্ট HOL যোগ করা হয়। তাহাতে যদি gada রং নীল হয় অথবা গাঢ় 


নীলবর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয় তবে ব্যবহৃত জৈব যোগে নাইট্রোজেনের অস্তিত্ব 
প্রমাণিত হয়। 


(i) দ্রবণের দ্বিতীয় ভাগে নাইট্রক TRG যথেষ্ট পরিমাণে যোগ করিয়া 
ROA ঠাণ্ডা করিয়া উহাতে সিলভার-নাইট্রেটের দ্রবণ যোগ করা হয়। 


তাহাতে যদি সাদা বা হলুদ রং-এর অধঃক্ষেপ পাওয়া! যায়_তবে জৈব পদার্থে 
হালোজেনের অস্তিত্ব বুঝা যায়। 
(ii) aada তৃতীয় ভাগে এক ফোটা সোডিয়াম নাইট্রোপ্রসাইডের সদ্য 


Ass দ্রবণ যোগ করিলে ভ্রবণের বর্ণ যদি গাঢ় বেগুনী হইয়া যায় তবে জৈব 
পদার্থে সলফারের অস্তিত্ব প্রমাণিত হয়। 


জৈব যৌগে নাইট্রোজেন থাকিলে aaa সোডিয়াম সায়ানাইভ উৎপন্ন হয় 
এবং কষ্টিক সোডার উপস্থিতিতে ফেরাস সলফেটসহ ফুটাইলে উহা সোডিয়াম 
ফেরো-সায়ানাইড উৎপন্ন করে। ইহাই ফেরিক-ক্লোরাইডের সহিত আ্যাসিভ-ভ্রবণে 
প্রপিয়ান ব্লু ( Prussian blue ) উৎপন্ন করায় গাঢ় নীল রং-এর অধঃক্ষেপ পাওয়া 
যায়। জৈব যোগে হালোজেন থাকিলে উহা সোডা ম-হালাইডরপে ভ্রবণে আসে, 
আর উক্ত যৌগে সলফার থাকিলে উহা সোডিযাম-দফাইডরূপে দ্রবণে আসে। 

কার্বন-যৌগের বৈশিষ্ট্য 8 কাৰন পর্যার-সারণীতে (পরিশিষ্টে দেখ ) চতুর্থ 
গ্রপে অবস্থিত। তাই ইহার যোজ্যতা বা বন্ধনী ( Valercy or bord) চার । 


প্রাথমিক আলোচনা oS 


কার্বনের পরমাগুতে সর্ববহিঃস্থ কক্ষে চারিটি ইলেক্ট্রন আছে এবং এই চারিটি 
ইলেক্ট্রন কানের যোজ্যতা চার করিয়াছে। অন্য মৌলের যোজ্যতায় যোগদান- 
কারী ইলেকট্রনৈর সহিত কার্বনের এই চারিটি ইলেক্ট্রন সমভাবে কার্বন ও অন্ত 
মৌলের ভিতর সাধারণ হইয়া দেখা দের, তাই ইহার সমস্ত যৌগই সমযোজ্যতা 
(covalency ) দ্বারা Bera! আমরা এখানে কার্বনের ও উহার সহিত সংযুক্ত 
মৌলের ভিতর বন্ধনী দ্বারা সংযোগ দেখাইব। তবে মনে রাখিতে হইবে যে দুইটি 
করিয়া ইলেক্ট্রন কার্বন ও মৌলের ভিতর সাধারণ হওয়ায় একটি করিয়! বন্ধনী 
উৎপন্ন হইয়াছে | 

কার্বন পরমাণুর যোজ্যতা চার, একটি কার্বনের পরমাণু হাইড্রোজেন 


যোজী মৌলের চারিটি পরমাণুর সহিত যুক্ত হইতে পারে। 
facta সময় এক একটি যোজ্যতা 


তাঁই কানের পরমাণুর সংকেত 


(i) যেহেতু 
বা অন্য কোন এক 
সংযুতি-সংকেত ( Structural formula) লি 
এক একটি যোজকের সাহায্যে বুঝানো হয়। 


| À 
—o— এইভাবে চারিটি যোজক লাগাইয়া দেখান হয়। এক একটি যোজ্যতা 


অন্ত একটি একযোজী মৌলের একটি পরমাণুর সহিত সংযুক্ত হইয়| সংপৃক্ত হইতে 
—NEH, 0H 


পারে অথবা একটি একযোজী যৌগমুলক (radical, agi—0Hs, 
ইত্যাদি) দ্বারাও সংপৃক্ত হইতে পারে। তেমনি ছ্িযোজী মৌলের দুইটি পরমানু 


দ্বারা অথবা ত্রিযোজী মৌলের একটি ও একযোজী মৌলের একটি পরমাণু, মিলিয়া 
কার্বনের চারিটি যোজককে সংপৃক্ত করিতে পারে। নিয়ে উদাহরণ দ্বারা ইহা 


বুঝাইয়া দেওয়া হইল। 


H G H 
Tae Eea 0=C=0 এ, 
| | 
H cl PAN H 
নিখেন কার্বন টেট্রাক্লোরাইড ডাই অক্সাইড ইথাইল RRA 
H-C=N 
ma 


০-০১২ k 
H হাইডসায়ানিক 


es RO আসিড < 


৩২০ রসায়নের গোড়ার কথা 


G) কার্বনের একটি বিশেষ ধর্ম এই দেখ| যায় যে যৌগ গঠনের সময় একাধিক 
কার্বন পরমানু নিজেদের যোজ্যতার সাহায্যে পরস্পরের সহিত সংযুক্ত হইতে পারে | 
আর এইভাবে বহু সংখ্যক কার্বন পরমাণু সংযুক্ত হইয়া কার্বন পরমাণুর শুঙ্খল 
(Chains ) 22 করে। কার্বনের এই ধর্মকে উহার Catenating property Wal 
এইভাবে বহুসংখ্যক কার্বন পরমাণু সংযুক্ত হইয়া অণু গঠন করিলেও সে অণু বেশ 
স্থায়ী হইতে দেখ| যার। অন্তান্ত মৌলের ক্ষেত্রে এইরূপ দেখ। যায় না, যেমন 
জলের অথুর সংযুতিসংকেত হইল HOH এবং হাইডোজেন পারঅক্মাইডের 
সংযুতি সংকেত হইল H-O—O—H; তাই হাইড্রোজেন পার-অক্মাইডে 
অক্সিজেন পরমাণুর শৃঙ্খল থাকায়, Bel অস্থায়ী। কার্বনের পরমাণুর পরস্পর 

ংযুতির মতবাদ (theory of linking of carbon atoms) জাপান 
বৈজ্ঞানিক কেকিউলে (Kekule) 1868 খৃষ্টাব্দে প্রবতিত করেন। এই 
শৃঙ্খল সোজা (straight) বা শাখা-বিশিষ্ট ( branched ) হইতে পারে। সময় 


সময় কার্বন পরমাণুগুলি বৃত্তাকারেও (cyclic or 


ring or closed chain) 


সংযুক্ত হইতে পারে। এই তিন প্রকারে যুক্ত কার্বন পরমাণুর অস্তিত্ব আমর? 


দেখিতে পাই নিয়লিখিত যৌগগুলিতে এবং aafo 


কেত দ্বার তাহার! 
নিয়ে প্রকাশিত হইল। 
A H 
HHHH H H-C-H H E 
17717111751 [রা] H-c* So-y 
UEC EC CEE HN may i CG [শা 
oe | role | FELCH 
H.H H E By ELH Aes 
<n el i 
© (Rite) নিডটেন আইমে। বিউটেন bi 
সোজা Tea (Open Chain) শাখাবিশি্ট TORT (Bra- বেনাজন 
যৌগ nched Chain) যৌগ বস্তার Closed 
Chain) যৌগ 


এইভাবের কার্ধনের শৃঙ্খল বিশিষ্ট cher 68 হইতে 10টি কাৰন পরমাণু 


পরস্পর সংযুক্ত হইয়া! থাকিতে পারে | 
মৌলের পরমাণুতে দেখিতে পাওয়া যায় না। 


এই গুণ এত অধিক পরিমাণে অন্য কোন 


প্রাথমিক আলোচনা ৩২১ 


কার্বন পরমাণুগুলি এইভাবে পরস্পরের সহিত সংযুক্ত হইবার সময় উহাদের 
একাধিক যোজ্যতাও উহাদের পরস্পরকে সংযুক্ত করিতে লাগে। অতএব এই সকল 
কার্বনের যৌগের অগুতে দুইটি কার্বন পরমাণুর মিলন দ্বিবন্ধ ( double bond ) বা 
ঝিবন্ধ ( triple bond ) দ্বারা সংঘটিত হইয়া থাকে। এইরূপে উৎপন্ন কার্বনের যোগ 
দুঃস্থিত (unstable) হয় এবং তাহাদের কার্বনের যোজ্যতাকে অসংপৃক্ত (unsaturated) 
বলা হয় ; তাই এই প্রকারের কার্বনের যৌগগুলিকে অসংপুক্ত যৌগ (unsaturated 
compound ) বলে । ইহারা খুবই সক্রিয় হয়। মিথেনে কার্ধনের প্রত্যেকটি যোজ্যতা 
একটি করিয়া হাইড্রোজেন পরমাণুর সহিত সংযোগ ঘটাইয়া সংপৃক্ত অবস্থায় আসে। 
এইরূপে কার্বনের প্রত্যেকটি যোজ্যতা একটি করিয়া একযোজী যৌগের পরমাণু দ্বার! 
সংপৃক্ত হওয়ার ফলে উৎপন্ন যৌগকে সংপৃক্ত যৌগ (saturated compound ) 
বলে। ইহারা সুস্থিত ( stable ) হয়, কিন্তু ইহাদের ক্রিয়াশীলতা খুব কম হয়। 


SRA যৌগের উদাহরণ | সংপৃক্ত যৌগের উদাহরণ 


কার্বনের যৌগসমূহের শ্রেণীবিভাগ £_জৈব-যৌগ দুইটি শ্রেণীতে ভাগ করা 
হয়, যথা, (i) শৃত্খলযুক্ত কার্বন যৌগ ( open chain carbon compounds ) 
যথা মিথেন, ইথেন ( Ce He ), প্রপেন ( CoH, ), মিথাইল আযলকোহল (CH,OH), 
গ্রিসারিণ (CHOH, CHOH, CH,OH) ইত্যাদি। তৈল, মাখন প্রভৃতি cre 
জাতীয় পদার্থ সমস্তই ইহার অন্তর্ভুক্ত, সেইজন্য এই যৌগগুলিকে আযালিফ্যাটিক 
যোগ ( Aliphatic Compounds ) অথবা CHES যৌগ বলা হয়। জৈব রসায়নের 
যে অংশে এই সকল যৌগের বিষয় আলোচিত হয় তাহাকে আযালিফ্যাটিক রসায়ন 
( Aliphatic chemistry ) বলা হয়। (1) বৃত্তাকার কার্বন যৌগ (closed 
chain, or ring or cyclic carbon compounds ), যথা, বেনজিন, টলুইন, 
সাইক্রোহেক্সেন প্রভৃতি। এইরূপ যৌগের অণুতে কয়েকটি কার্বন পরমাণু চক্রের 
আকারে পরস্পরের সহিত সংযুক্ত হয়। এই প্রকারের যৌগগুলিকে আবার ছুই 


২১৩) 


৩২২ রসায়নের গোড়ার কথা 


ভাগে ভাগ কর! হইয়া থাকে ঃ (ক) আঢারোমেটিক যৌগ (Aromatic 
Compounds )—“2 জাতীয় যৌগগুলি প্রায়ই গন্ধবিশিষ্ট (aroma cr smell) হয়, 
সেইকারণে ইহাদিগকে গন্ধবহু জৈব যৌগ ( Aromatic Organic Compounds ) 
বলে। ইহাদের ভিতর এক বা একাধিক কার্বনের ছয়টি পরমাণু বিশিষ্ট চক্র বর্তমান 
aa aig) সাধারণভাবে ইহাদিগকে বেনজিন (benzene ) নামক যৌগ হইতে 


উদ্ধৃত বল! যার। বেনজিনের অনুতে কানের ছয়টি পরমাণু নিয়ে দেখান মত 
চক্রাকারে সাজানো আছে | 


এই চক্রের ভিতর দেখা যাইতেছে যে তিনটি দ্বি-বদ্ধ (double bond) এবং তিনটি 
এক-বন্ধ (single bond ) পরপর সাজানো! আছে। তাহা হইতে বুঝা যাইতেছে যে 
বেনজিন অসংপৃক্ত-যৌগ, কিন্তু তাহা হইলেও বেনভিনের yá cow অসংপৃক্ত যৌগ 
হইতে অনেক স্থলে বিভিন্ন। পরে এ সদ্বন্ধে বিশদ আলোচন কর! হইয়াছে । 
(বেনঞ্জিনের রাসায়নিক আলোচনা পঞ্চম অধ্যায়ে করা হইয়াছে।) বেনজিনের 


CR SH cH 
H3C “Che : 0৫৮৯৩ Son 
- 1৮1] 
722. CH3 HC, CS. CH 
a CH, ‘CH cá 
WRC ন্যাপথালিন 


রাসায়নিক উপায়ে হাইড্রোজেনের সহিত সংযোগ (Hydrogenation ) ঘটাইয়া 


উহাকে সাইক্লোহেক্সেনে পরিণত করা যায় এবং দ্বি-বন্ধগুলি উঠিয়া গিরা প্রত্যেক কার্বন 
পরমাণুই এক-বন্ধ দ্বারা উক্ত যৌগে সংযুক্ত থাকে। 


স্তাপথালিনও এই আযারোমেটিক যৌগের অন্তর্গত | 


প্রাথমিক আলোচনা ৩২৩ 


(a) - আাজিসাইক্লিক যোগ ( Alicyclic Compounds )—এইরূপ যৌগের 
অগুতে তিনটি, চারিটি অথবা তাহা অপেক্ষ! সংখ্যায় বেশী কার্বন পরমাণু চক্তাকারে 
সংযুক্ত থাকে । এই প্রকারের যৌগগুলিতে কার্বন পরমাণুগুলি একযোজী। উদাহরণ- 
স্বরূপ Aaa যৌগগুলি উল্লেখ করা যায়। 


CH? CH 


Hc Ch H2C— CH? H.C — CHa H.C’ SCH) 
2 js) 
H2C —CH) HG, „CH2 HC, Ch? 
CH, CH, 
সাহল্লোপ্রোপেন সাইল্লোবিউটেন সা IFURA MERIH 


ইহা ছাড়াও আর এক প্রকারের বৃত্তাকার যৌগও দেখা যার, যাহাদের অণুতে 
চক্রের ভিতর কার্বন ছাড়াও অন্য মৌল বর্তমান। তাহাদের সাধারণ নাম 
হেটেরোসাই ক্লিক (Heterocyclic) যৌগ দেওয়া হইয়াছে ॥ উদাহরণস্বরূপ পিরিভিন 
(Pyridine) এবং থায়োফিনের (thiophene) নাম করা যায়। থায়োফিন 
বাজারের বেনজিনে অশুদ্বিরূপে বর্তমান দেখা যায় এবং পিরিডিন জীবজন্র হাড়ের 
অন্তধূমপাতনের সময় তরল হিসাবে পাতিত za | 


yen ২ 
af “CH HC—CH 
i ot 
HC. ৮০7 HC „CH 
N 5 
PRR খাক্সেফিল 


কার্যকরী মূলক ( Functional group): জৈব যৌগগুলি এক এক শ্রেণীতে 
বিভক্ত করা হইয়াছে, যথা, অযালকোহল, আযাঁলডিহাইভ, কিটোন, আযাসিড ইত্যাদি । 
প্রত্যেক শ্রেণীতে একটি বিশেষ রাপায়নিক ধর্ম বিশিষ্ট মূলক ( Group) থাকে | 
আালকোহলে--0 মুলক, আ্যালডিহাইডে--080 যৃলক,কিটোনে =0=0 মুলক, 
আযাসিডে_0007ু মূলক Rana দেখা যায়। জৈব যৌগের ধর্ম তাহাতে বর্তমান 
মুলকেরই ধর্ম। সমগোত্রীয় অর্থাৎ একই শ্রেণীর সমস্ত যৌগে একই মূলক থাকে বলিয়া 


৩২৪ বূসাক়নের গোড়ার কথা 


তাহাদের রাসায়নিক ধর্ম একই হয়, কেবল সেই শ্রেণীর বিভিন্ন যৌগের বিভিন্ন ভৌত 
ধর্ম দেখা যায়। আযালকোহলের রাসায়নিক ধর্ম তাহাতে অবস্থিত__0নু মূলকের 
রাসায়নিক ধর্ম। দেই কারণে এই প্রকার কার্যকরী মূলকের উপস্থিতির উপর নিভর 
করিয়া জৈব যৌগগুলিকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত কর! হয়। 


দ্রষ্টব্য etaa রসায়নে মিথাইল ( -CH, ), ইথাইল ( - 0:85 ), প্রোপাইল 
(-CsH,), ফিনাইল ( - 058; ), ইত্যাদিকে মূলক বলা হইয়া থাকে। এই 
মূলকগুলির সহিত কার্যকরী মূলকের সংযোগে জৈব যৌগগুলি গঠিত হয়। যেমন 
মিথাইল আযালকোহল, CH,OH, মিথাইল মূলকের সহিত কার্ধকরীমুলক - 0ু-এর 
ংযোগে গঠিত। সময় সময় মিথাইল, ইথাইল, প্রোপাইল ইত্যাদিকে মূলক বলিয়া 
কার্যকরী মূলককে AA ( group) বলিয়া উল্লেখ করা হয়। সাধারণতঃ জৈব যৌগে 
অজৈব মূলক বুঝাইতেই Aa কথাটি ব্যবহৃত হয়। যথা, ক্লোরো, (- 01), tgs, 


(-OH), নাইট্রো ( -NO,), আযামাইনে। ( -NH, ) ইত্যাদিকে পুঞ্জ-নামে 
অভিহিত কর! হয় 1 


সমগ্ঠোত্রীক্স-শ্রেণী ( Homologous Series ) £ জৈব-যোগের সংখ্যা খুবই 
বেশী কিন্তু তাহাদের মধ্যে অনেকগুলি যৌগকে এমন এক-একটি শ্রেণীতে ভাগ করা 
যায়,_যাহাদের গঠন (structure or constitution) ও রাসায়নিক ধর্ম একই 
প্রকার হয়। প্রত্যেক শ্রেণীর অন্তর্ভূক্ত যে-কোন একটি যৌগের আণবিক সংকেত 
একটি সাধারণ সংকেত হইতেই নির্ণয় করা সম্ভব হয়। একই শ্রেণীতে পূর্ববর্তী যৌগের 
সঙ্গে পরবর্তী যৌগের আণবিক সংকেতে পার্থক্য হয় CH, দ্বারা। এইরূপ CH, গ.প 
আণবিক সংকেতে পার্থক্যবিশিষ্ট সমধমী যৌগগুলিকে সমগোৌত্রীয়-শ্রেণী বা 
জাতীয় GAID- Homologous Series) SS বলা হয় এবং এইবপ শ্রেণীভুক্ত 
যৌগগুলিকে বলা হয় সমগোত্র ( Homologue ) | 


এইরূপ এক একটি শ্রেণীর অন্তর্ভূক্ত প্রতিটি যৌগে একই কার্যকরী মূলক বা পুত 
(functional group) উপস্থিত দেখা যায়। এই কার্যকরী পুঞ্জের উপরেই উক্ত 
শ্রেণীর সাধারণ রাসায়নিক ধর্সগুলি একান্তভাবে নির্ভর করে। পরপৃষ্ঠায় উদাহরণ 
দ্বার! বিষয়টি বুঝাইয়া দেওয়া হইল £ 


প্রাথমিক আলোচনা ৩২৫ 
শ্রেণী সাধারণ সংকেত যোগ-সমূহ 
1. AYJ ক্ত-হা ই ডো] CrHense CH, (মিথেন), CHo 
কার্বন বা আালকেন (ইথেন, 0ল+0লুহ) 
(প্যারাফিন) (Alkane C,H (প্রোপেন, 
or Paraffin) 0976 + 007), 
ইত্যাদি 
2. অসংপৃক্ত-হা ই ড্রো- | CnHan CH, . (ইথিলিন ), 
কার্বন (ক) আযালকিন 0386 (প্রোপিলিন, 
বা অলিফাইন (Alkene C,H. +CH) 
or olefine) ইত্যাদি 
(a) আযালকাইন qi | 0%72%-2 C-H; (আযাসিটিলিন ) 
আযাসিটিলিন (Alkine 
or Acetylene) 
3. আযা ল কো হ ল | CnHan+:0H CH,OH  (মিথাইল 
(Alcohol) Br a কো হল) 
0.H,OH (ইথাইল 
আালকোহল, CH,OH 
+CH.), CsH:OH 
(প্রোপাইল ta- 
কোহল,  O.H,OH 
+CH,) ইত্যাদি 
4, ifie (Acid) | CnHany:COOH H.COOH (ফরমিক- 


ইত্যাদি। 


আযাপিড) CH,COOH 
( আযাসিটিক-আযা সি ড, 
H.COOH +CH, ), 
C,H,COOH 
(প্রোপিয়নিক অ্যাচ্ডি, 
CH,COOH 

+ 0H ) ইত্যাদি। 


oe a 


৩২৬ ব্রসায়নের গোডার কথা 


সমযোগী পদার্থ (Isomers): একই আণবিক সংকেত ( molecular 
Formula ) বিভিন্ন জৈব যৌগের প্রকাশক | যেমন, Ce HO এই আণবিক সংকেত 
ইথাইল আযালকোহল এবং ডাইমিথাইল ইথার এই দুইটি বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধর্ম- 
বিশিষ্ট যৌগ প্রকাশ করে। এইরূপ একই সংকেতদ্বারা প্রকাশিত একাধিক বিভিন্ন 
ভৌত ও রাসায়নিক ধর্মবিশিষ্ট বিভিন্ন যৌগকে সমযোগী পদার্থ ( Isomer ) বলে। 
ইহাদের অপুর গঠন (structure) অর্থাৎ BLS পরমাণুর ব্যবস্থাপন (arrangement) 
বিভিন্ন হয়। তাই তাহাদের সংযুতি-সংকেত ( structural formula ) বিভিন্ন হয় 
এবং সেইকারণেই সমযোগী পদার্থের ধর্দও বিভিন্ন হয়। যথা, 


ইথাইল আালকোহলের সংযুতি-সংকেত হইল H- দা -0-H 


H H 
H H 
সংযুতি-সংকেত হইল H- ৫ -0- ৫ 
কা 
ইহা হইতে দেখা যার যে, ইথাইল আযালকোহলে আযালকোহল প্রকাশক (-OH) 
Aa আছে, কিন্তু ইথারে তাহা নাই। 
দ্রষ্টব্য ? একই শ্রেণীভুক্ত সমযোগী পদার্থকে মেটামেরিক ( metameric) যৌগ 
বলে এবং এই প্রকার সংযুতিকে মেটামেরিজম্‌ ( metamerism ) বলে। 
যথা, ডাই ইথাইল ইথার OH, -0-0,H, : 
এবং মিথাইল প্রোপাইল Sata 08,-0- 0,8, 
জৈব-যৌগ বিহয়ে এই আলোচনা হইতে 
আলোচনা করিতে তাহাদের শ্রেণীগত আলে 
উল্লেখ করিয়া জব-যৌগগুলির 
বিষয়বস্তু । 


আর উহার সমযোগী পদার্থ ভাইমিথাইল ইথারের 


মেটামেরিক। 

সহজেই বুঝা যায় যে, জৈব-যৌগের 
[চনা করা প্রর়োজন। তাই শ্রেণী 
আলোচনাই হইবে পরবর্তী অধ্যারগুলির 


প্রাথমিক আলোচনা ৩২৭ 


Questions 


1. Define Organic Chemistry. What are the main distinctions between 


Organic and Inorganic compounds ? 
>i জৈব রসায়নের সংজ্ঞা দাও। জৈব এবং অজৈব রসায়নের ভিতর প্রধান প্রধান পার্থকাগুলি 


উল্লেখ কর। 
2. What is the ৮108] force” theory of the formation of organic compounds ? 
Why was it discarded ? 
২। যে প্রাণশক্তিবাদের সাহায্যে জৈব যৌগের উৎপাদন ব্যাখ্য। করা হয় তাহা কি? ইহা ৫ 


পরিত্যক্ত হইয়াছে? 
3. Give an account of the theory of carbon to carbon linkege in organic 


compounds, Illustrate with examples. 
৩। জৈব যোগে কাৰ্বন পরমাণুর সহিত অন্য একটি কান পরমাণুর যোজন সম্বন্ধে মতবাদ যাহা 
জান! আছে, তাহা লিখ । উদাহরণ ছারা বিষয়টি বুঝাইয়া দাও। 
4. What are functional groups? What are the fun 
aldehydes, ketones and acids ? 
৪। কার্যকরী মূলক কাহাকে বলে? আযলকোহলে, আযালডিহাইডে, কিটোনে এবং আামিডে 
কোন্‌ কোন্‌ SSA মূলক দেখা যায়? 
5. Write notes on the following :— 
(a) Homologous series, (b) Radicals, 


৫। নিম্নলিখিত বিষয়গুলির উপর টাক! লিখ £_ 
(ক) সমগোত্রীয় শ্রেণী, (৭) মূলক, (গ) কার্যকরী মূলক | 


6. Classify the different organic compounds into different cl 


ctional groups in alcohols. 


(c) Functional groups. 


asses. Illustrate 


and answer by proper examples. 

৬। জৈব ফৌঁগগুলির বিভিন্ন শ্ৰেণীবিভাগ mra যাহ! জান fat i উদাহরণ ছারা সি 
দাও। 

7, Write what you know about the following :— 

(a) Homologous series. Illustrate your answer with 


b ted compounds. 
aati and unsaturate: [W. ৪. H. S., (Science), 1963] 


৭। নিম্নলিখিত বিষয়গুলি সম্বন্ধে যাহ! জান লিখ £ 
(ক) সমগোত্রীয় শ্রেণী। 
(a) পরিপৃক্ত এবং অপরিপৃক্ত যৌগ | 


রি: 


উদাহরণ দ্বার! বিষয়টা বুঝাইয়া দাও। 


. fasta sents 
ইন্ধন বা জ্বালানি ( Fuels ) 


ANS দাহ্বস্ত দহন করিয়। তাপশক্তি উৎপাদন করা হয় তাহাদের জালানি 
বলে। সাধারণতঃ জালানির উপাদানের মধ্যে কার্বন বা হাইড্রোজেন বা 
উভয়েই মৌল হিদাবে বা হাইড্রোকার্বন যৌগরূপে অধিক পরিমাণে বর্তমান 
দেখ যায়। জালানির হাইড্রোজেন ও কানের সহিত বায়ুর অক্সিজেন 
রাসায়নিকভাবে যুক্ত হইয়া তাপ উৎপাদন PT | গৃহস্থালীর কার্ষে, যানবাহন 
পরিচালনে এবং বিভিন্ন শিল্পে প্রচুর তাপ-শক্তির প্রয়োজন হয়। সৌরকিরণ অজন 
তাপ-শক্তির উৎস। বিদ্যুৎ শক্তি হইতেও তাপ-শক্তি পাওয়া যায়, কিন্তু জল-বিদ্যুৎ 
(Hydro-electrie power) ছাড়। অন্ত স্থলে জালানির দহন দ্বারা ষ্টীম উৎপাদন 
করিয়া তাহার সাহায্যে বিদ্যযৎ-শক্তি উৎপন্ন করা হয়, কাজেই অধিকাংশ ক্ষেত্রেই বহু 
প্রকারের দাহ্বস্ত পোড়াইরা তাপোৎপাদন করা হইয়া থাকে। 

প্রকৃতিতে যে সমস্ত জালানি পাওয়া:যায় তাহ 


হাদের তিন ভাগে ভাগ বরা হয়। 
যথা (ক) কঠিন, (খ) তরল ও (গ) গ্যাসীয়। 


প্রাকৃতিক কঠিন জালানি হিদাবে 
পাওয়া যায় কাঠ ও কয়লা (coal) [পিট ( peat), লিগনাইট ( lignite ), 


আযানথাসাইট ( anthracite ) প্রভৃতি afte কয়লার প্রকার-ভেদ প্রকৃতিতে পাওয়া 
যায়। ] ইহা ছাড়া, say উপায়ে উৎপন্ন কঠিন জালানি কাঠ-কয়লা ও কোক কয়লা। 


এই সকল কঠিন জালানি গৃহস্থালীর কাধে, ধাতুনিফাশনের চুলীতে, রেল, জাহাজ 
প্রভৃতির ইঞ্জিনে তাপোৎপাদনের ey ব্যবহৃত হয়। 


তরল জ্বালানির প্রাকৃতিক উৎস হইল খনিজ 
petroleum )| কৃত্রিম উপায়েও তর 
হইতে ), কেরোসিন ( খনিজ তৈল 


তৈল ( mineral oil or 
করা হয়, যথা, পেট্রল ( কয়লা 
হইতে), স্পিরিট (methylated spirit, চিনি 
উৎপাদনের পর অবশিষ্ট ঝোলাগুড় হইতে )। এই সমস্ত জালানির মোটর-গাড়ীর 
ইঞ্জিনে, ষ্টোভে, জাহাজের ইঞ্জিনে ব্যবহার হইয়। থাকে। 

গ্যাসীয় জ্বালানির প্রাকৃতিক উ 
ইহা পেট্রোলিয়ামের খনি হইতে উ 


a জালানি প্রস্তুত 


তম হইল স্বাভাবিক গ্যাস (natural gas); 
BS হইয়া খনির নিকট থাকে এবং সেখান 


ইন্ধন বা জালানি ৩২৯ 


হইতে সংগৃহীত হয়। রুত্রিম উপায়ও নানাপ্রকার গ্যাসীয় জালানি প্রস্তুত 
করা হয়, যথা কোল-গ্যাস (Coal-gas), প্রডিউলার-গ্যাস ( Producer-gas ), 
জল-গ্যাস (water-gas), তৈল-গ্যান ( oil-gas) প্রভৃতি। এই সকল গ্যাসীয় 
ইন্ধনের ব্যবহার খুবই প্রচলিত দেখা যায়। শিল্পে ও গৃহস্থালীর কাধে, রাস্তায় 
আলোর ব্যবস্থা করিতে এবং সময় সময় বিদ্যুৎ-শক্তি উৎপাদনে গ্যাসীয় ইন্ধনের 
প্রয়োগ ক্রমশঃ বৃদ্দিপ্রাপ্ত হইতেছে | 

উপরে উল্লিখিত বিভিন্ন জালানির কার্যকারিতা! সমান নয়। জালানিগুলির 


তাপোৎপাদন ক্ষমতা প্রকাশ করিতে উহাদের ক্যালরি-সংখ্যা ( Calorific 
লের এক ডিগ্রি সেটিগ্রেড উষ্ণতা বৃদ্ধি 


হয়, তাহাকে এক ক্যালরি (Calorie ) 
বলে। সাধারণতঃ এই এককে যেকোনও ইন্ধনের তাপ-শক্তির পরিমাপ 
Fal zy) কোনও জালানির এক-গ্রাম পোড়াইয়া যত ক্যালরি তাপ শক্তি 
পাওয়া যায়, তাহাকে Be জালানির ক্যালরি-সংখ্যা (Calorifie value ) 
বলা হয়। 


value) ব্যবহৃত হয়। এক গ্রাম F 
করিতে যে পরিমাণ তাপ-শক্তির প্রয়োজন 


কয়লঃ কয়লা একটি গাঢ় বাদামী অথবা কালো রং-এর খনিজ পদার্থ 
ইহা গাছপালার অবশিষ্টাংশ এবং ইহাতে হাইড্রোজেন এবং কার্বন এরূপ পরিমাণে 
বর্তমান যে ইহা জালানি হিলাবে ব্যবহার করা বায়। ইহ! কার্বনের একটি অতি 
অশুদ্ধ রূপ। ইহ! বায়ুর অবর্তমানে জীবাণুর fama এবং মাটির চাপে গাছপালা 
হইতে উৎপন্ন হয়। বৈজ্ঞানিক গবেষণায় স্থির হইয়াছে যে, লা লক্ষ বৎসর পূর্বে 
পৃথিবীর উপর কেবল বন-জঙ্গল ছিল এবং তখনও পৃথিবীতে MIA আবির্ভাব 
হয় নাই। এই অবস্থায় প্রাকৃতিক দুর্যোগে, যথা ভূমিকপপ, ei sents, পৃথিবীর 
আলোড়ন প্রভৃতি ঘটনায়, এক একটি বিরাট জঙ্গল, সমস্ত গাছপালা, খালবিল সমেত 
মাটির নীচে ধ্বসিয়! যায়। তার পর ধীরে ধীরে গুলির উপর বালি, পলিমাটি 
ইত্যাদি স্তরে wea wal হয়। হাজার হাজার বৎসরে আম ক্রমে উদ্ভিদের আকৃতি 
পরিবতিত হইয়া শেষ অবধি উহা কয়লায় পরিণত হইয়াছে । সেইজন্য পাথর 
ও কাদাপাথরের মধ্যে স্তরে স্তরে কয়লা সাজানো অবস্থায় পাওয়া যায়। উদ্ভিদের 
ক্রমঃপরিবর্তনের প্রমাণ ভিন্ন fea ধরণের কয়লা হইতে পাওয়া যায় ; যেমন পিটে 
(peat) কারনের পরিমাণ শতকরা 60 ভাগ পাওয়া যায়, লিগনাইটে (lignite ) 
aida থাকে শতকরা ভাগ; ক্যানেল কোলে (05261 Coal) কার্বন থাকে 


con রসায়নের গোড়ার কথা 


শতকরা 83 ভাগ, বিটুমিনাস (bituminous) কয়লায় শতকরা 88'4 ভাগ 
কার্বন দেখা যায় এবং আযানথ]াসাইটে (anthracite) কার্বনের উপস্থিতি দেখা 
যায় শতকরা 94 ভাগ। পূর্বে যদিও কয়লাকে কার্বনের একটি রূপভেদ 
(allotropes) বলিয়া ধরা হইত, বর্তমানে উহাতে বিশুদ্ধ কার্বন কমই থাকে 
বলিয়া উহাকে আর কার্ধনের রূপভেদ বলয়া গণ্য করা হয় না। 


ভারতে তাপ-শক্তির সর্বপ্রধান উৎস হইল কয়লা। 


এই কয়লা জালাইয়াই 
বিহ্যুৎ-শক্তি উৎপাদন করা হয়। 


বর্তমানে ভারতে কয়েকটি স্থানে জল-বিদ্যুৎ 
(hydro-electric power ) উৎপাদন করা হইতেছে | 
কয়লাকে সাক্ষাংভাবে অথবা উহাতে 


হাইডোজেন যোগ করিয়া তৈলে পরিণত 
করিয়া [ Bergius Process £ 


কমা কয়লার গু'ড়াকে ভারী তৈলের ( Heavy 
oil) সাহায্যে CIR ( paste ) পরিণত করিয়া 450° সেটিগ্রেড উষ্ণতায় Bea করা 
হয় এবং তখন উহার উপর দিয়া 950 গুণ বাযুচাপে হাইড্রোজেন গ্যাস পরিচালনা 
করা হয়। ইহাতেই অতি কম উষ্ণতায় স্কটনযোগ্য উদ্ধায়ী তৈল উৎপয় za |] 
কিংবা অন্তধূ্ম পাতনের দ্বারা উহাকে কোল-গ্যাস ও কোকে পরিণত করিয়া 
জালানিরূপে ব্যবহার করা oy | কয়লার Saya পাতনকে কোলের অঙ্গারীকরণ 
( Carbonisation of Coal) বলে। এই পাতনক্রিগনা উচ্চ উষ্ণতায় (1000 
1200° দেটিগ্রেড ) অথবা fag উষ্ণতায় (6০০+--6১০* cifras) নিষ্পন্ন করা 
WH) প্রথমটিকে বলে High temperature Carbonisation of Coal 
এবং দ্বিতীয়টিকে বলে Low temperature Carbonisation of Coal! এই 
দুইটি ক্ষেত্রে উৎপয় গ্যাসের উপাদান বিভিন্ন হয় এবং কোকও ভিন্নধর্মী হয়। 
ইহা ছাড়া, কয়লা হইতে আরও দুইটি গ্যাপীয় ইন্ধন উৎপাদন করা হয়। যথা, 
প্রডিউনার-গ্যাস (Producer-gas) এবং জল-গ্যাপ ( Water-gas )| আমরা 


একে একে এই গ্যাসীয় ইন্ধনগুলির উৎপাদন পদ্ধতি ও ব্যবহার সম্বন্ধে আলোচনা 
করিব। 


() প্রডিউসার WTA (Producer gas)2 একটি বিশেষ প্রকারের 


আবদ্ধ চোন্দের মত স্টালের RANCE ( producer) কোক লোহার শিকের বাঁঝরির 
উপর সাজাইয়| উহাতে আগুন ধরাইয়া শ্বেততপ্ত (প্রায় 1000৭ 


ইন্ধন বা জালানি vos 


পরিমাণে বায়ু পরিচালন! করিলে এই প্রভিউপার গ্যাদ উৎপন্ন হয়। ইহা প্রধানতঃ 
কার্বন মনোক্সাইভ ও নাইট্রোজেনের 
মিশ্রণ। 20+0,=200 | ইহাতে 
ব্যবহৃত চুল্লীর ভিতরে অগ্রিসহ 
ইষ্টকের আস্তরণ দেওয়া থাকে এবং 
উৎপন্ন গ্যান pala উপরের দিকে 
একপার্খে লাগানে! নির্গমন-নল দিয়া 
বাহিরে আসে। এই গ্যাসীয় ইন্ধন 
যেখানে প্রয়োজন সেইখানে উৎপাদন. 
করিয়া সঙ্গে সঙ্গে পোড়ান হয় এবং 
তাহাতেই ইহার ক্যালরি সংখ্যা 
faata পাওয়া যায়। এই গ্যাস 
উৎপাদন করিয়া রাখিয়া দিলে ইহার চিত্র নং__4 

ক্যালরি সংখ্যা অনেক কমিয়া যায়। প্রডিউদার গ্যাসের ব্যবহার আমরা 
পূর্বে কাচ উৎপাদনের ও সিমেনস্‌ মার্টিন পদ্ধতিতে AI উত্পাদনের রিজেনে- 
রেটিভ সিনটেম-( Regenerative System) যুক্ত চুলী উত্তপ্ত করিতে দেখিতে 
পাইয়াছি। 


বিজারক্করূপে ব্যবহৃত হয়। ইহার কার্বন 


মনোক্সাইভটুকু বাযুতে পুড়িযা তাপ উৎপাদন করে 9004+ 05=9005 | অস্ত 
জালানির তুলনায় ইহার তাপন-শক্তি ( Calorific power ) কম, কিন্ত ইহা সহজে 
উৎপাদন করা যায় বলিয়া ই হা রিজেনেরেটিভ ( Regenerative) BRITS এবং কোল 
গ্যাস প্রস্তুতির বকযন্ত্রকে উত্তপ্ত করিতে ব্যবহৃত হয়! পেলের অভাব হইলে কাঠ- 
কয়লা ব্যবহার করিয়া উৎপন্ন প্রডিউগার গ্যাসের সাহায্যে মোটর যান চালানো 


হইয়া থাকে। 


প্রডিউপার গ্যাস জালানি হিসাবে এবং 


00) জল-গ্যাস ( Water gas je জল-গ্যাস প্রধানতঃ হাইডোজেন এবং 
কার্বন মনোক্সাইডের মিশ্রণ শ্রেত-তপ্ত (white-hot, উষ্ণতা প্রায় 100 সেটিগ্রেড) 
কোকের উপর fiai Ba চালনা! করিলে নিয্নলিখিত সমীকরণছার! প্রকাশ্য বিক্রিয়া ঘটিয়া 
কার্বন মনোকঝ্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়ঃ C+H,O=CO+He | 1400° 


A রসায়নের গোড়ার কথা 


সেটিগ্রেড হইতে ক্রমশঃ উষ্ণতা এই বিক্রিয়ার ফলে কমিয়া যায়, কারণ oc 
বিক্রিয়াটি বিশেষভাবে তাপ-শোষক। 1000” সেটিগ্রেড পযন্ত এইপ্রকার bls 
ঘটে। 1000° সেটিগ্রেডের faa উষ্ণতায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইতে থাকে: 
C+2H.0=00,+2H, ; কিন্তু কার্বন ডাই-অন্মাইডের কোন ক্যালরি সংখ্যা 
(calorific value) নাই, তাই যাহাতে কার্বন ডাইঅক্সাইড বেশী পরিমাণে উৎপন্ন 
না হয় দেদিকে লক্ষ্য রাখিতে হয়। সেই কারণে কোকের উষ্ণতা 1000° সেটটিগ্রেড 
অপেক্ষ। কমিয়। গেলে তাহাকে আবার 100” সেটিগ্রেড উষ্ণতায় বাযুপ্রবাহে উত্তপ্ত 
করিয়া তোলা হয়। ইহাতে কিছুটা কোক নষ্ট হয়। প্রক্রিয়াটি এইরূপে পরিচালিত 
করা হয়ঃ প্রথমে শ্বেত-তপ্ত কোকের উপর দিয়া 4 মিনিট ধরিয়া Da staat eat হয় 
এবং ষ্টীম চালনা! বন্ধ করিয়া এ মিনিট ধরিয়া বায়ুপ্রবাহ চালনা কর! হয়। আবার 
Da চালনার 4 মিনিট সময়কে দুইভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে টীম শ্বেত.তথ 
কোকের নীচ দিয়া চালনা করা হয় এবং দ্বিতীয় ভাগে Ba শ্বেত-তপ্ত কোকের উপর 
দিয়া নীচের দিকে চালনা করা হয়। ছুই বারেই যে গ্যাস উৎপন্ন হয় তাহা একই 
পথে বাহির করিবার ব্যবস্থা থাকে এবং SA জল-গ্যাসকে সরাসরি তৈল গ্যাস 
উৎপাদকের ভিতর চালাইয়া দেওয়া ইয়। অনেক কারের এন EE 
মিউনিসিপ্যালিটিগুগি ভল-গ্যাস ক্রয় করিয়া শহরে তাপ-শক্তি উৎপাদনে ব্যবহার 


করে এবং তখন ইহাকে তৈল-গযাসের সহিত মিশাইয়া বিক্রয় করা হয়। তাই এই 
ব্যবস্থা। প্রকৃতপক্ষে শ্বেত-তপ্ত করলার নীচ দিয় 


| | ই 13 মিনিট ধরিয়া চালনা করা 
ইয়। পরে 18 মিনিট ধরিয়া কয়লার উপর দিক হইতে নাচের দিকে ষ্টীম চালনা করা 
হয়, পরে 1 মিনিট ধরিয়া পাত্রের ভিত 


রর জল গ্যাস তাড়াইয়া বাহির করিয়া দেওয়া 
ইয়। পরে 9 মিনিট উত্তপ্ত কোকের উপর দিয়া বাযুপ্রবাহ চালানো z| 


তিনটি পাত্তদ্বারা গঠিত। একটি 
স মিশ্রণের sing এবং তৃতীয়টি অত্যুচ্চ 
তৈল-গ্যাস মিশ্রণের পাত্রটি 
ইষ্টকগুলি উত্তপ্ত হয় এবং 
পরিণত হইয়া জল-গ্যাসের 
TF পূর্ব হইতে উত্তপ্ত 
তৈল-গ্যাস ভাঙ্গিয়া গিয়া 
জল-গ্যাসকে কাধিউরেটেড 


স ও তৈল-গ্যাসের মিশ্র 
তৃতীয় পাত্রে চালনা করিয়া অত্যস্ত উত্তপ্ত করা হয়। 


হাইড্রোকার্বনে পরিণত হয়। এই হাইডোকার্বন-যুক্ত 


৩৩৩ 


ইন্ধন বা জালানি 


ওয়াটার গ্যাস (carburetted water gas) বলে | এই হাইড্রোকার্বন-যুক্ত জল- 
গ্যাসকে চতুর্থ প্রকোষ্ঠে ( purifier ) SATS ফেরিক অক্সাইডের (15০৭ ferric 
oxide ) উপর দিয়া চালনা করিয়া 59 মুক্ত করা হয়। 


খনিজ তৈল || উত্তপ্ত আন্নিসহ হউকের BS 


লানি ও আলোক উৎপাদক হিসাবে ( illuminant ) 
ThO, ) ঘটিত জালির 


জল-গ্যাস, জা 
ব্যবহৃত হয়। কার্ধিউরেটেড জল-গ্যাস ধোরিয়া (Thoria 


ব্যবহার ৪ 


foa—6 


যায়। জল-গ্যাস হাইড্রোজেনের পণ) 


উপর জালাইয়া Tear আলো পাওয়া 


208 রসায়নের গোড়ার কথা 


উৎপাদনেও ব্যবহৃত হয় [Bosch Process; ইহাতে ভল-গ্যাসের সহিত ষ্টীম 
মিশাইয়া মিশ্রণটিকে ক্রোমিয়াম অক্মাইডের সহিত মিশ্রিত ফেরিক অল্মাইড অঘটকের 
উপর দিয়া উচ্চচাপে 550° afas উষ্ণতায় চালিত করা হয় ; ইহাতে কাৰ্বন 
মনোক্সাইভ ও ষ্টীম বিক্রিয়া করিয়া কার্বন ডাই-অক্সাইড ও হাই 
CO+H,0=CO,+He! এইভাবে উৎপন্ন কাৰ্বন ডাই-অক্মাই 
(25 গুণ বায়ুমণ্ডলের চাপে) জলের ভিতর চালিত করিয় 


ডাজেন দেয়; 
ড উচ্চ চাপে 
| দ্রবীভূত করা হয়। যদি 


kerosene ) ফেল! হয়। তাহাতেই 
হাইড্রোকার্ধনে পরিণত হয়। উৎপন্ন গ্যাসকে জলের 


পরে জলের উপর গ্যাট্যাঙ্কে সংগ্রহ করিয়া রাখা 
লের সাহায্যে উক্ত গ্যাসকে পরীক্ষাগারে চালিত করা হয়। 


Bas)? প্রকৃতিতে যে কয়লা খনিজরূপে পাওয়া 


: j কার জৈব-যৌগ এবং নাইট্রোজেন, 
হাইডে as ra ie 
হাইড্রোজেন থাকে। কাচা নরম কয়লার অথবা 


ভিতর দিয়! চালিত করিয়া ধোঁত করা হয় এবং 


t 


এই গ্যাস হাইড্রোজেন, নাই 
বেনজিন বাষ্প, কান মনোন্সাইড প্রভৃতি গ্যাসের মিশ্রণ। 
সময় aata উপাদানগুলি বিয়োজিত হইয়া গ্যাসীয় অবস্থায় 


aya পাতন ৪--কোন ও বস্তুকে 
করা হইলে যখন উহা উদ্ধারী এবং FRAN বিভিন্ন উপাদানে বিশ্লিষ্ট হয়, তখন উদ্বায়ী 
অংশকে শীতল ও ঘনীভূত করিয়। সংগ্রহ করাকে বস্তুর অস্ত CE OL 3 পান 
করা হয়। APE অংশ বন্ধ পাত্রে পড়িয়া থকে ; কিন্তু “A re ae . ie 
গুলিকে মিশ্রিত করিলে মুল বস্তু ফিরিয়া পাওয়া যায় না। সস) 
কোল-গযাসের পণ্য-উৎপাদন £ অট 
আক্ষারের অনুভূমিক qqa jie bi নি সামি সারি D 


খনিজ কয়লার অথবা বিটুমিনাস কোলের 


ট্রোজেন, মিথেন, ইথিলিন, 
কয়লার অন্তধূ্ম পাতনের 
পাতিত হয়। 


প্রায়-বন্ধ পাত্রে NU অনুপস্থিতিতে উত্তপ্ত 


ইন্ধন বা জ্বালানি Gon 


SU লওয়া হয় এবং বকযন্ত্গুলিকে চুলীতে বসাইয়া চারিদিক হইতে প্রডিউসার 
গ্যাসের দহনে উৎপন্ন শিখাদ্বার! 1000°- 1200° সেটিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত কর! 
হয়। প্রত্যেকটি qaqa প্রায় তিন-চতুর্থাংশ করলার penata ভতি করা হয় 
এবং উহার মুখ মাটির প্রলেপ দিয়া বন্ধ করা হয়। এইভাবে qea ভিতর 
বাধুপ্রবেশের পথ বন্ধ করা হয়। এই আবদ্ধ VINA কয়লাকে উত্তপ্ত করার 
ফলে উৎপন্ন গ্যাসীয় পদার্থগুলিকে একটি খাড়াভাবে লাগানো বহিগঁমন নলের 
( exit pipe ) ভিতর দিয়া একটি মোটা! অনুভূমিকভাবে বসানো পাত্রের ভিতর লওয়া 


হয়। বহিগঁমন নলকে উত্থান নল (ascension pipe) বলে এবং অনুভূমিক 
atas হাইড্রলিক মেন (hydraulic main) বলে। এই হাইডুলিক মেনে 
সামান্য জল থাকে এবং এখানে কম উদ্বায়ী পদার্ঘগুলি 6০০ সেটিগ্রেডে শীতল 
হওয়ায় ঘনীভূত হয়; কিছু আল্কীতরা (tar), apati দ্রব ও জল জমে। 
হাইডুলিক মেনে তরল পদার্থ থাকার ফলে বকষস্ত্র খুলিয়া ঝাড়িবার সময় গ্যাস 
পিছন হইতে আসিয়া বকয্ত্ে ঢুকিতে পারে ন! ( no back-suetion of the gas 
০০০৪৪ )। হাইডুলিক মেন হইতে উষ্ণ গ্যাপ কতকগুলি খাডাভাবে পরপর 
সঙ্জিত লোহার নলের ভিতর দিয়া যায়। এই নলগুলিকে বায়ুত্ঘনক (air 
condenser) WA! এই নলের ভিতর দিয়া অতিক্রম করানোর ফলে গ্যাস 
সাধারণ উষ্ণতায় আসে এবং বেশীর ভাগ আল্কাতরা বং আ্যামোনিয়া। দ্রবণ 
ঘনীভূত হইয়া শীতক নলগুলির নীচে অবস্থিত ট্যাঙ্কে জমা হয়। সেখান হইতে 
আলকাতর1 একটি কূপে যাইয়া জমা হয় এবং আলকাতরার উপর অআ্যামোনিয়ার 
Bq জমা হয়। এই আযামোনিয়ার দ্রবণকে আযামোনিয়াক্যাল লাঁইকার 
( Ammoniacal liquor’) বা গ্যাস লাইকার (889 liquor ) বলে । 


wou ব্রসায়নের গোড়ার কথা 


এখান হইতে একটি ঘূর্ণায়মান (rotatory ) পাম্পের (exhaust pump ) 
সাহায্যে গ্যানকে প্রথমে ধাবনস্তস্তে বা জ্রাবাঁরের (scrubher) ভিতর প্রবেশ 
করানো হয় এবং পরে শোৌঁধকের ( purifier) মধ্য দিয়া চালাইয়া দেওয়া হয়। 
জ্রাবারের আকুতি একটা wea মত এবং ইহার ভিতরটা কোক বা ঝামা দ্বার! 


sfs করা থাকে। গ্যাস শীতক হইতে ধাবন-স্তস্তের ভিতর তলদেশ দিয়া | 


প্রবেশ করে এবং উপর দিকে উঠিতে থাকে । ধাবন-স্তভ্তের উপর হইতে 
জলধারা প্রবাহিত করা হয়। এইখানে Venta গ্যাস নিয্নগামী GAN S- Gz, 


CYS হইয়া যার এবং জলে অবশিষ্ট আযামোনিয়া, কিছু কার্বন ডাই-অক্সাইড ও 


হাইড্রোজেন সলফাইড দ্রবীভূত হয়। উৎপন্ন দ্রবণ কূপে চলিয়া ষায়। ইহার 
পরও গ্যাসে কিছু অপব্রব্য (impurity, যেমন H,s, (ON), CO, CS, 


ইত্যাদি) থাকে। সেইগুলি শোধকে পাঠাইয়া বিশোধকের সাহায্যে শোষিত :. 


করা হয়। এই শোধক একটি চওড়া আয়তক্ষেত্রিক লোহার ata) ইহাতে 
কয়েকটি তাকে লোহার থালায় করিয়া কলিচুন এবং অন্য কয়েকটি তাকে 
অনুরূপভাবে আর্দ্র ফেরিক অক্সাইড ( অর্থাৎ, ফেরিক হাইডক্সাইভ ) রাখা হয় ॥ 
কলিচুন সমস্ত কার্বন ভাই-অন্সাইভ (005) ও কিছু হাইড্রোজেন সলফাইড 
(28) এবং কার্বন ডাই-সলফাইড (092) ও হাইডরোসায়ানিক wpe 
(HON) শোষণ করে। ফেরিক হাইড্‌ক্সাইড বাকি সমস্ত H.S এবং HON শোষণ 
করিয়া লয়। | 
Ca(OH), + CO, = CaCO si H.O 
Ca(OH). +2H,S=Ca(SH), + 9H,0 
Ca(OH). + H:S = CaS + 211,0 
CaS + 095 = CaCSs | 
ক্যালসিয়াম থায়োকার্বনেট 
2Fe(OH)s + 3H.$=Fe,S,+6H,0 
Ca(OH), + 2HON = Ca(ON), + 2H,0 
2Fe(0H), + SHON = 2Fo(CN), + (CN), + 68,0 
2Ca(CN), + Fe(CN), = Cas [Fe(ON).] 


বিশুদ্ধ গ্যাসকে গ্যাস আধারে ( Gas-holder ) জলের উপর সঞ্চিত করণ হয় এবং 


| 
\ 
| 


ইন্ধন বা জালানি ৩৩৭ 


প্রয়োজন অনুযায়ী চাপ দিয়! নলের সাহায্যে বাহিরে আনিরা বিভিন্ন স্থানে পরিচালিত 
করা হয়। 


উৎপন্ন ॥ু০এ59কে WE ago ফেলিয়া রাখিলে উহা পুনরায় 79205তে 
পরিণত হয় এবং সলফার মৌল বাহির হইয়া আনিয়া Bate সহিত মিশিয়া থাকে। 
এই পুনরুংপন্ন সোদক ফেরিক অক্সাইড পুনরায় শোধকে ব্যবহার করা হয়ঃ 
20৩৪০ + 30০ ₹9179505 +63, এইভাবে ফেরিক হাইড্রক্সাইডকে পুনঃপুনঃ 
ব্যবহার করা যায় যতক্ষণ না উহাতে শতকরা 50 ভাগ ওজনের সলফার 
জমা Sy | 


কোঁল-গ্যাসের উপাদান £_কোল-গ্যাসের উপাদান খনিজ কয়লার esi 
ও অন্তধূ্ম পাতনের উষ্ণতার উপর নির্ভর করে। যে উষ্ণতায় কয়লার IET 
পাতনের বর্ণনা এখানে দেওয়া হইল তাহাতে উৎপন্ন কোল-গ্যাসকে হাইড্রোজেন, 
মিথেন, কার্বন মনোক্সাইড, ইথিলিন, আাসিটিলিন, বেনজিনবাঙ্প, নাইট্রোজেন, 
কার্বন ভাই-অক্মাইড, অক্সিজেন প্রভৃতির মিশ্রণরূপে পাওয়া যায়। এই গ্যাসগুলিকে 
তিন ভাগে বিভক্ত করা যায়, যথাঃ আলোক-উৎপীদক (11155015585 ), 
উত্তাপ-উৎপাদক ( diluents ) এবং GOS ( impurities ) ৷ যে সমস্ত গ্যাপীয় 
হাইড্রোকার্বন পোড়াইয়া আলোক পাওয়া যায় তাহারাই আলোক-উৎপাদক ; যে 
সমস্ত গ্যাস পোড়াইয়া তাপ উৎপন্ন হয় তাহাদের উত্তাপ-উৎপাদক বলিয়া গণ্য করা 
হয়? ইহারা কোল-গ্যাসের যে সমস্ত হাইডোকার্ধন ধোঁয়াযুক্ত শিখার সহিত পোড়ে 
তাহাদের পাতলা করিয়া দেয় এবং তাহাতে A TTS শিখা বন্ধ হয়। কোল-গ্যাসের . 


উপাদানগুলির পরিমাণ নিয্নলিখিত প্রকার £ 


হাইড্রোজেন 48-55% 

মিথেন 26 85% তাপোৎপাদক 
কার্বন মনোক্মাইভ ৮879 

ইথিলিন, আযাসিটিলিন, বেনজিনবাপ্প 2'5—5% আলোক-উৎপাদক 
নাইট্রোজেন 2-12% 

কার্বন ডাই-অক্সাইড 0-3% অশুদ্ধ 

faca 0-15% 


২২-( ৩য়) 


৩৩৮ রসায়নের গোড়ার কথা 


নিয়ে কোল-গ্যাস উৎপাদনের সময় যে যে উপজাঁতগ্ুলি. (by-products ) 
পাওয়া যায় তাঁহাদের নাম, প্রকৃতি ও ব্যবহার উল্লেখ করা হইল £__ 


(1) আলকাঁতরা ( Coal-tar ), (9) আ্যামোলিয়া-দ্রুব ( Ammoniacal 
liquor ), (8) অব্যগহার্য চুন (Spent lime), (4) আব্যবহার্ষ-আয়রণের 
অক্সাইড (Spent oxide of iron), (5) গ্যাস-কার্বন (Gas carbon ) 
(6) কোক (Coke ) I 

(1) আঁলকাতর]1ঃ ইহ| একটি কালো! দুর্গন্ধযুক্ত চটচটে তরল পদার্থ। ইহা 
বহু প্রকারের জৈব-যৌগের মিশ্ণ। 

ব্যবহার £_ইহ| (i) কাঠের জিনিসের প্থায়িত্ব বৃদ্ধি করিতে, (ii) starte 
যুক্ত কাগজ প্রস্ততে এবং (iii) বেনজিন, স্টীপথ্যালিন, কার্বলিক আ্যাসিভ প্রভৃতি 
জৈব যৌগ্সের পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়। এই জৈব-যৌগগুলি পাইতে হইলে 
আলকাতরার আংশিক পাতন নিপ্পন্ন করা হয়; এই জৈব যৌগগুলি হইতে 
নানাবিধ রং, সর্বাপেক্ষা fates শ্যাকীরিণ (Saccharine) ও নানাবিধ 
Sq প্রস্তুত করা হয়। আলকাভরার আংশিক পাতনের পর বক্ষস্ত্রে যাহা 
পড়িয় থাকে তাহাই পিচ (pitch) নামে অভিহিত হয়। এই পিচকে 
আলকাতর| হইতে উৎপন্ন তৈলের সহিত মিশাইয়া জ্যাসফ্যাণ্ট (জনিত) 


তৈয়ারি হয়। এই ত্যাসফ্যান্ট রাস্তা তৈয়ারি করিতে এবং বার্ণিস cers 
ব্যবহৃত হয়। 


(2) জ্যামোনিয়া-দ্রবঃ এই aaa আযামোনিয়া, আঠাযোনিয়াম 
কার্ধনেট, আযামোনিয়াম হাইড্রোসলফাইভ ইত্যাদি দ্রব্য থাকে। ইহাকে 
চুনের সহিত ফুটাইলে আ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়; এই আামোনিয়াকে 
হয় ঠাণ্ডা জলে দ্রবীভূত করিয়া আ্যামোনিয়ার ঘন দ্রবণ (Liquor Ammonia) 


অব! সলফিউরিক আ্যাপিডে শোধিত করিয়। আযামোনিয়াম সলফেট উৎপন্ন 
করা হয়। 


ব্যবহার ? 'লাইকার আযামোনিয়া” পরীক্ষাগারে ব্যবহৃত হয় এবং আযামোনিয়াম 
সঙ্গফেট সার হিসাবে ব্যবহৃত হয়। 


(3) অব্যবহার্য pa: এই দ্রব্য শোঁধব-সস্ত হইতে পাওয়া যায়। শোধকে 
অনেক দিন ধরিয়া চুন ব্যবহার করিলে উহার আর কোল-গ্যাসের অশুদ্ধি শোষণ 


ইন্ধন বা জালানি a 


করিবার ক্ষমতা থাকে না। তখন উহাকে বাহিরে আনা হয় এবং উহাকেই 
AVIRA চুন বলে। 

ব্যবহার £ ইহা সার হিসাবে ব্যবহৃত za 

(4) অব্যবহার্ধ আয়রণের অক্সাইভ : Sete শোধক-স্ন্ত হইতে পাওয়া 
যায়। ইহাকে বারবার পুনরুজ্জীবিত করিয়া ব্যবহার করার পর যখন ইহাতে 
শতকরা 50 ভাগ সলফার জমা হয় তখন ইহাকে আর ব্যবহার করা যায় না; 
সেই অবস্থায় ইহাকে অব্যবহার্য আয়রণের অক্সাইড বলে। 

ব্যবহার £ সময় সময় ইহা হইতে ফেরোসায়ানাইডের পণ্য উৎপাদন সংঘটিত 
করা হয়। তবে বেশীর ভাগ সময়েই ইহা পোড়াইয়া সলফার ভাই-অক্মাইড উৎপাদন 
করিয়া সলফিউরিক আয সিভের পণ্য-উৎপাদন সংঘটিত করা হয়। 

(5) গ্যাস-কার্বনঃ ইহা কোল গ্যাস উৎপাদনের বক্যন্ত্রের ভিতরের-দিকে 
উৎক্ষেপ ( sublimate ) কূপে জমা হয়। 

ব্যবহার ইহা তড়িংদ্বার হিসাবে তড়িত্চুলীতে, তড়িংকোঁষ উৎপাদনে 
এবং আর্ক-আলো ( Arc-light ) উৎপাদনে ব্যবহৃত হয়। 

(6) কোক £ ইহা কোল-গ্যাস উৎপাদনের বক্যন্ত্রে অবশেষ হিসাবে পড়িয়া 
থাকে। 

ব্যবহার ই ইহা উত্তম জালানি হিসাবে এবং ধাতুনিফাশনে বিজারক ও জালানি 
হুই রপেই ব্যবহৃত হয়। ইহা দাহ গ্যাস, যথা প্রডিউসার গ্যাস ও জল-গ্যাস 
উৎপাদনেও ব্যবহৃত হয়। 

দ্রষ্টব্যঃ fay উষ্ণতায় খনিজ কয়লার VEG পাতনে যে কোল-গ্যাস উৎপন্ন 
হয় তাহার তাপ উৎপাদনের ক্ষমতা বেশী হয়। সেই সময় যে আলকাতরা পাওয়া 
যায় তাহা হইতে মটর স্পিরিট ও জালানি তৈল পাওয়া যায়। এই সময় উৎপন্ন 
কোক নরম হয় এবং ধেখয়া না দিয়া জলে । উচ্চ উষ্ণতায় উৎপন্ন কোক শক্ত হয়, 


সেই কারণে উহা ধাতুনিদ্কাশনে ব্যবহারের উপযুক্ত হয়। 


কাণ্ঠের Be পাতন ( Destructive Distillation of Wood ) :— 

কাঠ-কয়ল1 (Wood Charcoal) উৎপাদনের বিষয় দশম শ্রেণীর ay 
লিখিত “রসায়নের গোড়ার কথা” দ্বিতীয় ভাগে বলা হইয়াছে। জলীয় পাঁতিত 
অব্য MAF (acidic) এবং উহাকে পাইরোলিগনিয়াস wie বলে। উহা 
মিথাইল আযালকোহল, আসিটিক orks, আযাসিটোন ও মিথাইল ্যাসিটেট__ 


৩৪৩ বুসারুনের গোড়ার কথা 


এই জৈব যৌগগুলির মিশ্রণ। এই জলীয় পাতিত দ্রব্যের নীচে আল্কীতর। 
জমা হয়। এই আল্কাতরাকে কান্টের আলকাতর1 ( wood-tar) অথবা 


EEL. Las 
Ss 


y SSS 


ক্রিয়োজোট (creosote) WA! উপরের চিত্র নং 84 বক্যস্ত্রে রক্ষিত কাটের 
saga পাতনের ফলে যেভাবে পাইরোলিগনিয়াস আযাসিড ও আলকাতরা সংগ্রহ 
| করা হয় তাহা দেখান হইয়াছে। 


পেট্রোলিয়ামের আংশিক পাতন (Fractional Distillation of 
Petroleum ) ৪_ পেট্রোলিয়াম কথাটির ধাতুগত অর্থ হইল পাথুরে তৈল ( petra— 
rock; olewn—oil)| ইহাকে খনিজ (5) তৈল বলা হয়। ইহা 
Ss তৈল হইতে ভিন্নধর্মী__উদ্ভিজ্জ তৈলকে সাবানে পরিণত করা যায়, খনিজ 
তৈলকে সাবানে পরিণত করা যায় না। তাহার কারণ খনিজ তৈল প্যারাফিন নামক 
বিভিন্ন হাইড্রো কার্ধনের মিশ্রণ। যুক্তরাষ্ট্র, Bare, Sate, পোভিয়েট রাষ্ট্র, মেক্সিকো. 
ইন্দোনেশিয়া_এই সকল স্থানে ইহা! প্রচুর পরিমাণে দেখিতে পাওয়া যায়। 
অল্পপরিমাণে ইহা বর্ায়। ভারতে, জাপানে এবং রুমানিয়ায় পাওয়া যায় । আসামের 
ডিগ্বয় ও নাহারকাটিয়ায় এবং বর্তমানে গুজরাটের ক্যান্েতে খনিজ তৈল পাওয়া 
গিয়াছে। আরবে কিছুদিন আগে প্রচুর তৈলের সন্ধান পাওয়া গিয়াছে। অবিশুদ্ধ 
(crude) পেট্রোলিয়াম কঠিন, তরল ও গ্যাপীয় হাইড্রোকার্নের মিশ্রণ। তবে 


ইন্ধন বা জালানি ৩৪১ 


বিভিন্ন স্থানের তৈলখনি হইতে প্রাপ্ত পেট্রোলিয়ামের উপাদানের মধ্যে কিছু পার্থক্য 
দেখা যার। আমেরিকার খনিজ তৈল কেবল প্যারাফিন হাইডরোকার্বনগুলির মিশ্রণ, 
বাকুতে যে খনিজ তৈল পাওয়া যায় তাহাতে শতকরা 40 ভাগ স্াপথিন (naphthenes) 
থাকে। ভূপৃ্ঠ হইতে প্রায় 1000-5000 ফুট নীচে teava পাওয়া যায়। সেই শুর 
পর্যন্ত গর্ভ খনন করিয়া পাম্পের সাহায্যে তৈল উপরে তোলা হয়। তৈলখনিতে 
অনেক সময় অধিক চাপে গ্যাদীয় পদার্থ থাকে; এই গ্যাসীয় পদার্থকে স্বাভাবিক 
গ্যাস (natural gas) বলা হয়। এই স্বাভাবিক গ্যাসে মিথেন, হিলিয়াম প্রভৃতি 
গ্যাপ বিদ্যমান থাকিতে দেখা যায়। গর্ত খনন করিবার সময় অথবা SABA 
ফাটলের ভিতর Ra এই গ্যান বাহির হইয়া আসে। এই স্বাভাবিক 
গ্যাপ হইতে প্রথমে হিলিয়াম সরাইয়া লইয়া উহাকে জালানি হিসাবে ব্যবহার 
করা By | 


ate তৈলকে উপরে তুলিয়া আনিলে উহা অবিশ্ুদ্ধ অবস্থায় থাকে । উহার 
বং ঘোর বাদামী এবং উহার সহিত কাদামাটি মিশ্রিত অবস্থায় বর্তমান থাকে, এবং 
Sw ইহা চট্চটে বা সান্দ্ৰ ( viscous ) তরল হিসাবে সংগৃহীত হয়। এই তৈলকে 
প্রথমে কাদামাটি হইতে পৃথক্‌ করা প্রয়োজন, তাই উহাকে বড বড় পাত্রে 
জল মিশ্রিত করিয়। উত্তপ্ত করা হয়; তাহাতে কাদামাটি থিতাইয়া যায় এবং 
জলের উপর পেট্রোলিয়াম ভায়া উঠে। জলের উপর হইতে উহাকে অন্ত একটি 
পাত্রে ঢালিয়। লইয়া আংশিক পাতন ক্রিয়া (fractional distillation ) AAE 
করা হয়। 


পেট্রোলিয়াম eae পক্ষে অনেকগুলি জৈব যৌগের মিশ্রণ। এই মিশ্রণের প্রধান 
o-carbon ) await! আংশিক 


উপাদান হইল বিভিন্ন হাইড্রোকার্বন ( Hydr 
পাতনপ্রক্রিয়ার দ্বারা পেট্রোলিয়াম হইতে বিভিন্ন হাইডোকার্বনের বিভিন্ন উষ্ণতায় 


baiza মাত্রান্দারে পেট্রল, কেরোপিন, ডিজেল তৈল ইত্যাদি পৃথক করা হয়। 
এই বিভিন্ন Savi উদ্ভূত বিভিন্ন পদার্থগুলির কোনটিই Rea যৌগিক পদার্থ নয়, 
ইহারা একাধিক হাইড্রোকার্বনের মিশ্রণ। নিয়ে বিভিন্ন উষ্ণতায় ata বিভিন্ন পদার্থের 
নাম, তাহাদের আপেক্ষিক গুরুত্ব, তাহাদের ব্যবহার ও শতকরা হিসাবে 
পেট্রোলিয়ামের কত অংশ সেই উৎপন্ন পদার্থ হিসাবে পাওয়া যায় তাহার হিসাব 


দেওয়া হইল CE 


৩৪২ বনায়নের গোড়ার কথা 


পেট্রোলিয়াশের আংশিক পীতনে উদ্ভুত দ্রব্যাদি £_ 


ates অংশের |মাপেক্ষিক! উপাদানের চলতি | শতকরা হিঃ 
স্ষুটনাঙ্ক গুরুত্ব নাম পেট্রোলিয়া-| ব্যবহার 
মের অংশ 
1. 30° aas | 064 |সাইযোজেন |) বরফ তৈয়ারি 
পর্যন্ত ( Cymogen ) করিতে, স্থানিক' 
এবং রিগোলিন অসারতা উৎ- 
( Bhigolene ) পাদনে এবং 
জালানি হিসাবে I 
9, 30° হইতে | oes | পেট্রোলিয়াম Sate r 165 | তৈল ও অন্যান্য 
70” föras (Petroleum |] স্মেহ পদার্থের 
পর্যন্ত ` ether) | | দ্রাবক হিসাবে । 
8. 70° হইতে | 072 পেট্রল ( Petrol ) মোটরের ও 
120° সেটিগ্রেড বা গ্যাসোলিন j বিমানের জালানি 
পর্যন্ত ( Gasoline ) তৈল হিসাবে এবং 
SF qq ধৌত 
কারতে। 
4, 120° হইতে | 0'76 | বেনজাইন (Ben- 54 | গরম কাপড় শুদ্ধ 
180” সেটিগ্রেড zine) [ইহ] অবস্থায় ধৌত 
পযন্ত পরে বণিত বেন- করিতে এবং 
জিন (Benzene) দ্রাবক হিসাবে। 
হইতে পৃথক 
পদার্থ] 
5, 150° ত | 0 কেরে 
300° bee Ses তি 175 | আলোক আলাইতে, 
পর্যন্ত e) জালানি [হসাবে 
এবং পোকামাকড় 
মারিবার জন্য 
6. 800° সেটি- পিচ্ছিলকারী তৈল তে পিচ্ছিল- 
গ্রেডের উপর <I Tiubrtostty 2 যন্ত্রাদিতে পিচ্ছিল 
৪ কারী তৈলহিসাবে* 
oil ) —— | ডিজেল ইঞ্জিনে 
জালানিরূপে এবং 
পাটের বিভাগ 
স্থির করিতে। 
১২-৯৯-০০৬৬ হি তি 


ইন্ধন বা জালানি ৩৪৩ 


পাতিত অংশের | আপেক্ষিক উপাদানের চলতি | শতকরা হিঃ 

স্ফুটনাঙ্ক গুরুত্ব নাম পেট্রোলিয়া- ব্যবহার 
jl মের অংশ 
7. গলনাঙ্ক 48° | —— ভেনলিন gatie পিচ্ছিলত! 
হইতে er ( Vaseline ) উৎপাদন জন্য age 
সেটিগ্রেড-বিশিষ্ট প্যারাফিন মোম মলম VS এবং 
কঠিন যাহা ( Paraffin মোমবাতি 
পাতনযন্ত্রে পড়িয়া Wax ) তৈয়ারী করিতে ॥ 
থাকে | 


সর্বশেষে পাত্রে কঠিনরূপে পড়িয়া থাকে পিচ (pitch) বা আযাসফ্যান্ট (asphalt) I 


ইহা সমগ্র পেট্রোনিয়ামের প্রায় শতকরা 10 ভাগ। ইহা রাঙা তৈয়ারি করিতে 


ব্যবহৃত হয়। 

কেরোপিনের পর যে অংশ পাওয়া যায় তাহাতে বৃহৎ হাইড্রোকার্বন অণু থাকে। 
সেইজন্য ইহাকে ভারী তৈল (Heavy oil) বলে। উহাকে অধিক চাপে বিশেষ 
ভাবে প্রস্তুত আযালুমিনার (41905) উপর দিলিকার (910) স্তরকে অনুঘটক হিসাবে 
একটি নলের ভিতর রাখিয়া 500° সেটিগ্রেড উষ্ণতায় উক্ত অন্গঘটকের উপর দিয়া 
চালনা করিয়া নিয় ক্ফুটনাস্ব-বিশিষ্ট হাইড্রোকার্বনে বিয়োজিত করান হয়। এই 
পদ্ধতিকে Cracking বা ফাটানো বলে। নিয় স্কুটনাস্ব-বিশিষ্ট হাইডোকার্বন বা 
পেলের প্রয়োজন মোটর গাড়ী চালানার জন্য অত্যধিক বাড়িয়া গিয়াছে । তাই এই- 
ভাবে শতকরা প্রায় 50 ভাগ গ্যাসোলিন প্রস্তুত করা হইয়া থাকে । এইভাবে 
cracking দার! বিয়োজনের সময় অনেকটাই VATS হাইডরোকার্ধন, যথা, ইথিলিন 
উৎপন্ন হইয়া থাকে । ইহাদের অণুগুলির সংযোগ সাধন করিয়া তরল হাইড্রোকার্বন 


উৎপাদন করা হয় এবং উহা মোটরের তৈল হিসাবে ব্যবহৃত হয় । 


Questions 
iquid and gaseous types with proper examples. 
from coke ? What are their uses ? 
qa এবং গ্যাসীয়ভাবে বিভক্ত FF | 
? তাহাদের ব্যবহার কৌথায় কি ভাবে হইয়া থাকে ? 


1. Classify fuels into solid, 1 
What are the fuels obtained 
১। জ্বালানিগুলিকে উদাহরণসহ কঠিন, ত 
কোক কয়লা হইতে প্রাপ্ত Fare কি কি 


2, How is coalgas manufactured ? Name the diluents, illuminants and 


Impurities present in coal-gas- 


৩৪৪ রসায়নের গোড়ার কথ! 


২। কোল-গ্যাসের কিভাবে পণ্য উৎপাদন সংঘঠিত হয়? কোল-গ্যাসের ভিতর অবস্থিত 
তাপোৎপাদক, আলোকোৎপাদক এবং অশুদ্ধিগুলির বিষয় উল্লেখ sz | 


3. State the composition of coal-gas, What are the bye-products obtained 
during the manufacture of cosl-gas 7? What are their uses ? 


৩। কোল-গ্যাসের উৎপাদনসমূহ তাহাদের পরিমাণনহ্‌ উল্লেখ কর। কোল-গ্যামের পণ্য- 
উৎপাদনে কোন্‌ কোন্‌ দ্রব্য উপজাত হিদাবে পাওয়া যায় এবং তাহাদের ব্যবহার কিভাবে হয়? 

4. Name the products of destructive distillation of wood. What are the 
different products obtained by the fractional distillation of petroleum? State 
the uses of these different products, What is ‘cracking’ ? 

৪। কাঠের অন্তধূমপাতনে কি কি দ্রব্য পাওয়! যায় তাহার নাম কর। পেট্রোলিয়ামের আংশিক 
পাতনদ্বারা কোন, কোন aay উৎপন্ন হয়? এইভাবে উৎপন্ন পদার্থগুলির ব্যবহার সম্বন্ধে যাহা জান 
লিখ। “ফাটানো, বলিতে কি বুঝায়? 

5. What do you understand by destructive distillation ? How does this 
process differ from ordinary distillation ? 

Name the important products of destructive distillation of wood. From 
the aqueous byproduct how would you prepare two impo, tant organic compounds. 
Mention two uses of each of these compounds, [W. B. H. S., (Science), 1962] 

£। অন্তধূ্ম পাতন বলিতে কি বুঝায়? এই প্রক্রিয়া সাধারণ পাতন হইতে কি কি পার্থক্য 
দেখায়? 

কাঠের অন্তধূমি পাতনে উৎপন্ন প্রধান প্রধান দ্রব্যগুলির নাম বল। 
কি ভাবে দুইটি প্রয়োজনীয় জৈব যোঁগ পদার্থ প্রস্তুত করা যায় তাহা বল। 
ব্যবহার উল্লেখ কর। 


জলীয় উৎপন্ন দ্রব্য হইতে 
উক্ত জৈব যৌগ দুইটির 


6 How does destructive distillation differ from ordinary distillation ? 
Explain why the former is called destructive. Illustrate your answer. 


Name the byproducts in the manufacture of coal-gas and state their uses. 


[W. B. H. S., (Science), 1965] 

৬। অন্ধূম পাতন কোন্‌ কোন, বিষয়ে সাধারণ পাতন হইতে পার্থক্য দেখায়? অন্তর 

পাতনকে কেন ভদুর প্রক্রিয়া বল! হয় তাহা ব্যাখ্যা করিয়া WHE দাও। উদাহরণ যোগ কর। 
কোল-গ্যাস উৎপাদনে উপজাত দ্রব্যগুলির নাম ও ব্যবহার বর্ণনা কর। 


হাইড্রোকারবন-সমৃহ ৩৪৫ 
হাইড্রোকার্বন-দমূহ 


কার্বন এবং হাইড্রোজেনের দ্বিযৌগকে হাইড্রোকার্বন নামে অভিহিত করা হয়। 
কার্বন এবং হাঁইড্রৌোজেনের দ্বিযৌগের সংখ্যা অসংখ্য । তাহার মধ্যে কতকগুলি 
পরিপৃক্ত এবং কতকগুলি অপরিপৃক্ত। হাইড্রোকার্বনগুলির কতকগুলি cE 
( aliphatic ) জাতীর এবং কতকগুলি WAZ (aromatic) AUIS! উদাহরণ 
স্বরূপ বলা! যায়, পরিপৃক্ত স্সেহজ জাতীয় হাইডরোকার্বন হইল মিথেন (CH,), ইথেন 
(0,8), ইত্যানি ; অপরিপৃক্ত cores জাতীয় AACA হইল ইথিলিন (0,8), 
আাপিটিলিন (0,্,) ইত্যাদি ; আর AS হাইডোকার্বন হইল বেনজিন (C,H), 
টলুইন (C, Hg), ইত্যাদি | 


মিথেন ( Methane ) 
সংকেত CH, আণবিক ওজন 16 বাম্পীয় VATE 8 


জৈব যৌগের ভিতর সরলতম যৌগ হইল মিথেন। পেট্রোলিয়ামের খনি হইতে 
উৎপন্ন প্রাকৃতিক গ্যাসে ( natural gas) প্রচুর পরিমীণে মিথেন বর্তমান থাকিতে 
দেখা যায়। জলা-জায়গায় বায়ুর অনুপস্থিতিতে উদ্ভিদের পচন ক্রিয়া হইতে মিথেন 
গ্যাস উৎপন্ন হয়, তাই ইহার আর এক নাম জলা-গ্যাস ( Marsh-Gas )। পুকুরের 
পাকে বা বদ্ধ জলাভূমিতে ( marshy pools ) পায়ের চাপ দিয়া নাড়িলে অথবা দণ্ড 
দ্বারা আলোড়িত করিলে এই গ্যাস বুদ্বুদের আকারে বাহির হইয়া আসে। ইহার 
সহিত সামান্য ফস্ফিন মিশ্রিত থাকে তাই ইহা বাতাসের সংস্পর্শে মাঝে মাঝে জলিয়া 
উঠে। দূর হইতে এই আলো অন্ধকার রাত্রিতে পথিককে দিগভ্রান্ত করে, তাই ইহাকে 
নালেযার আলো 1187 অত ee SURAT খনিতেও 
পাওয়া যায়। কয়লার খনিতে এই সহজ দাহ গ্যাস মিথেন থাকার জন্যই মাঝে মাঝে 


ভয়ানক অগ্নিকাণ্ড হয়। 
প্রস্তুত প্রণালী £_নির্জলিত সোডিয়াম wT 
( soda-lime ) মিশাইয়া উত্তপ্ত করিলে মিথেন উৎপন্ন হয়। 
OH,COONa + NaOH = CH, + 5500৪ 
দ্রষ্টব্য £0) নির্জলিত সোডিয়াম আ্যাসিটেট £ সাধারণতঃকেলামিত সোডিয়াম আযামিটেটের 
প্রতি অণুতে তিন অণু কেলাসজল সংযুক্ত অবস্থায় থাকে ; ইহার আণবিক সংকেত তাই 
CH,COONa+3H,0 1 ইহাকে একটি পোিলেন ধর্পরে লইয়া খর্পরটিকে বালি গাহের উপর 
ataa উত্তপ্ত করা হয় ; তাহাতে ইহার কেলাস জল উড়িয়া fial ইহা নির্জলিত অবস্থা প্রাপ্ত হয় এবং 


সিটেটের সহিত সোডালাইম 


৩৪৬ রসায়নের গোড়ার কথা 
গলির যায়। উত্তপ্ত অবস্থায় ata সমেত সোডিয়াম আাসিটেট শোষকাধারে রাখিয়া Shei করা 
হয়। উৎপন্ন কঠিন পদার্থকে e's করিয়া লওয়া হয়। 


(8) ঘোডালাইম প্রস্তুত করিতে পাথুরে চুনে (CaO) কিক সোডার দ্রবণ যোগ করা হয়। 
ইহাতে পাথুরে চুন ক্যালসিয়াম হাইডুক্সাইডে পরিণত হয় (slaking of lime) | ইহার সহিত 


কষ্টিক সোডা দিশিয়া থাকে । এই চুনমিশ্রিত কষ্টক cats ব্যবহার করায় মিশ্রণটি গলিয়! যায় না বা 
কাচ ক্ষয় করে না। সমীকরণে কষ্টিক নোডার মহিতই বিক্রিয়া দেখান হইয়াছে। 

একভাগ নির্জলিত সোডিয়াম ভযাদিটেটের সহিত চারভাগ সোডালাইম মিশাইয়া 
একটি কপারের ফ্লান্কে অথবা শক্ত কাচের পরীক্ষা নলে লওয়া হ্য়। 
নলের মুখে একটি কর্ক লাগাইয়া উহার ভিতর দিয়া ছবিতে দেখান 
লাগানো হয়। Frate অথবা পরীক্ষানলকে একটি লৌহ 
দীপের সাহায্যে উহার ভিতরের মিশ্রণটিকে তীব্রভাবে 


ফ্লাস্কের বা পরীক্ষ। 
মত একটি নির্গমনল 
দণ্ডে আটকাইয়া বুনসেন 
উত্তপ্ত করা হয়। ইহাতে 


চিত্র নং-9 


মিথেন গ্যাস উৎপন্ন হয়। উৎপন্ন মিথেন গ্যাস দ্বারা পরীক্ষা নলের সমস্ত বায়ু 
বিতাড়িত হইলে জল অপসারণ প্রক্রিয়ায় গ্যাসজারে উহাকে সংগ্রহ করা ZF 

এইভাবে উৎপন্ন মিথেনে হাইড্রোজেন, ইথিলিন, আ্যাসিটিলিন ও জলীয় বাষ্প 
অশুদ্ধিরপে থাকে। আযাদিটিলিনকে আযামোনিয়াতে কিউপ্রাস ক্লোরাইড wifes 


করিয়া সেই ভ্রবণের ভিতর fizi উৎপন্ন গ্যাস চালনা করিয়া শোষিত করা হয়, 
ইথিলিন ও জলীয় বাষ্প ইহার পরে গ্যাসটিকে PAT সলফিউরিক আ্যাঁসিডের 


তি করিয়া অপসারিত কর] যায় al | 
য়া মিশিত গ্যাসকে প্যালাডিয়াম- 
সেটিগ্রেড উষ্ণতায় অতিক্রম করাইলে 


তাই গ্যাসের সঙ্গে অতিরিক্ত অক্সিজেন যোগ করি 
যুক্ত আযসবেসটসের উপর দিয়া 1000০ 


হাইড্রোকার্বন-সমূহ ৩৪% 


অক্সিজেন ও হাইড্রোজেন যুক্ত হইয়া জল উৎপন্ন করে। অতিরিক্ত অক্সিজেনকে 
ক্ষারীয় পাইরোগ্যালেটের ভিতর দিয়া গ্যাস মিশ্রণটিকে চালনা করিয়া শোষিত করা 
হয়। পরে উক্ত মিশ্রণকে গাঢ় সলফিউরিক আযাসিডের ভিতর দিয়া চালনা করিয়া 
ee করিয়া! বিশুদ্ধ মিথেনকে পারদের উপর পারদ অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। 

বিশুদ্ধ মিথেন £_ইহা নানা বিক্রি দারা প্রস্তুত করা যায়। তাহার ভিতর 
নিয়লিখিত প্রক্রিয়াগুলি উল্লেখযোগ্য 

(i) মিথাইল আয়োভাইড ( CH,1 ) ও জায়মান হাইড্রোজেনের বিক্রিয়া দ্বারা 
বিশুদ্ধ মিথেন পাওয়া যায়। ইথাইল আ্যালকোহলের ভিতর মিথাইল আফ্জোডাইড 
লইয়া উহার ভিতর কপার ও faces যুগল ( couple ) যোগ করিয়া উতপন্ন জামান 
হাইড্রোজেন দ্বার! উহাকে বিজারিত করা যায়। 

CH, +2H=CH,+HI 

Gi) জিঙ্ক মিথাইলের উপর জল যোগ করিলে বিশুদ্ধ মিথেন পাওয়া যায় ॥ 
Zu(CH)s + 2820 = Zn(OH)s + 20H. 

গাঢ় সলফিউরিক আযাপিডের ভিতর fa অতিক্রম করাইয়া গ্যাসটিকে শু 
করা যায়। 

Gi) আ্যালুমিনিয়াম কার্বাইডের উপ 
বিশুদ্ধ মিথেন পাওয়া ষায়। 4১10৩ + 12850 = 

একটি শঙ্কু ফ্লাস্কে আযালুমিনিয়'ম কার্বাইডের ডেল! 
লাগাইয়া তাহার ভিতর দিয়া একটি 
বিন্দুপাতন ফাঁনেল ও একটি নির্গম-নল a aa 
লাগানে হয়। বিন্দুপাতন ফাঁনেল Gij 
হইতে ফোটা ফোটা! করিয়া জল WAY 
আযালুমিনিয়াম কার্বাইডের উপর ফেলা 
হয়। মিথেন গ্যাস উৎপন্ন হইয়া 
নির্গম-নল দিয়! বাহির হইয়া SCT! 
যখন ফ্লাস্কের সমস্ত বায়ু মিথেন দ্বারা 
অপসারিত হয়, তখন মিখেনকে গাঢ় 
সলফিউরিক আযাপিডের ভিতর fel Rie 
অতিক্রম করাইয়া পারদের উপর পারদ চিত্র নং_10 
অপসারণ পদ্ধতিতে সংগ্রহ করা হয়। 


q সাধারণ উষ্ণতায় জলের বিক্রিয়া দ্বারা 
30H, +4A1(0H)s. 
লওয়া হয়। ফ্রাস্কের মুখে FÉ 


AGT ফেলা ফানেল্‌ 


৩৪৮ রসায়নের গোড়ার কথা 


(ivy) কার্বন মনোজ্াইড ( অথব| ডাইঅক্সাইড) ও হাইড্রোজেনের মিশ্রণকে সুক্ষ 
বিজারণ প্রক্রিয়ায় উৎপন্ন নিকেলের উপর দিয়! 950 সেটিগ্রেড (অথবা 300° 
সেট্িগ্রেড ) উষ্ণতায় চালিত করিলে মিথেন উৎপন্ন হয়। 

CO+3H,=CH,+H,0 

এই উৎপন্ন মিখেনে কান মনোক্সাইভ ও হাইড্রোজেন মিশ্রিত থাকে । ইহাকে 
আযামোনিয়ায় কিউপ্রান ক্লোরাইডের দ্রবণের ভিতর দিয়া অতিক্রম করাইয়া কার্বন 
মনৌক্সাইড মুক্ত করা হয়। হাইড্রোজেন পূর্বে উল্লিখিত পন্ধতি দ্বার] অপসারিত করা 


যায়। পরে ইহাকে গাঢ় সলফিউব্িক আযাসিডের ভিতর দিয়া অতিক্রম করাইয়া শুদ্ধ 
করা হয়। 


ধর্ম ঃ__ ভৌত ধর্ম ঃ মিথেন একটি বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন গ্যাস। ইহা 


বায়ু অপেক্ষা হালকা ; বস্তুতঃ বায়ুর তুলনায় ইহার গ্যাসীয় ঘনত্ব প্রায় অর্ধেক । ইহা 


জলে খুব সামান্ত দ্রাব্য, আলকোহলে ইহা কিছুটা দ্রাব্য। ইহাকে নিয় উষ্ণতায় ও 
চাপে তরলে পরিবর্তিত করা যায় । 


রাসায়নিক ধর্ম £_ইহা দহনের সহায়ক নয়, কিন্তু নিজে দাহা। বায়ু বা 
অক্সিজেনের উপস্থিতিতে ইহা ঈষৎ নীলাভ প্রায়-অদৃশ্য শিখার সহিত জলে এবং এই 
জলনের ফলে কার্বন ডাই-অক্মাইভ ও জল উৎপন্ন zz | 
CH, +20, = C0; +2H,0 


ইহা অক্সিজেন ও বায়ুর সহিত বিস্ফোরক মিশ্রণ (oxplosive mixture) কটি 
করে। এক আয়তন মিথেন ও দুই আয়তন অক্সিজেন একটি শক্ত কাচের বোতলে 
ভাগ করিয়া মিশাইয়া অগ্নিসংযোগ করিলে প্রচণ্ড বিস্ফোরণ By | 


মিথেন পরিপৃক্ত হাইড্রোকার্ধন। সেই কারণে ইহার রাসায়নিক নিক্রিয়তা 
বিশেষভাবে উল্লেখযোগ্য । ইহা অতিশয় সুস্থিত (stable) যৌগ। ইহা 
সাধারণভাবে কোন wie, ক্ষার ও অধিকাংশ বিকারক-জারক বা বিজারক- 


Wal আক্রান্ত হয় না। এই গোষ্ঠীর অন্যান্য যৌগের ase একই প্রকার। তাই 
এই গোষ্ঠীকে প্যারাফিন ( paraffin, 


` Parum—little, afinis,—afinity ) বলা 
হইয়াছে। 


এই গ্যাস ক্লোরিণ ও ব্রোমিনের সহিত কতকগুলি সর্তে বিক্রিয়া করিয়া থাকে। 
সাধারণ উষ্ণতায় অন্ধকারে মিথেন ক্লোরিণের সহিত বিক্রিয়া করে না। কিন্তু মিথেন 
ও ক্লোরিণের মিশ্রণে অগ্নিসংযোগ করিলে অথবা উক্ত মিশ্রণকে সরাসরি প্রথর 


হাইড্রোকার্বন-সমূহ ৩৪৯ 
স্ুর্বালোকে রাখিলে ইহা বিস্ফোরণ সহকারে বিক্রিরা করে_এবং হাইড্রোজেন 
ক্লোরাইড ও কার্বন উৎপন্ন হর । তাই যে পাত্রে (গ্যাসজারে ) এই বিক্রিয়া সংঘটিত 
হয়, তাহা সাদা ধোয়ায় পূর্ণ হয় এবং তাহার গায়ে কালো কার্বন চূর্ণ লাগিয়া যায়। 
CH, +2Cl, =C+4HCL 

কিন্তু মিথেন এবং ক্লোরিণের মিশ্রণকে RA (diffused ) হুর্যালোকে রাখিয়া 
দিলে মিথেনের অণুর হাইড্রোজেন পরমানুগুলি একে একে ক্লোবিণ দ্বারা প্রতিস্থাপিত 


হয়। এই বিক্রিয়াকে প্রতিস্থাপন-বিক্রিয়া (substitution reaction } 
বলে। 


CH, + 015 = CH,Cl+ HCl 
মিথাইল ক্লোরাইড 
CH,Ol+Cllh = CHCl, + HCl 
মিথি'লন ক্লোরাইড 
0ল 5014 019 = 07019 + HCl 
ক্লোরোফর্ম 
OHCls+0la = CCl, + HCl 


কার্বন টেষ্রা ক্লোরাইড 
ব্রোমিনের বেলাতেও প্রতিস্থাপন-বিক্রিয়া ঘটিয়া থাকে, কিন্তু Stel আরও: 
রে ধীরে নিষ্পন্ন হয়। কিন্তু আয়োডিনের বেলায় এই বিক্রিয়া মোটেই সংঘটিত 
হয় না। j 
কয়ল! খনিতে বিস্ফোরণ £_খনিজ কয়লা ও মিথেন এই দুইটি পদার্থ ই 


উদ্ভিদের উপাদানগুলির বিয়োজন হইতে উৎপন্ন হয়। মিথেন উৎপন্ন হইবার সময় 
উৎপন্ন কয়লার ফাকে ফাকে থাকিয়া যায়। কয়লার খনিতে কয়লা কাটিয়া! বাহির 
ক 


Rata সময় মিথেন উহার ফাক হইতে বাহির হইয়া বায়ুর সহিত মিশিয়া বিস্ফোরক 
মিশ্রণ উৎপন্ন করে। এই মিশ্রণ খনিতে খনকেরা ( miners ) পূর্বে যে আলো ব্যবহার 
করিত তাহার শিখার সংস্রর্শে আসিয়া বিস্ফোরণ ঘটাইত এবং খনির ভিতরটায় 
যেখানে বিস্ফোরণ ঘটিত সেখানে ও তাহার পার্শ্ববর্তী জায়গায় বায়ুর সমস্ত অক্সিজেন 
অপনারিত হইয়া তাহার পরিবর্তে কার্বন ডাই-অক্মাইভ ছারা ভতি হইয়া যাইত। 
সেইজন্য কতক খনক বিস্ফোরণে এবং কতক কার্ধন ডাই-অক্সাইডে দম আটকাইয়া 
মারা যাইত। তাই খনকেরা মিথেনকে fire damp বলে এবং উৎপন্ন কার্বন 


২৬৫০ রসায়নের গোড়ার কথা 


ডাই-অন্সাইডকে choke damp Wa! বৈজ্ঞানিক ডেভি (Davy) খনিতে 
নিরাপত্তার জন্য একটি বিশেষ ধরণের নিরাপত্তা আলো (Safety lamp) উদ্ভাবিত 


করেন। এখন খনিতে cages বাতি ব্যবহার করিয়া খনিতে এইভাবের বিস্ফোরণ 
নিবারিত হইয়াছে। 


ব্যবহার £_মিথেন ও ষ্টামের মিশ্রণকে 800° সেটিগ্রেড উষ্ণতার অপেক্ষা উচ্চ 
উষ্ণতায় নিকেল অন্ুঘটকের উপর দিয়া চালনা করিলে উহা হইতে কার্বন মনোব্সাইভ 
ও হাইড্রোজেন উৎপন্ন হয়। CH, + H,0=CO+3H,. 

এই কার্বন মনোক্সাইভ ও হাইডোজেনের মিশ্রণের সহিত ষ্টীম মিশাইয়া 550° 
সেটিগ্রেড উষ্ণতায় ফেরিক অক্সাইড অনুঘটক ও ক্রোমিয়াম অক্মাইভ উদ্দীপকের 
{ promoter ) উপর দিয়া চালনা করিলে আরও হাইড্রোজেন উৎপন্ন হয়। 

00+H.,0=C0,+H, 

মিথেনের তাপ-বিয়োজনেও হাইড্রোজেন উৎপন্ন হয় এবং অতি za কার্বন 

পড়িয়া থাকে। 
0েল*-০+লু, 

এইভাবে উৎপন্ন কার্ধনকে কার্ধন-ব্র্যাক ( carbon-black ) বলে | 

RSIS হাইড্রোজেনের পণ্যোৎপাদনে মিথেন ব্যবহৃত হয়। 

মিথেন জালানি হিসাবে ব্যবহৃত হয়; ইহার এক ঘ 
ব্ৰিটিশ atita একক ( British Thermal Unit, B, T, U, ) তাপ উৎপন্ন হয়। 
প্রাকৃতিক গ্যাসে যথেষ্ট পরিমাণে মিথেন থাকে বলিয়া উহা জালানিরূপে ব্যবহার করা 
হইয়া থাকে। মিথেনের তাপবিয়োজনে কার্বনব্র্যাক উৎপন্ন হয়; তাই আমেরিকায় 
প্রাকৃতিক গ্যাসের তাপবিয়োজন দ্বারা কার্বন-ব্ল্যাক উৎপাদন করিয়া উহা মোটর 
গাড়ীর চাকার, ছাপিবার কালি ভৈয়ারীতে, গ্রামোফোনের রেকর্ড প্রস্তুতে, টাইপ 
মেপিনের ফিতাতে ব্যবহৃত হইয়া থাকে। 

কোনও গ্যাপীয় পদার্থে মিথেন আছে কিন] 
সহিত ওজোন মিশ্রিত অক্সিজেন ( ozonised oxygen ) মিশান হয় ; তাহাতে যদি 
PANT ভহাইডের ঝাজালো গন্ধ পাওয়া যায় এবং অতি অল্প পরিমাণে উৎপন্ন 


ফরম্যালডিহাইভ ক্কিভারের রংএর AREI ( Schryver’s Colour test ) দ্বার! চিনিয়া 
লওয়া যায়, তবে মিথেনের উপস্থিতি প্রমাণ করা যায়। 


CH, +20, =HCHO+H.0+20,, 


ন ফুট পোড়াইলে 1000 


দেখিতে হইলে উক্ত গ্যাসীয় পদার্থের 


হাইডোকার্বন-সমূহ ৩৫১ 
ইথিলিন ( Ethylene ) 
বা অলিফিয়েপ্ট গ্যাস ( Olefiant gas ) 
সংকেত C, Ha, সংযুতি সংকেত a Ts 
H H 
আণবিক ওজন 98, WAI vats 14 
ইথিলিন পেট্রোলিয়াম খনি হইতে ata aisles গ্যাসে ও কোল গ্যাসে সামান্ত 
পরিমাণে পাওয়া যায়। 


প্রস্তুত প্রণালী £__ইথাইল আযালকোহল হইতে গাঢ় সলফিউরিক athe 
অথবা ফস্ফোরিক আাসিডের সাহায্যে জলের উপাদান (এক পরমাণু অক্সিজেন ও ছুই 
পরমাণু হাইড্রোজেন ) অপদারিত করিয়া ইথিলিন প্রস্তুত করা হয়। 
075017700০7 
একটি micas ভিতর একভাগ ইথাইল আযালকোহল ও চারভাগ গাঢ় সলফিউরিক 
আযাসিডের মিশ্রণ লওয়া হয়। উহার ভিতর কাচের ছোট ছোট গোলক অথবা stal 


চিত্র নং_]1 


কাচের টুকরা যোগ করিয়া লওয়া হয়। ফ্লাস্কের মুখে FF লাগাইয়া কর্কের ভিতর দিয়া 


৩৫২ বুসায়নের গোড়ার কথা 


একটি বিন্দুপাতন ফানেল, একটি থার্মোমিটার ও একটি নির্গম নল লাগানো হয়। 
থার্মোমিটারের seb তরল মিশ্রণের ভিতর ডুবাইয়| রাখা হর। নির্গম নলটিকে 
একটি সমকোণে বাঁকানো বড় কাচনলের সহিত সংযুক্ত করিয়া সেই বড় কাচনল একটি 
aes পটাঁপের দ্রবণযুক্ত উলফের বোতলে কষ্টিক পটাসের দ্রবণে ডুবাইয়| দেওয়া হয়। 
এই ভাবে প্রথম উলফের বোতল হইতে আর একটি উল্‌ফের বোতলে AVE পটাসের 
দ্রবণ লইয়া তাহার ভিতর দিয়া গ্যাস পরিচালনা করিবার ব্যবস্থা করা হর । শেষ 
নির্গম নল গ্যাপপ্রোণীতে জলের ভিতর ডূবাইয়া রাখ! za এবং জলভতি গ্যাসজার 
তাহার পাশে জলের ভিতর উপুড় করিয়া রাখা gal ফোটা ফেলা ফানেলে সম 
আয়তনের গাঢ় সলফিউরিক apie ও ইথাইল আযালকোহলের মিশ্রণ লওয়া হয়। 
মিশ্রণসমেত ফ্লাঙ্কটিকে একটি বালিগাহের উপর বাখিয়া 16010 efras 
উষ্ণতায় উত্তপ্ত কর! হয়। কাচের গোলক অথবা etal কাঁচের টুকর! মিশ্রণটির 
উথলানে| (frothing) বন্ধ করে। 170০ সেটিগ্রেড উষ্ণতায় আসিলে মিশ্রণটি 
হইতে ইথলিন গ্যাস বাহির হইতে থাকে । প্রথমে যন্ত্রের সমস্ত বায়ু ইথিলিন দিয়া 
অপদারিত কর! হয় এবং পরে fata নলের শেষ প্রান্ত জলভণি গ্যাসজারের নীচে 
লাগাইয়া জল-অপদারণ দার! ইথিলিন গ্যাস সংগ্রহ করা হয়। বিক্রিয়ার ধারা 
অব্যাহত রাখার জন্য বিন্দুপাতন ফানেল হইতে গাঢ় সলফিউরিক আযাসিড ও 
আযালকোহলের মিশ্রণ ফোটা ফোটা করিয়া উত্তপ্ত মিশ্রণের উপর ফেলা হয়; ইহাতে 
সহজেই আরও ইথিলিন গ্যান পাওয়া যায়। এইভাবে উৎপন্ন ইথিলিনে কাৰন ডাই- 
অক্সাইড ও সলফার ডাই-অক্সাইড (সলফিউরিক আযাসিডের বিরোজনে উৎপন্ন) অশুদ্ধি 
মিশ্রিত থাকে । তাই এই গ্যাসকে ধৌত বোতলে কিক পটাসের gada ভিতর দিয়া 
লওয়া হয় এবং পরে জলের উপর সংগ্রহ করা হয়। শুদ্ধ গ্যাস প্রয়োজন হইলে উৎপন্ন 
ও Rudee গ্যাসকে একটি গলিত ক্যালনিয়াম ক্লোরাইড পূর্ণ (195৩8 05019) 
wat ভিতর দিয়া চালনা করিয়া মার্কারীর অপভ্রংশ দ্বারা মার্কারীর উপর সংগ্রহ 
করা হয়। C.H,OH +[H.S0,]=C.H, 


+[H.S0,+H,0] 
fafeart ছুই ধাপে নিষ্পন্ন হইয়া থাকে ঃ 


0,H,OH +H.S0,=0,H,HS0,+H,0 


ইথাইল হাইড্রোজেন সলফেট 
C.H,HSO,=C.H, +H,S0,, 


হাইড্রোকাবন-দমৃহ ৩৫৩ 


গাঢ় সলফিউব্রিক আযাসিডের পরিবর্তে ফন্ফোরিক আযাদিভ অথবা ফস্ফোরাস্‌ পেণ্ট- 
অক্সাইড ব্যবহার করা যায় এবং তাহাতে বিশ্ুদ্বতর ইথিলিন পাওয়া যায়। 
ইথিলিনের পণ্য উৎপাদনের ey আজকাল উত্তপ্ত আযালুমিনিরাম অক্সাইড 
অন্ুঘটকের উপর দিয়া ইথাইল আযালকোহলের বাষ্প পরিচালিত করা হয় এবং 
তাহাতে প্রচুর ইথিলিন উৎপন্ন হয়। | 
1505 
0.H,OH———C2H, + H.0 
360° সেন্টিগ্রেড 
উষ্ণতায় 
পেট্রোলিয়ামের আংশিক পাঁতনে উৎপন্ন বৃহৎ-অণু বিশিষ্ট হাইড্রোকাবনের cracking- 
এর সময় যথেষ্ট ইথিলিন উৎপন্ন হয়। 
ধর্ম £ ভৌত ধর্ম £__ইথিলিন একটি বর্ণহীন ঈষৎ-মিষ্ট গন্ধযুক্ত গ্যাপ । ইহা 
প্রায় বায়ুর সমান ভারী। ইহা জলে অতি সামান্ঠ ates, কিন্তু আযলকোহলে 
বেশী দ্রাব্য। 


রাসায়নিক ধর্ম £__ইথিলিন দহনের সহায়ক নহে, কিন্তু ইহা নিজে দাহ। 
বায়ুর বা অক্সিজেনের উপস্থিতিতে ইহা প্রদীপ্ত শিখার সহিত জলিয়কা কার্বন ডাই-. 
অঝ্সাইভ ও জল উৎপাদন করে। 05, +8০০-2005+ 2850 | 
কোল-গ্যাসে ইথিলিন থাকে বলিয়া উহা আলোক-উৎপাদন করিতে পারে | এক 
আয়তন ইথিলিনের সহিত তিন আয়তন অক্সিজেন মিশাইয়া অগ্নি-সংযোগ করিলে 
প্রচণ্ড বিস্ফোরণ হয়। 

ইখিলিন অপরিপৃক্ত হাইডোকার্বন। 
পরমাণু দ্বি-বন্ধ (double bond) দ্বারা TF 
হয়। দুইটি বিক্রিয়াশীল একযোদী পরমাণু, বাঁ মূলকের সংস্পর্শে আসিলে ইহার 
Rag খুলিয়া যায় এবং প্রত্যেক বন্ধনীতে একটি করিয়া একযোজী পরমাণু যুক্ত 
হইয়া যুতযৌগ ( additive compound ) গঠন করে। এই বিক্রিয়াকে যোগশীল 
বিক্রিয়া (additive reaction) বলে । নিয়ে ইথিলিনের এইপ্রকার বিক্রিয়ার 
উদাহরণ দেওয়া হইল £ (i) ক্লোরিণের সহিত ইথিলিন যুক্ত হইয়া ইথিলিন 
ক্লোরাইড উৎপন্ন aca) বিক্রিয়াটি কুর্যালোকে সংঘটিত হয়ঃ? OaH, + Cle 


20 — (তয়) 


ইহার syo অবস্থিত দুইটি কার্বন 
থাকে ; তাই ইহ! অত্যন্ত ক্রিয়াশীল 


৩৫৪ রসায়নের গোড়ার কথা 


=C.H,Cl.! ইথিলিন ক্লোরাইড একটি তৈলের মত তরল পদার্থ । ইহাকে 


Dutch oil বা Dutch liquid Wa! সেইভন্য ইথিলিনকে প্রথমে অলিফিয়েণ্ট 
( olefiant ) অথবা তৈল উৎপাদনকারী গ্যাস বলা হইয়াছিল। 


অনুরূপভাবে ব্রোমিনের সহিত ইথিলিনের বিক্রিয়ার ফলে ইথিলিন ব্রোমাইড 
উৎপন্ন হয় £ 


Br Br 
1 
H-C=C-H 4 Bn å = Hene 
জেরী! 
H H H H 
ইাথালিন ডাই-ব্রামাইড 


কিন্তু ইথিলিনের সহিত উহার দ্বিগুণ আয়তনের ক্লোরিণ মিশাইয়|। মিশ্রণে 
অগ্নিসংযোগ করিলে ইহা লাল শিখার সহিত জলে এবং হাইড্রোজেন-ক্লোরাইড ও 
Zits আকারে কার্বন উৎপন্ন করে | 


CoH, + 20le=20+4HC1 

ক্লোরিণের সহিত ইথিলিন মিশাইয়া মিশ্রণকে 850°-4£0° সে্টিগ্রেড উষ্ণতায় Vea 

করিলে ভাইনিল ক্লোরাইড ( vinyl chloride) উৎপন্ন হয়। ভাইনিল ক্লোরাইড 

হইতে ভাইনিল রেজিন ( rosins ) প্রস্তুত কর! হয়। 
85020754015 = H.C £0701+ লু 

অন্গঘটকরূপে ব্যবহৃত নিকেলের উপর দিয়া 150° সে্টিগ্রেড উষ্ণতায় ইথিলিন 

ও হাইডোজেনের মিশ্রণ চালনা করিলে ইথেন উৎপন্ন হয়। প্লাটিনাম বা 


প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে এই বিক্রিয়া সাধারণ উষ্ণতাতেই 
gial থাকে। 


C-H, +H, =0:H.. 


ইখিলিন হালোজেনের হাইড্যাপিডগুলির গাঢ় জলীয় দ্রবণের সহিত বিক্রিয়া 
করিয়া আযালকাইল (8151) হালাইড গঠন করে। হাইড্রিয়ডিক আযাপিডের দ্রবণের 


সহিত ইহা বিশেষভাবে বিক্রিয়াশীল, কিন্ত হাইড্রোক্লোরিক আাসিডের সহিত কম 
বিক্রিয়াশীল। কিন্তু বিসমাথ ট্রাইক্লোরা ইডের উপস্থিতি হাইড্রোক্লোরিক-আ্যাসিডের 
সহিত বিক্রিয়া ত্বরান্থিত করে। 


C-H, +HI= 0.H,I 


হাইডোকাবন-সমৃহ ৩৫৫ 
গাঢ় সলফিউব্লিক-আযাদিড উচ্চচাপে ৪১০ efras উষ্ণতায় ইথিলিন শোষণ করে এবং 
তাহাতে ইথাইল হাইড্রোজেন সলফেট উৎপন্ন হয়। এই বিক্রিয়া ঘটে বলিয়াই 
ইথিলিন ও ইহার সমগোত্রীয় যৌগগুলি (Homologues) 115 সলফিউরিক-আ্যাসিডের 
ভিতর দিয়া অতিক্রম করাইয়া অন্য যে সমস্ত হাইডোকার্বন সলফিউরিক আযা সিডের 
সহিত বিক্রিয়া করে না তাহাদের হইতে পৃথক করা যায়। 

C2H, +H.SO,=CHs. CH2. O. SOH 
ইথাইল হাইড্রোজেন সলফেট 
ইথাইল হাইড্রোজেন সলফেটকে শতকরা 50 ভাগ সলফিউরিক-আযাসিডযুক্ত 
জলঘার! ফুটাইয়া আর্জবিশ্লেষিত করা যায় এবং তাহাতে ইথাইল আযালকোহল উৎপন্ন 
হয় ও সামান্য Sata পাওয়া যায়। 
0.H,HSO,+H20 =C,H,OH+ H.SO, 
আমেরিকায় স্বাভাবিক গ্যাসে ( natural gas ) যে ইথিলিন থাকে, তাহা হইতে এই 
উপায়ে আযালকোহ্‌ল প্রস্তুত করা হয়। হাইপোক্লোরাস্‌ আযাসিডের সহিত ইহা সংযুক্ত 
হইয়া বর্ণহীন তরল পদার্থ ইথিলিন ক্লোরহাইডিন গঠিত করে। 
C.H, + HCIO = C,H,(OH)Cl 
ইথিলিন ক্লোরহাইড্রিন। 
ইয়া ইথিলিন ওজোনাইড নামক পদার্থ 


ওজোনের সহিত ইথিলিন সংযুক্ত হ 
Ru অথবা জলের সহিত 


গঠন করে। এই ইথিলিন ওজোনাইডকে পাতলা অ্যা 


C2H4 + O; = ৪2%-০-৭%% 


o—O 
VAT গুজে 
NE LE CH + HO = HCO + HCO + H202 
SSS ee 
oO O ডিহাইড হাইড্রোজেন 
ERT SSeS 


সামান্য Set করিলে হাইড্রোজেন পার-অক্সাইড ও ফারম্যালডিহাইড উৎপন্ন 
ইয়। পরে হাইড্রোজেন পার-অক্মাইড ফরম্যালডিহাইডকে ফরমিক আ্যাপিডে 
StS করে। 


৩৫৬ রসায়নের গোড়ার কথা 


পাতলা ক্ষারীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণের দ্বারা শীতল অবস্থায় ইথিলিন 
জারিত হইয়! গ্রাইকলে পরিণত হয়। 


CH.OH 
0-H, + H20 +0 = CoH (OB | ay 


গ্লাইকল 


ইহাতে পারম্যা্ানেটের বর্ণ চলিয়া atal ইহাকে অপরিপুক্ততার Baoyer’s 
test বলে | 

শোষক 2__গাঢ় সলফিউরিক আযাসিড এবং ব্রোমিন দ্বারা ইথিলিন শোষিত 
করা যায়। 

ব্যবহার £__ম্যালবোহলের পণ্য উৎপাদনে, ফল অনেকদিন ধরিয়া বক্ষ! 
করিতে এবং কাচা ফল পাকাইতে ইথিলিন ব্যবহৃত হয়। ইহার প্রয়োগে আলুর 
বৃদ্ধি ঘটিয়া থাকে । ডাক্তারীতে ইহা শতকরা 20 ভাগ অক্সিজেনের সহিত মিশাইয়া 
চেতনানাশকরূপে | anaesthetic ) ব্যবহৃত হয়। মসটার্ড গ্যাস ( Mustard gas ) 
উৎপাদনেও ইহা ব্যবহৃত হয়। ইহাকে ইথিলিন ক্লোরাইডে পরিণত করিয়া 
সোডিয়াম পলিদলফাইডের (259) সহিত বিক্রিয়া করাইয়া কৃত্রিম রবার Boag 


করা হয়। পলিথিন (polythene) নামক প্রাষ্টিক প্রস্তুতেও ইথিলিনের ব্যবহার 
হইয়া থাকে। 


আযামিটিলিন (Acetylene ) 
সংকেত CHa সংযুতি সংকেত H-C=0-H, আণবিক ওজন 26, TIAI 
Wale 13 | 
প্রকৃতিতে কোথাও আ্যাদিটিজিন পাওয়া যায় না। 


কোলগ্যাসে অতি সামান্য 
পরিমাণ আসিটিলিন থাকে। 


প্রস্তুত প্রণালী £_সাধারণ উষ্ণতায় ক্যালসিয়াম কারবাইডের উপর জল যোগ 
করিয়া আযাপিটিজিন উৎপন্ন করা হয়ঃ 


CaCO: +2H20 = C2 Hs + Ca(OH), 
একটি শুদ্ধ শঙ্কু mka কিছু বালি রাখিয়া তাহার উপর ক্যালসিয়াম 


হাইড্রোকাৰন-সমূহ ৩৫৭ 
কার্বাইডের ডেল! লওয়া হ্য়। ফ্রাস্কের মুখে একটি কর্ক লাগাইয়া তাহার ভিতর 
দিয়া একটি বিন্দুপাতন ফানেল ও 
একটি নিগম নল লাগানে] হয়। বিন্দু 
পাতন ফানেলে জল লওয়া হয়। নিগম 
নলটি গ্যাসদ্রোণীস্থিত জলের ভিতর 
BUS রাখা হয় এবং তাহার 
পাশে একটি জলভতি গ্যাসজার জলের 
ভিতর উপুড় করিয়া ডোবান অবস্থায় 
থাকে। বিন্দুপাতন ফানেল হইতে 
ফোট! ফোটা করিয়া জল কার্বাইডের 
উপর ফেলা মাত্র আযাসিটিলিন গ্যাস 


উৎপন্ন হয়। প্রথমে যন্ত্রটি হইতে 
আযাসিটিলিন গ্যাসের প্রবাহ ছারা বায়ু অপসারিত করা হয় এবং পরে নিম নলটি 


গ্যাসজারের তলায় লাগাইঃ1 জল অপসারণ পদ্ধতিতে গ্যাসটি সংগ্রহ কর! হয়। 
এইভাবে উৎপন্ন আযাসিটিলিনে ফস্ফিন্‌ (PHs) আরসিন্‌ (AsHs) 
আযাযোনিয়া ও সলফারের যৌগ থাকে। সেইজন্তই কাবাইডের আলো! উৎপাদনের 
বার্নার ( burner ) হইতে দুর্গন্ধ বাহির হয়। ইহাকে বিশুদ্ধ অবস্থায় পাইতে হইলে 
প্রথমে সলফিউরিক athe মিশ্রিত কপার সলফেটের দ্রবণের ভিতর দিয়া ইহাকে 
অতিক্রম করাইয়া পরে পর পর ব্রিচিং পাউডার ও ফসফোরাস পেন্ট-অক্মাইভ (9০০৮ 

oxide) যুক্ত নলের ভিতর দিয়া অতিক্রম করান হয়। 

হাইডোজেন ও কার্ধনের ভিতর প্রত্যক্ষ সংযোগ ঘটাইয়াও এই গ্যাস প্রস্তুত 
করা যায়। এইজন্য একটি মধ্যস্থলে স্রীতিবিশিষ্ট কাচের গোলকের দুই প্রান্ত দিয়া 
সংযুক্ত ছবিতে দেখান মত ছুইটি গ্যাস 
বনের ভুড়ি রে হাইড কার্বনের তড়িংদ্বার' লাগান হয়। 
a তড়িংদ্বার দুইটির নীচে দিয়া কর্কের 
মধ্যে দুইটি এক সমকোণে বাকানো 
Vaea গ্যাস কাচনল লাগানো হয়। একটি নলের 
সাহায্যে কাচের গোলকের ভিতর 
বায়ু অপসারিত করিঃ! তড়িৎঘারের 


চিত্র নং-18 
হাইড্রোজেন গ্যাসের প্রবাহ চালনা করা হয় এবং 


ভর রসারনের গোড়ার কথা 


মধ্যে তড়িৎমোক্ষণ দ্বারা তড়িৎ-আর্কের ( electric arc) WP করা হয়। এইভাবে 
কার্বন ও হাইড্রোজেনের ভিতর বিক্রিয়ার ফলে আযাসিটিলিন গ্যাপ উৎপক্ন হর এবং 
উহা অন্য নল দিয়া বাহির হইয়া আসে। 904 Hs = Cs Hs. 


বুনসেন দীপশিখার পশ্চাদপসরণের (striking back) সময় দীপে 
ব্যবহৃত গ্যাসের হাইড্রোকার্বন কম UNS দহনের ফলে wife যাইয়া 


আযাসিটিলিন উৎপন্ন করে। তাই দীপ হইতে BES গ্যাসে আযাপিটিলিনের গন্ধ 
পাওয়া ata I 


aí: ভোৌতধর্ম ? ARAT একটি বর্ণহীন WAL বিশুদ্ধ আযসিটিলিনের 
একটি মিষ্ট গন্ধ আছে। কিন্তু সাধারণ আাপিটিলিনের সঙ্গে নানাপ্রকীর SAR, 
যথা ফসফিন, সলফারের যোগ প্রভৃতি মিশ্রিত থাকায় উহা একটু ছুগন্ধযুক্ত (রন্থনের 
WANTS) হয়। ইহা বায়ু অপেক্ষা সামান্ত হাল্কা । ইহা জলে বেশ দ্রাব্য, কিন্ত 
দ্রবণের কোন আয্নিক বা ক্ষারকীয় ধর্ম দেখা যায় al | আযাসিটোনে ইহা অত্যন্ত 
দ্রাব্য, আলকোহলেও ইহা বেশ দ্রবণীয়। চাপ প্রয়োগে সহজেই আযাসিটিলিনকে 
তরলে রূপান্তরিত করা যায়; কিন্তু তরল আযাদিটিলিন অতিশয় বিস্ফোরক । সেইজন্য 
উচ্চচাপে ষ্টালের চোঙে আাসিটোন aie ইহাকে দ্রবীভূত করা zy এবং 
সেই অবস্থায় শিল্প-প্রয়োজনে ব্যবহারের উদ্দেশ্যে চোঙে করিয়া চালান দেওয়া 


হয়। (“অন্সি-আযাসিটিলিন শিখা” উৎপাদনে এই আ্যাসিটিলিন গ্যাস ব্যবহৃত 
34 1) i 


রাসায়নিক ধর্ম £ 


বায়ুর সংস্পর্শে ইহাকে প্রজলিত করিলে ইহা খুব দীপ্ত 
ও ধোয়াটে শিখার সহি 


ত জলয়া কার্বন ডাই-অক্মাইড ও জল উৎপন্ন করে। 


202Hs +50, = 4CO.+9H.0 


আযাপিটিলিনের সহিত উহার আয়তনের আড়াই 


অগ্নিসংযোগ করিলে প্রচণ্ড বিস্ফোরণ হয়। “অক্সি আ্যাসিটিলিন শিখা” উৎপাদনে 
দুইটি পৃথক নল দিয়! অক্সিজেন ও আযাসিটিলিন আনিয়া নল দুইটির সহিত সংযুক্ত 
একটি নলের ভিতর তাহাদের মিশাইয়। জালি 


লয় দেওয়া হয় এবং তাহাতে যে শিখা 
উৎপন্ন হয় তাহার উফভা প্রায় 3,500° সেট্িগ্রেড হয়।. “রসায়নের গোড়ার কথা” 


গুণ আয়তন অক্সিজেন মিশাইয়া 


হাইডোকার্বন-সমূহ ৩৫৯ 


প্রথম ভাগ, চতুর্থ সংস্করণ, পৃঃ 65তে অক্সিহাইড্রোজেন শিখা উৎপাদনের জন্য যে যন 
দেখান হইয়াছে, সেই প্রকার যন্ত্র অক্সি-আযাসিটিলিন শিখা উৎপাদনে ব্যৎহৃত হয়। 
ধাতু গলানোর জন্য অথবা দুইটি ধাতুর টুকরা জোড়। লাগানোর ( welding ) জন্য 
এই শিখা ব্যবহৃত হইয়া থাকে । মোটর গাড়ীর ক্ষয়িত অংশ সারাইতে দুইখণ্ড ষ্টীল 
এই অক্সি-আযাপিটিলিন শিখার সাহায্যে গলাইয়া জোড়া দেওয়া হয়। কিন্তু ছুচোলো! 
ছিন্বিশিষ্ট বার্ণারে আাসিটিলিন গ্যাস জালাইলে বৃহৎ উজ্জল ধোয়াহীন আলোক- 
Pray পাওয়া যায়। পাড়াগায়ে যেখানে ইলেবট্রক আলো নাই সেখানে উৎসবে 
এইরূপ আলো ব্যবহার করা হয়। 

আযাসিটিলিনও একটি বিশেষভাবে অপরিপূক্ত TRA 5 ইহা ইথিলিন অপেক্ষা 
আরও বেশী অপরিপৃকত ; ইহাতে দুইটি কার্বন পরমাণু ত্রিবন্ধ triple bond ) ছারা 
সংযুক্ত। এইজন্য ইহা খুবই অস্থায়ী; এমন কি ইহা একটি গ্যাসজারে লইয়া তাহার 
বাহিরে মার্কারী ফালমিনেট (mercury fulminate) ঘা মারিয়া ফাটাইলে 
আ্যাসিটিলিন staa gata আকারে কার্বন বাহির হইয়া আসে। অপরিপৃক্ততার 
জন্য ইহা অত্যধিক afer) ইহা হাইড্রোজেন, ক্লোরিণ, afaa, হাইড্রোক্লোর্িক 
আ্যাসিড, হাইডোব্রোমিক the, হাইভ্রিয়ডিক আযাসিড, সলফিউরিক আ্যাসিড 
প্রভৃতির সহিত সহজেই সংযুক্ত হইয়া যুত যৌগ গঠন করে। 558 
গঠন করিবার সময় প্রথমে দুইটি এবং পরে আরও দুইটি ( মোট চারিটি ) যোজক মুত 
(open ) হইয়া যায় এবং রাসায়নিক সংযোগে অংশগ্রহণ FTA | অধিকাংশ স্থলেই 


এই ধরণের বিক্রিয়াগুলি দুই ধাপে সংঘটিত হয়। 


py 
me o 7:78 পা 
H. é t br = হারান ১1০8 be H.C 
REA তব 
(ডই-ব্রোমাইড) MIREA 


আযাসিটিলিন গ্যাপকে ক্লোরিণ গ্যাসের ভিতর চালনা করিলে উহাদের বিক্রিয়া 


৩৬০ রসায়নের গোড়ার কথা 


অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পাদিত হওয়ায় আযাসিটিলিন ধে'ায়াযুক্ত শিখার সহিত জলিয়া 
উঠে এবং wal উৎপন্ন হয় । CoH. +015-90+ গান 01. 


কিন্ত যদি আাদিটিলিন গ্যাসকে সলফার মনোক্লোরাইডে (85015) দ্রাবিত 
করিয়া বিজারিত লৌহের উপস্থিতিতে উক্ত দ্রবণের ভিতর পরিমিত ক্লোরিণ গ্যাস 
চালনা করা যায়, তাহ! হইলে ক্লোরণ ধীরে ধীরে আযাসিটিলিনের সহিত যুক্ত হইয়। 
আযাসিটিলিন টেট্রাক্লোরাইড, 0ন501,, গঠিত করে। 


Byers cl 
1 


আমিন 
টেট্রান্নেমরাইড 


আযানিটিলিনকে হাইডোজেনের সহিত মিশ্রিত করিয়া নিকেল, গ্রাটিনাম ব্র্যাক 


(platinum black ) অথবা প্যালাডিয়াম অন্থঘটকের উপর দিয়া যদি চালনা করা হয় 
তাহা হইলে প্রথমে ইথিলিন এবং পরে ইথেন উৎপন্ন za | 


সেইরূপ হাইড্রোব্রেমিক আযাসিভ আাসিটিলিনের সহিত 


সংযুক্ত হইয়া প্রথমে 
ভাইনিল ব্রোমাইড এবং পরে ইথিলিভিন বোমাইড উৎপন্ন করে | 


| 
G.H H.C.H 
M a e i HBr i 
Br H.C.Br H.C.Br 
০ l 
ভইনিল Bre 
TRS ইথিলিডিন 


সেইরূপ সলফিউরিক আ্যাসিডের সহিত বিক্রিয়া করিয়া আযাসিটিলিন প্রথমে 


হাইডরোকার্বন-সমূহ ' a 


O.H, (30, ) এবং পরে ইথাইল ডাই-হাইড্রোজেন সলফেট CoH, (7905)9 
উৎপন্ন করে। 


H 
|| 
H.c  #H HCH H.C.H 
e+ | = ll H2504 i 
‘H.C Husos HC (৪504) H.C(H S04) 
(H SOx) 


কিন্তু 90% সলফিউরিক অটাসিভের দ্রবণে মাফিউরিক অক্সাইড যোগ করিয়া 
€ যাহাতে 1% মাকিউরিক সলফেট ward উৎপন্ন হয় এইরূপ পরিমাণ) দ্রবণটিকে 
80° afas Besta উত্তপ্ত করিয়া আযাদিটিলিন গ্যাস উক্ত দ্রবণের ভিতর দিয়া 
চালনা করিলে আ্যাসিট্যাল্ডিহাইড গঠিত হয়। 
0275 +H,0=CH;CHO. 


এইভাবে কার্বন ও হাইড্রোজেনের সাক্ষাংসংযোগের ফলে আ্যাসিটিলিন উৎপন্ন 
করিয়া উহাকে উপরিলিখিত উপায়ে আ্যাসিট্যাল্ডহাইডে পরিণত করা হয় এবং 
আ্যাসিট্যাল্ডিহাইভ হইতে বিজারণ প্রক্রিয়া দ্বারা ইথাইল আযালকোহল ও জারণ 
প্রক্রিয়া etal আযাসিটিক আযাসিড প্রস্তুত করা যায়; তথা অন্ঠান্ত জৈব যৌগ উক্ত দুইটি 
যৌগ হইতে প্রস্তুত করা সম্ভব। তাই আাসিটিলিনের এই বিক্রিয়া কাবন ও হাই- 
ড্রোজেন হইতে জৈব যৌগের সংশ্লেষণ সম্ভব FO | 

আযামোনিয়ায় কিউপ্রাস ক্লোরাইড দ্রাবিত করিয়া উক্ত দ্রবণের ভিতর দিয়া 
আযাসিটিলিন গ্যাস চালনা করিলে কপার আযাপিটিলাইডের লাল অধঃক্ষেপ 
উৎপন্ন হয়। Gual, + 055 ৮0505 ৯2801 

হার01+2ামলি+0 = 2NH.Cl+9H.0 

সিলভার নাইট্রেটের দ্রবণে আযমোনিয়া যোগ করিয়া উহার ভিতর দিয়া 

_ আযাসিটিলিন গ্যাস চালনা করিলে সিলভার আযাসিটিলাইডের সাদ! অধংক্ষেপ 


৩৬২ রসায়নের গোড়ার কথা 


ATEN যায়। AgNO, + C,H, ৯4505 +2HNO, 
2HNO, +2NH,OH=2NH,NO, + 2H,0 


দ্রষ্টব্য £_সিলভার আ্যাসিটিলাইডের অধ্যক্ষেপ সামান্য কালে! দেখায়। তাহার কারণ 
আযাসিটিলিনের সহিত বিক্রিয়ায় সামান্য সিলভার নাইট্রেট বিজারিত 


হইয়া afen ধাতব সিলভার 
উৎপাদন করে এবং TH অবস্থায় ধাতব সিলভার কালো দেখায়। 


600° afas উষ্ণতায় একটি উত্তপ্র নলের ভিতর দিয়া আসিটিলিন গ্যাস 
চালনা করিলে উহার তিনটি অণু সন্মিলিত হইয়া একটি বেনজিনের ( benzene ) 
অগুতে পরিণত হয়। 8C.H2 =CH, (বেনজিন ) 


ব্যবহার 80) অনেক প্রকার জৈব যৌগ উৎপাদনে আ্যানিটিলিন ব্যবহৃত 
হয়, যেমন আাপিট্যাল্ডহাইড, ais আ্যাসিড, অয়ন ( westron 
CHCl, ) ইত্যাদি। বেনজিন ও sfeq রবার উৎপাদনেও ইহ 


হার ব্যবহার 
দেখা যায়। উজ্জল আলোক উৎপাদনে, (কাবৰাইড ল্যাম্পে, যাহা faamata 
ব্যবহৃত হয়) এবং অঝ্সি-আযাসিটিলিন শিখ! উৎপাদনেও এই গ্যাল ওচুর পরিমাণে 
ব্যবহৃত হয়। 


মিথেন, ইথিলিন এবং আ্যাসিটিলিনের ধর্মের তুলনা £_ 


— i eT 
ধর্ম ও বিকারক মিথেন ইখিলিন | আাসিটিলিন 

CH, C-H, 02179 

1. প্রকৃতি বরণহীন, শ্বাদহীন | বর্ণহীন গ্যাস বর্ণহীন গ্যাস 

গ্যাস 
9. গন্ধ গন্ধহীন মিষ্ট গন্ধযুক্ত | বিশুদ্ধ হইলে মিষ্ট 
গন্ধযুক্ত ; অবিশুদ্ধ 
হইলে ছুগন্ধঘুক্ত 
সা ৯৬০০০, 


eee eae 


হাইড্রোকার্বন-সমৃহ 


ধর্ম ও বিকারক মিন ইথিলিন উন 
n ০০১৩০ CoH, 0৭739. 

3. দ্ৰাব্যতা জলে অদ্রাব্য | জলে অতি সামান্য | জলে বেশ খাঁন 
বলিলেই হয়। দ্রাব্য 
আলকোঁহলে |আ্যালকোহলে আ্যালকোহলে 
সামান্য ভ্রাব্য ata | ata এবংআযাঁপি- 

টোনে বিশেষভাবে 
দ্রাব্য। 

4, বাচ্পীয় ঘনত্ব | 8, অতএব বায়ুর | 14, বায়ুর সহিত | 13, বায়ু অপেক্ষা 
তুলনায় বিশেষ | প্রায় সমান ভারী | সামান্ত হাল্কা 
হাল্কা 

5. রাসায়নিক | পরিপৃক্ত হাইডো- | অপরিপৃক্ত হাইডে - অতিশয় অপরি- 

প্রকৃতি কার্বন, সেইকারণে | কার্বন, খুব সক্রিয় | JE হাইড্রোকার্বন, 
নিক্রিয় ও তাই | এবং যুতযৌগ | তাই খুবই সক্রিয় 
হালোজেন মৌলের গঠন করে। এবং যুত যৌগ 
সহিত প্রতিস্থাপিত গঠন করে। 
যোগ গঠন করে। র্‌ 7 
অন্ুঘটকের ( Ni, অনুঘটকের (Ni, 

6. হাইড্রোজেন pi দা pt বা Pa ) উপ- | Ptal Pa) উপ- 
agt লা ভিয়ামের স্থিতিতে হাইড়ো- | স্থিতিতে প্রথমে 
উপস্থিতিতে হাই- | গেনের একটি অগুর | এক অণু হাইডো- 
ড্রোজেনের সহিত সহিত যুক্ত হইয়া | জেনের সহিত যুক্ত 
কোন বিক্রিয়া হয় ইথেন গঠন করে। | হইয়া ই থি লিন 
না C,H. tHe | দের পারে এক 

OsHe অণু হাইড্রোজেনে র 
সহিত যুক্ত হইয়া 
ইথেন BVA A 
করে। 
C,H.z+He= 
C.H; ; C,H, 


+H: = 02H. 


৩৬৪ রসায়নের গোড়ার কথা 
ধর্ম ও বিকারক মিথেন ইথিলিন আ্যািটিলিন 
CH, CH, Cs Hs 
7. ataa রং নষ্ট হয় না। | রং নষ্ট করিয়া | রং নষ্ট করিয়া 
জলীয় দ্রবণ দেয় এবং ইথিলিন 


(বাদামী রং-এর ) 


8. ক্লোরিণ গ্যাস 


বিক্ষিপ্ত স্ধালোকে 
বিক্রিয়া করিয়া 
প্রতিস্থাপিত যৌগ 
উৎপন্ন কনে। 
CH, + Cl, = 
CHCl + HCl 
CH,Cl1+Cl, = 
CH,Cle + HCl 
CH2Cle +Cle 
=CHCl, + HCl 
CHCl, + Cl: = 
CCl, +HCI 
কিন্তু উজ্জল স্ুর্যা- 
লোকে বিক্রিয়া 
করিয়া ভূসার 
আকারে কার্বন ও 


ব্রোমাইড নামক 
যুতযৌগ উৎপন্ন 
করে, CoH, + Bre 
=C.H,.Bre 


সর্ব অবস্থায় যুত- 
যৌগ ইথিলিন 
ডাইক্লোরাইড 
গঠন করে। | 
02H, + Cla = 
02H 015 

কিন্তু ক্লোরিণ ও 
ইথিলিনের মিশ্রণে 
অগ্নি সংযোগ 
করিলে কার্বন ও 
হাইড্রোক্লোরিক 
অ্যাসিড গ্যাস. 
উৎপন্ন হয়। 
CoH, + 2012 
= 4HCl1+ 20 


| ভূঘার 


দেয় এবং প্রথমে 
আযাসিটিলিন ডাই- 
ব্রোমাইড নামক 
যুতযৌগ গঠন 
করে এবং ক্রমে 
আযাসিটিলিন টেষ্রা- 
ত্রোমাইড নামক 
যুতযৌগ উ ৎ প্র 
করে__ 
C2H3 + Bra 
=CH Brz 
C2Ha Bra + Bra 
=C.He.Br, 


সরাদরি বিক্রিয়া 
ঘটাইলে syf- 
টিলিনে আগুন 
ধরিয়া যায় এবং 
আকারে 
কান উৎপন্ন হয় 
ও হাইড 
ক্লোরিক আাসিড 
গ্যাস হয়। 
02ান৪+012- 
90+9701 $ 
কিন্তু 92015-এ 
দ্রবণে আযাপিটিলিন 
রাখিয়া বিক্রিয়া 
ঘটাইলে যুতযৌগ 
উৎপন্ন হয়। 


হাইডোকার্বন-সমৃহ 


188854 মিথেন ইথিলিন জ্যালিটিলিন 
CH, (SHEP CoH, 
হাইডোক্লোরিক 02H +015 
sie গ্যাস -CHCl 
উৎপন্ন করে। CeHeOle +Cle 
CH, +:2Cle = 0H OL 
=C+4HCl 
9. হ্ালোজেন|কোন বিক্রিয়া একটি অণু aiel দুইটি অণু আযাসিড 
SHS (যথা, হয়না। সংযুক্ত হইয়া যুত | সংযুক্ত হ ইয়া 
হাইডোতব্রোমিক যৌগ উৎপন্ন | যুতযৌগ গঠন 
আযসিড) করে। করে। 
C.H,+HBr C-H +HBr 
=(0.H,Br =C.H,Br 
CsHs Br + HBr 
= Ca H 30 
10. গাঢ় aa- | কোন বিক্রিয়া হয় | গ্যান শোষিত গ্যাল শোষিত হয় 
ফিউরিক wel না বা গ্যাস | হইয়া ই থা ই ল | এবং CH, CH 
শোষিত হয় না। | হাইড্রোজেন সল- (HSO,) এই 
ফেট উৎপন্ন করে। যৌগ উৎপয় করে 
CH4 + পরে 
[75504 x 37750807904) 
057511904 উৎপন্ন হয় | 
11, বায়ুর Èa প্রা অৃশ্য নীলাভ | দীপ্ত শিখার সহিত | অতি দীপ্ত ও a. 


স্থিতিতে অগ্নিসংযোগ 
করিলে 


12. অক্সিজেনের 
সহিত মিশা ইয়া 
অগ্নি- সংযোগ 
করিলে 


শিখার সহিত 
জলে | 

ইহার আয়তনের 
দ্বিগুণ আয়তন 
অক্সিজেনের সহিত 
মিশাইয়া অগ্নি 
সংযোগ করিলে 
প্রচণ্ড বিস্ফোরণ 
হয়। 

CH, +202= 
CO. + 2H20 


জলে। 


ইহার আয়তনের 
তিনগুণ আয়তন 
অক্সিজেনের সহিত 
মিশাইয়। sfd- 
সংযোগ করিলে 
প্রচণ্ড বিস্ফোরণ 
হয়। 
C,H, 4+ 305 


= 20095 
+9820 


যুক্ত শিখার সহিত 
জলে | 

ইহার আয়তনের 
আডাইগুণ আয়- 
তন অক্সিজেনের 
সহিত মিশাইয়া 
অগ্নি সংযোগ 
করিলে অতি 
ape বিস্ফোরণ, 


| হয়। 


20H +502 
= 40095 


+2H,0 


৩৬৬ 


৯২০ 
ধর্ম ও বিকীরক মিথেন ইথিলিন 
CH, CoH, 


রসায়নের গোড়ার কথা 


78. আযামোনিয়ায় | বিক্রিয়া হর না 
ভ্রাবিত কিউপ্রাস 
ক্লোরাইড 


14. আযাঁমোনিরা- বিক্রিয়া হয় না 


যুক্ত সিলভার 
নাইট্রেটের দ্রবণ 


15, শোষক কোন শোষক নাই 


বিক্রি হর না 


বিক্রিয়া হয় না 


©  ব্রোমিনের 
দ্রবণ অথবা (ii) 
ধূমায়মান গাঢ় 
সলফিউরি ক 
arte 


লস 


আ্যাসিটিলিন 


09179 


লাল অধঃক্ষেপ 
উৎপন্ন হয়। 
CueCle 
+CaHe 


= 08202 
+ 2HCl 


2HC1 
+2NH,OH 
লগ্ন 501 
+9H.0 


Atel অধঃক্ষেপ 
উৎপন্ন হয়। 


98৫9৪ 
+CoHe 
= 8৪৪0৪ 
+2HNO,; 


2HNOs 
+2NH,0H 
=2NH, NO; 
+9H.0 


(i) cat fara 
দ্রবণ, অথবা! (ii) 
ধুমায়মান গাঢ় 
সলফিউরিক 
aay, অথবা 
(ii) আামোনিয়ায় 
wis কিউপ্রাস 
ক্লোরাইড 


= ৯০ পিজা নি টিভিও FRET 
লি 


হাইডরোকার্বন-সমৃহ ৩৬৭ 


fraa, ইথিলিন ও আা সিটিলিনের মিশ্রণ হইতে প্রত্যেক গ্যাটির 
পৃথকীকরণ ও পুনরুৎপাঁদন £_ 

যখন মিথেন, ইথিলিন ও আযাপিটিলিন গ্যাস একত্রে মিশিয়া থাকে, তখন 
তাহাদের পৃথক pRa) বিশুদ্ধভাবে পাইতে হইলে নিক্ন'লখিত প্রক্রিয়াপন্ডলি অন্নুসরণ 
করা হয় $_ l 

(1) প্রথমতঃ গ্যাসমিশ্রণটিকে উল্ফের বোতলস্থিত আযামোনিয়ায় ake 
কিউপ্রাস ক্লোরাইডের দ্রবণের ভিতর দিয়া পরিচালিত করা হয়। ইহাতে একমাত্র 
আযাসিটিলিন গ্যাপ শোষিত হইয়া কপার আযাসিটিলাইডের লাল অধ:ক্ষেপ উৎপন্ন 
ইয়। মিথেন ও ইথিলিন গ্যান শোষিত হয় না এবং তাহারা বাহির হইয়া আসে। 
08015 +CH = 08205 + 97011 উৎপন্ন হাইড্রোক্রোরিক sie sral- 
নিয়ার সহিত বিক্রিয়া করির] আযামোনিয়াম ক্লোরাইডে পরিণত হয়। 

(2) মিথেন ও ইথিলিন গ্যাদের মিশ্রণ প্রথম উল্ফের বোতল হইতে অন্য একটি 
উল্ফের বোতলে স্থিত ধূমায়মান গাঢ় সলফিউরিক আযামিডের ভিতর দিয় চালনা কর] 
ইয়। এই দ্বিতীয় উল্‌ফের বোতলে ইখিলিন শোষিত হয় এবং ইথাইল হাইড্রোজেন 
সলফেট উৎপন্ন হয়। CoH, + H2804 = 0হ7579094, 

মিথেন গ্যাস বিশুদ্ধ ও শুদ্ধ অবস্থায় দ্বিতীয় উল্ফের বোতল হইতে বাহির হইয়া 
আসে এবং মার্কীরীর অপভরংশ দ্বারা মার্কারীর উপর সংগ্রহ করা হয়। 

বিশুদ্ধ আযাপিটিলিন পাইতে হইলে প্রথম উল্ফের বোতল হইতে কপার 
আযাসিটিলাইডের লাল অধঃক্ষেপ পরিন্রাংণ দ্বার! সংগ্রহ করিয়া বেশ করিয়া ধুইয়া 
লওয়া হয়। পরে উহাকে way একটি উল্ফের বোতলে লইয়া! হাইড্রোক্লোরিক 
SHAG যোগ করিয়া আযাসিটিলিন উৎপন্ন করা হয়। গ'লত ক্যালসিয়াম ক্লোরাইডের 

(fused calcium chloride ) ভিতর দিয়া চালনা করিয়া উহাকে VE করা হয় এবং 
মাকারীর উপর সংগ্রহ করা হয়। 
08505 + 2HC]=CaHe + 02015 
বিশুদ্ধ ইথিলিন পাইতে হইলে দ্বিতীয় উল্ফের বোতল হইতে উৎপন্ন ইথাইল 
. হাইড্রোজেন সলফেট ও গাঢ় সলফিউরিক আযাসিডের মিশ্রণ একটি ফ্রাস্কে লইয়া উত্তপ্ত 
করা হয়। ইহাতেই বিশুদ্ধ ও শুদ্ধ ইথিলিন উৎপন্ন হয় এবং মার্কারীর অপভ্রংশ ছারা 
ইাকে সংগ্রহ করা হয়। 05757804- 0থান + 2905 

বিশেষ দ্রষ্টব্য ?_পৃ. ৩৪৯৫, লিখিত ‘হইয়াছে যে আয়োডিন মিথেনের সহিত মোটেই 

বিক্রিয়া করে না । ইহার কারণ হইল যে OH, +I =CH,I+HI এই বিক্রিয়াটি বিপরীতমুখী । 


৩৬৮ বুসায়নের গোড়ার কথা 


কিন্তু যদি উৎপন্ন Hi কে অপসারিত করা যায়, তাহা হইলে বিক্রিয়াটি বাম হইতে ডানদিকে সংঘটিত 
হইবে । আয়োডিক আযাসিড, HIO, যোগ করিলে আয়োডিন মিখেনের হাইড্রোজেনকে প্রতি- 
স্থাপিত করে, কারণ উহ! মা কে অপসারিত করে । HIO,+5H1=c1,+3H,0. 


আ্যালকাইল হ্যালাইডসমূহ ( Alkyl halides ) 
ইহার! হাইড্োকার্বনের অণুতে হালোজেন পরমাণু দ্বার! হাইড্রোজেন প্রতিস্থাপন 
করতঃ SAN অপরিপৃক্ত হাইডোকাবনের সহিত হা[লোজেনের সাক্ষাৎ সংযোগে উৎপন্ন 


হয়। এই আযালকাইল হালাইডসমূহ ASS যৌগ , ইহাদের ভিতর নিম্নলিখিত 
কয়েকটি বিশেষভাবে উল্লেখযোগ্য s— 


(1) মিথাইল ক্লোরাইড, 050, 
ইহা একটি গ্যাসীয় পদার্থ। মিথেনের সহিত atada বিক্রিয়া সংযতভাবে 
সংঘটিত করিয়া ইহা উত্পাদন করা যায়। CH, +Cl,=CH,Cl+HCl এই 
- গ্যাসীয় পদার্থটিকে চাপ ও শৈত্য প্রয়োগে তরলে পরিণত কর! যায়। এই তরলের 
স্কুটনাস্ক__93"7০ সেটিগ্রেড। Bate হাইডোফ্লুয়ো রক আযাপিডে পটাসিয়াম হাইডাজেন 
ফ্ুয়োরাইড দ্রাবিত করিয়া উক্ত দ্রবণের তড়িৎ বিশ্লেষণ দ্বারা ফ্ুয়োরিণ উৎপদানের 
সময় দ্রবণকে শীতল করিবার Sy এবং উৎপন্ন হাইড্রোফ্লুয়োরিক আযাসিডের বাদ্পকে 
তরলে পরিণত করিয়া সরাইতে তরল মিথাইল ক্লোরাইড ব্যবহৃত হয়। ইহার সংযুতি 


সংকেত হইল £ n 
ER ie 
Cl 


(9) মিথাইল আয়োডাইড, CH. 
ইহা একটি তরল পদার্থ। মিথাইল আলকোহলের সহিত লাল ফনফোরাস মিশাইয়া 
তাহাতে একটু একটু করিয়া আয়োডিন যোগ করিয়া কয়েক ঘণ্টা ফেলিয়া রাখিয়া 
জলগাহ হইতে পাতনক্রিয়] নিষ্পন্ন করিলে মিথাইল আফ্জোডাইড পাওয়া যায়। ইহার 
স্ষুটনাঙ্ক 45° দেটিগ্রেড। ইহা অনেকপ্রকার জৈব যৌগের সংশ্রেষণে ব্যবহৃত হয়। 
ইহার সংযুতি সংকেত হইল H 
H—C—H 


| 
I 


(3) ইথাইল ক্লোরাইড, 0হা7,01 


ইহা একটি উদ্বায়ী তরল পদার্থ | ইহার স্ফুটনাস্ক 125° সেটিগ্রেড ; তাই আমাদের 


হাইডরোকার্বন-সমূহ ৩৬৯. 


দেশে ইহা সাধারণ উষ্ণতায় গ্যাসীয় পদার্থরূপে পাওয়া যার এবং গ্যাসীক্স 
অবস্থা হইতে শৈত্যপ্রয়োগে ইহাকে তরলে পরিণত করা যায়। নির্জলিত ইথাইল 
আালকোহলের সহিত জলবিহীন জিঙ্ক ক্লোরাইড মিশাইয়া একটি ফ্রাস্কে লওয়া হয় 
এবং উহার সহিত একটি শীতক কর্কের ভিতর দিয়! খাড়াভাবে লাগানো হয়। 
পরে শীতকটি কর্ক সমেত সরাইয়া রাখিয়া অন্ত একটি কর্কের ভিতর দিয়] 
একটি কাচনল চালনা করিয়া উহাকে আালকোহলে ডূবাইয়া FRI 
আযালকোহলের ভিতর দিয়া হাইড্রোক্লোরিক 

SAS গ্যাস চালনা করিয়া দ্রবণটিকে 
HCL দ্বারা সংপৃক্ত করা হয়। পরে 
কাচনলসহ কর্কটি খুলিয়া লইয়া শীতক-লাগানো! 
- কর্কটিকে লাগাইয়া ফ্লাস্কটিকে জলগাহের উপর 
THB মৃদুভাবে Bea করা হয়। এই অবস্থায় 
শীতকের উপরের মুখের সহিত পর পর ধোঁত- 
বোতলে রক্ষিত জল, পাতলা কষ্টিক-পটাস এবং 
গাঢ় সলফিউরিক আযাসিডের সংযোগ স্থাপন 
করিয়া উৎপন্ন গ্যাসীয় ইথাইল ক্লোরাইডকে 
তাহার ভিতর দিয়া চালনা করা হয়। ইহাতে 
ইথাইল ক্লোরাইডের সহিত falas আ্যাল্কোহলের 
বাষ্প, হাইড্রোক্লোরিক আযাসিড গ্যাস এবং জলীয় 
বাষ্প অপদারিত হয়। সর্বশেষে গ্যাসটিকে 
Rafia অবস্থিত একটি. ঢ-নলের ভিতর দিয়া 
চালনা করিয়া তরলে পরিণত করা হয়। 


ইহা সামান্য ধরণের অস্ত্রোপচারের সময় 
স্থানিক বিবশক ( Local anaesthetic ) হিসাবে ব্যব্হত হয়। ইহার সংযুতি 


সংকেত হইল 


চিত্র নং_14 


ji i 
| 
Bete ere 
H H 
24—( 07 ) 


| 


৩৭০ রসায়নের গোডার কথা 


(9 ইথা ইল আয়োডাইড, ০০ল ,l 
ইহ! একটি-তরল পনার্য। ইথাইল আযালকোহলের সহিত লাল ফস্ফোরাস 
মিশাইয়া লইয়া তাহাতে একটু একটু করিয়া আয়োডিন যোগ করা হয় এবং 
fees কয়েক ab) রাখিয়া দেওয়! হয়। পরে জলগাহ হইতে পাতন ক্রিয়া 
দ্বারা ইথাইল আয়োডাইড সংগ্রহ করা হয়। ইহার Goats 723° সেটিগ্রেড। 
অনেক জৈব যৌগপদার্ের সংশ্লেষণে ইহার ব্যবহার হইয়। থাকে। ইহার সংযুতি 
সংকেত হইল £__ 
H H 
লি 81 
HH 
(5) ইথিলিন ডাইত্রোমাইড, 05H Br, 
ইহা একটি তরল পদার্থ । কার্বন টেট্রাক্লোরাইডে ব্রোমিন দ্রাবিত করিয়া সেই 
দ্রবণের ভিতর দিয়! ইথিলিন গ্যাস চালনা করিয়া ইথিলিন ডাইব্রোমাইডের পণ্য 
উৎপাদন সংঘটিত কর! zal ইহার Pals 13” সেন্টিগ্রেড। যখন টেট্রাইথাইল 
লেড পেট্রোলের সহিত মিশাইয়া মোটর গাড়ীর ইঞ্জিনে ব্যবহার করা হয়, তখন 
লেডকে CAG ভাইব্রোমাইড করিয়া অপসারিত করার জন্য ইথিলিন ডাইব্রোমাইডও 
উক্ত টেন্রাইথাইল লেড ও পেট্রোলের মিশ্রণে যোগ করা হয়। তাহা না হইলে 
মোটর গাড়ীর ইঞ্জিনের লোহার সিলিগারে (Cylinder) ক্ষুদ্র ক্ষুদ্র feu 
( pittings ) উৎপন্ন হয়। 
_ ইহার সংযুতি সংকেত হইল £__ 
Br Br 
AAE i 
HLH 
(6) ক্লোরোফর্ম, 08015 
ইহা! একটি মিষ্টগন্ধযুক্ত তরল পদার্থ। ইথাইল আযালকোহলের সহিত faf 
পাউডার মিশাইয়া পাতিত করিলে ক্লোরোফর্শ পাওয়া যায়। ইহার “goal? 
69° সেটিগ্রেড। শল্যচিকিৎসায় ইহা চেতনানাশকরূপে ব্যবহৃত হয়। তাহা 


হাইড্রোকার্বন-সমূহ ৩৭১ 
ছাড়াও ইহা তৈল, রেদিন ইত্যাদি কতকগুলি জৈব যৌগের দ্রাবকরূপে 
ব্যবহৃত হয়। 

ইহার সংযুতি সংকেত হইল :_ 0] 

EEC 

à 


দ্রষ্টব্য 2-_পূর্বেই উল্লিখিত হইয়াছে যে বিক্ষিপ্ত হুযালোকে মিথেনের সহিত ক্লোরিণের বিক্রিয়ায় 
ক্লোরোফর্ম পাওয়' যাইতে পারে | তবে এই উপায়ে Bel প্রস্তুত করা হয় না, কারণ ঠিক ক্লোরোকর্মের 
উৎপাদনের সঙ্গে সঙ্গে বিক্রিয়া বন্ধ করা যায় না। 


(7) আয়োভোকর্ম, CHI, 

ইহা একটি বিশিষ্টগন্ধযুক্ত ফিকে হল্দে রংএর কঠিন পদার্থ। ইথাইল 
আযালকোহলে অথবা আ্যাসিটোনে কষ্টিক সোডার দ্রবণ যোগ করিয়া 70° সেন্টিগ্রেড 
উষ্ণতায় উত্তপ্ত করিয়া তাহাতে পটাপিয়াম আয়োডাইডের AACA দ্রাবিত আয়োডিন 
যোগ করা! হয়, যতক্ষণ না ফিকে হলুদ রংএর দ্রবণ উৎপন্ন হয়। পরে ঠাণ্ডা করিলেই 


অয়োভোফর্জের কেলাস উৎপন্ন হয়। 
CHI, + HCOONa + 5Nal+5H.0 


41, +6NaOH + C2H OH 2 
ইথাইল আয়োডো- 
BACH A ফর্ম 


সোডিয়াম কার্বনেটের উপস্থিতিতে ইথাইল আযালকোহলে বা আদিটোনে 
পটাসিয়াম আয়োভাইডের পাতলা দ্রবণ লইয়া তড়িং-বিশ্লেষণ করিলে আয়োডোফর্ম 
উৎপন্ন হয়। এইভাবে আয়োডোফর্ের পণ্য উৎপাদন সংঘটিত করা হয়। 
OKI +9H,0=2KOH +H; +I 
5I,+H,0 +C,H,OH=CHIs + COs + THI 
ইথাইল আযালকোহল আয়োডোফর্ম 


ইহার গলনাঙ্ক 119° সেটিগ্রেড। ইহা বীজবারক aay হিসাবে ব্যবহৃত BI 


ইহার সংযুতি সংকেত হইল :_ i 
Bagel 
I 


৩৭২ বুসারনের গোড়ার কথা 
Questions 


1. What is a hydrocarbon ? What are paraffins? Why are they so sallei ? 
Outline a method for getting acetylene from carbon and hydrogen. 

১। হাইড্রোকার্ধন কি পদার্থ? প্যারাফিন কাহাকে বলে? উক্ত শ্রেণীর পদার্থগুলির এই 
নামকরণের হেতু কি? কার্বন ও হাইড্রোজেন ব্যবহার করিয়া আযাগিটিলিন-প্রস্তুতির একটি পদ্ধতি 
বর্ণনা কর। 


2, What are saturated and unsaturated hydrocarbons? Explain the statement 
that methane is a raturatei hydrocarbon. What are additive and substituted 
compounds? How would you detect the presence of unsaturation in an organic 


compound ? 

২। পরিপৃক্ত এবং অপরিপৃক্ত হাইড্রোকার্ধন কাহাদের বলে ? “মিথেন একটি পরিপৃক্ত হাইড 
কার্ধন”__এই BSR ব্যাখা! করিয়। বুঝাইয়| দাও। যুত-যোগ এবং প্রতিস্থাপিত যৌগ বলিতে 
কাহাদের বুঝায়? জৈব.যৌগে অপরিপৃক্ততার পরিচয় কি ভাবে পাওয়া! যায়? 


3. How can pure methane be prepared ? What is choke-damp ? What happens 
when chlorine is mixed with methane in the dark and the mixture is then placed 


in direst sun-light ? 
৩। বিশুদ্ধ মিথেন কিভাবে পাওয়া যায় ? “দমবন্ধকারী তিজ| গ্যাস’' কাহাকে বলে? অন্ধকারে 
মিথেনের সহিত ক্লোরিণ মিশাইয়| প্রথর স্থধালোকে রাখিয়। দিলে কি প্রকার বিক্রিয়া ঘটে ? 


4, How would you prepare pure dry ethylene in the laboratory? What is 
the action of (a) bromine, (b) Conc. H,SOQ,, (c) Ozone, (d) HClO oF 


ethylene ? 

৪। পরীক্ষাগারে কোন্‌ পদ্ধতিতে বিশুদ্ধ এবং oe ইথিলিন প্রস্তুত কর! যায়? (ক) ব্রোমিন” 
(4) গাঢ় সলফিউরিক আযাপিড, গে) ওজোন এবং (ঘ) হাইপোরক্োরান আযামিডের সহিত ইখিলিনের 
বিক্রিয়া বর্ণনা কর | 


5. How is acetylene prepared in the laboratory ? State its important propertie® 
and uses. 


cl পরীক্ষাগারে আযাসিটিলিন কি উপায়ে প্রস্তুত করা হয়? ইহার বিশেষ বিশেষ ধর্মগুলি এবং 
ব্যবহার aara যাহা জান লিখ। 


D 
6. Compare the properties of methane, ethylene and acetylene. How 68 


ine 
the three hydrocarbons be separated when present in a misture and be obtain 
pure? 


৬। মিথেন, ইখিলিন এবং আাসিটিলিনের ধর্মাবলীর তুলনামূলক আলোচন! কর। এই তিনটি 
হাইড কানের মিশ্রণ হইতে কোন্‌ উপায়ে পৃথকভাবে হাইডরোকারধনগুলি পাওয়া যাইতে পারে! 


হাইডোকাৰ্বন-সমূহ ৩৭৩ 


7. How can acetylene be converted into acetaldehyde? Start’ng from 
acetylene, how would you prepare ethylene, ethyl alcohol, acetic acid and 
benzene ? 


al আসিটিলিনকে কি উপায়ে আসিট্যালডিহাইডে পরিণত করা যায়? আযাসিটিলিন লইয়া 
আরম্ভ করিয়া ইখিলিন, ইথাইল আ!লকোহল, আযাপিটিক NAG এবং বেনজিন কিভাবে প্রস্তুত 
করিবে? 


8. Starting with ethylene, show the steps by which acetylene, ethyl alcohol and 
glycol can be obtained from it. 


৮। ইধিলিন লইয়া আরম্ভ করিয়া যে উপায়ে আযাসিচিলিন, ইথাইল আযালকে!হল এবং ন্লাইকল 
পাওয়া যায় তাহার ধাপগুলি দেখাও | 


9. Write out the structural formulae of chloroform and iodoform. What are 


their uses ? 
>l ক্লোরোফম এবং আয়োডোফমের সংঘুতি-সংকেত লিখিয়! দেখাও | উহাদের ব্যবহার 
উল্লেখ কর। 


10. How is acetylene prepared ? State two of its uses. Mention two reactions 


which show that it is an unsaturated compound. 
formule of the compounds. State two other properties of acetylene. 
[W. B. H. S., Science, 1961). 


ইহার দুইটি ব্যবহারের কথা উল্লেখ কর। 


১০। আ্যাগিটিলিন কিভাবে প্রস্তুত করা হয়? ` 
পৃক্ত যৌগ। সংুতি-সংকেত দ্বারা যে যৌগ 


ইহার দুইটি বিক্রিয়া দ্বারা দেখাও যে ইঠা একটি অপরি 
উৎপন্ন হয় তাহার সমীকরণ লিখ। আযাসিটিলিনের অন্ত দুইটি ধর্ম উল্লেখ কর | 


11. Give a neat labelled sketch of the apparatus used in the chemical laboratory 
for the preparation of ethylene. Mention the 
and the temperature of reaction. 
Give equations using structural formulae of the compounds. 
What happnes when (a) ethylene mixed with hydrogen ial paasei over heated 
Platinum and (b) bromine reacts with ethylene ? Why is it ganik as an 
Unsaturated compound ? [W. B. H. S., Science, 1964] 


proportion of the reasting substances 


দি ব্যবহার কর! হয়, তাহার মার্কা-দেওয়া ছবি 


১১। ইথিলিন aao পরীক্ষাগারে যে WaT 
হৃত দ্রব্যাদির অনুপাত এবং যে তাপমাত্রায় ইহা 


ভালভাবে আকিয়া দেখাও । ইথিলিন প্রস্তুতে বব 
প্রস্তুত করা হয় তাহা উল্লেখ কর। 
সংযুতি-সংকেত সহ সমীকরণ লিখ | 


যখন ইধিলিন (ক) হাইড্রোজেনের মহিত 
হয়, এবং বে) ঘোমিনের সহিত বিক্রিয়া করান হয়, তখন যাহা ঘটে তাহা উল্লেখ কর। ইহাকে 


মিশাইয়া উত্তপ্ত প্ল্যাটিনামের উপর দিয়া চালনা করা 


অপরিপৃক্ত ঘোঁগ বলিয়া গণ্য করা হয় কেন? 


৩৭৪ রসায়নের গোড়ার কথ! 


12. How is acetylene prepared in the laboratory. Give a sketch of the appara- 
tus. State the properties of the compound. By what reactions would you prove that 
it is an unsaturatei substance? Give equations. [W. B H. S., Science, 1965] 


১২। পরীক্ষাগারে আযাসিটিলিন কিভাবে প্রস্তুত কর! হয়? এই পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রের ছবি 
আকিয়া দেখাও। এই যৌগটির ধর্মাবলী উল্লেখ কর। ইহা! যে একটি অপরিপুক্ত পদার্থ তাহা 
কোন্‌ কোন্‌ বিক্রির দ্বারা প্রমাণ করা যায়? সমীকরণ যোগ কর। 


13. How would you prepare methane in the laboratory ? Give a neat sketch 
of the apparatus. 


Way does methane burn with a non-luminous flame ani ethylene burn with a 
luminous flame ? 


How and with what results does chlorine react with methane ? 
’ [W. B. H. S., Scienze, 1966). 


১৩। পরীক্ষাগারে মিথেন কি উপায়ে প্রস্তুত করিবে? এই প্রন্ততিতে ব]বন্ৃত যন্ত্রের একটি 


পরিষ্কার ছবি Ste | - 
মিথেন কেন age শিখার সহিত হলে এবং ইধিলিন দৃপ্ত শিধার সহিত হলে? 
মিথেন ক্লোরিণের সহিত কিভাবে এবং কোন্‌ পদার্থ উৎপন্ন করিয়া বিক্রিয়া করে? 
14, . How is ethylene prepared in the labora’ 


tory ? How is it purified ? 
Give a neat labelled sketch of the apparatus. 
By what chemical reactions you will distinguish between ethylene and 
methane ? 
[W.B. H.S. Science, 1967) 
58| 


পরীক্ষাগারে ইথিলিন কিভাবে প্রস্তুত করা হয়? কিভাবে ইহার বিশুদ্ধতা সম্পাদন 
করা হয়? ব্যবহৃত যন্ত্রের মার্কা দেওয়া ছবি আঙ্কিত কর। 


কোন্‌ কোন্‌ রাসায়নিক বিক্রিয়া দ্বারা ইখিলিন হইতে মিথেনের পার্থকা দেখাইবে ? 


লু 


চতুর্থ Sens 


CREE (আযালিফ্যাটিক) জৈব যৌগসমুহ 


(1) অাল্কৌহুল (Alcohol), (2) আালডিহাইভ (Aldehyde), 
(3) কিটোন ( Ketone ), (4) gte (Acid), (5) এস্টার (Ester), 
(6) চবি ও তৈল ( Fats and Oils), (7) সাবান (9০৪০), (৪) কার্বো- 
হাইডেট [ Carbohydrate, যথা, cate ( Glucose ) gcat 
( Sucrose ), 315’ ( Starch )] ইত্যাদি | 

(1) আযাল্‌্কোহল £__প্যারাফিন হাইডরোকার্বনের অগুতে অবস্থিত একটি 
হাইড্রোজেন পরমাণু একটি —OH (হাইডুক্সিল) মূলকছারা বা Asta প্রতিস্থাপিত 
হওয়ার ফলে যে সকল যৌগ উৎপন্ন হয় তাহাদের গোষ্ঠীর নাম আল্‌্কোহল। সুতরাং 
আযাল্কোহল হইল প্যারাফিন হাইডরোকার্বনের হাইডুক্সি যৌগ । এইভাবে মিথেনের 
(CH,) হাইডুক্সি ফৌগকে বলে মিথাইল আযালকোহল্‌ এবং ইথেনের (CoH) 


হাইডুক্সি যৌগকে বলে ইথাইল অ্যাল্‌কোহল ৷ 


0ন,____--৯0ল507 
মিথেন মিথাইল আযাল্‌্কোহল 
CeH.— ____—->0, H,OH(CH,0H.0H) 


ইথেন ,ইথাইল ALAA 


এই সকল আযাল্কোহল অগুতে একটিমাত্র — OH মূলক থাকে ; তাই ইহাদিগকে 
মনো-হাইডুক্সি-আযালকোহল বলে। এই শ্রেণীর আযাল্‌কোহলগুলিকে আবার তিনটি 


বিভাগে স্থাপনা করা হয় ; যথা 
(ক) প্রাইমারী আযাল্কোৌহল ( Primary alcohol ), 
যেমন, OH, CH,OH 


(খ) সেকেণ্ডারী আযাল্‌্কোহুল (Sacondary alcohol), 
যেমন, CH, CH(OH), CH, 


গে) টারসিয়ারী আযাল্‌্কোহল (Tertiary alcohol), 


যেমন, (CHs)5.C.0H 


৩৭৬ বুসায়নের গোড়ার কথা 


প্রাইমারী আাল্কোহলে —CH.OH 48 থাকে, সেকেপ্ডারী আালকোহলে 
=CH(OB) পুঞ্জ থাকে এবং টারপিয়ারী আযালকোহলে ৯০09) ja 
থাকে। জারণ প্রক্রিয়া ছারা প্রাইমারী wia হইতে অ্যাল্ডিহাইভ 
উৎপন্ন হয় ; সেকেণ্ডারী এবং টারসিয়ারী আযাল্কোহলের জারণের ফলে কিটোন 
উৎপাদিত হয়। 

এই শ্ৰেণীবিভাগ অনুসারে গ্লিসারিণকেও siara গোষ্ঠীর ways কর! 
হয় ও ইহার রাসায়নিক নাম হইল ঘ্লিপারল। ইহার প্রতি অগুতে তিনটি করিয়া 
হাইডুক্সিল মূলক থাকে । তিনটি agaa মূলক থাকার জন্য ইহাকে ট্রাই- 
SBSH বা ট্রাই-হাইড্রিক আযাল্কোহল ( Trihydroxy or trihydric alcohol ) 
বলে। ইহার সংযুতি সংকেত হইল £ 


CH.OH 
CHOH 
CHOH 
সেই প্রকারে ডাইহাইড্রিক zA হইল ইথিলিন গ্রাইকল £ 
CH.OH 
CH.,OH ; 
পূর্বে উল্লিখিত আযালকোহলগুলি মনোহাইড্রিক আযাল্কোহল | গ্লিসারলের সংযুতি 


সংকেত হইতে বুঝ] যায় যে উহার অণুতে দুইটি প্রাইমারী আযাল্‌্কোহলের aa এবং 
একটি সেকেগ্ডারী আযাল্কোহলের AS বর্তমান | 


মিথাইল আযাল্কোহল, ( Methyl alcohol ), CH,OH 
ইহার সংযুতি সংকেত হইল £_- 
H- 
ক 
4 


্রন্তুত-গ্রণালী £_কাষ্ঠের অন্তর্ধূম পানে উৎপন্ন পাইরোলিগনিয়াস 
SHAG হইতে £_ পূর্বেই উল্লিখিত হইয়াছে যে পাইরোলিগনিয়াস্‌ VIPS 
মিথাইল ্যান্কোহল থাকে। উহাকে তামার পাত্রে লইয়া  ফুটান 
হয় এবং উৎপন্ন বাম্পকে উত্তপ্ত চুন-গোলার ভিতর দিয়া প্রবাহিত করা হয়। ইহাতে 


caza জৈব যৌগসমূহ ieee 


পাইরোলিগনিয়াস cotter ভিতর বর্তমান আযাসিটিক wife চুনের সহিত 
বিক্রিয়া করিয়া ক্যালসিয়াম আযাপিটেট নামক লবণে পরিণত হয়। বাম্পাকারে 
মিথাইল আ্যাল্কোহল, আযাসিটোন এবং জল বাহির হইয়া আসে এবং বাল্পকে 
শীতল করিয়া উক্ত দ্রব্যগুলির মিশ্রণ তরল আকারে সংগ্রহ করা হয়। পাথুরে চুনের 
উপর এই তরলকে যোগ করিয়া আংশিকভাবে উহাকে পাতিত করিলে ( fractional 
distillation ) মিথাইল আযালকোহল (PEATE 645 সেটিগ্রেড ) পাওয়া যায়। 
পণ্য হিসাবে বিক্রীত মিথাইল আযাল্‌কোহল শতকরা 70 ভাগ বিশুদ্ধ মিথাইল 
আযাল্কোহল থাকে । তাহা হইতে আংশিকভাবে পুনঃ পাতন দ্বারা শতক] 
98 ভাগ বিশুদ্ধ মিথাইল আ্যাল্‌কোহল পাওয়া যায়। ইহাকে পাথুরে চুনের 
হিত মিশাইয়া একরাত্রি রাখিয়া দিয়া পাতিত করিলে শুষ্ক মিথাইল আ্যাল্‌কোহল 
পাওয়া যায়। কিন্তু একেবারে জলশৃন্ত করিতে হইলে এইভাবে পাতিত মিথাইল 
আযাল্কোহলের সহিত ক্যালসিয়াম ধাতু মিশাইয়া কিছুক্ষণ রাখিয়া পাতিত 
করিতে হয়। 

এইভাবে প্রস্তুত করা মিথাইল আযাল্‌কোহলে 1%—2 
ইহাকে yat গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের ( fused calcium chloride ) 
সহিত মিশ্রিত করিয়া কেলাসিত করিলে Calla, 408508 এই পদাৰ্থ টি পাওয়া 
যায়। এই কেলাসগুলিকে পৃথকভাবে ফিলটার-করার বুকনার ফানেলে ফিলটার 
কাগজের উপর সংগ্রহ করিয়া চাপ দিয়া আযাসিটোনকে তাড়ানো হয়। পরে 


এই কেলাসগুলিকে উত্তপ্ত করিয়া পাতনক্রিয়া দ্বারা বিশুদ্ধ মিথাইল আযাল্‌কোহল 


উৎপন্ন করা হয়। মিথাইল অ্যাল্‌কোহল হইতে আযসিটোন-অশুদ্ধি তাড়াইবার 
g ক্লোরিণ গ্যাস চালনা করা এবং 


ay পদ্ধতি হইল তরলটিকে Bes করিয়া শু 

পরে তরলটির আংশিক পাতনক্রিয়া সম্পন্ন করা! উৎপন্ন ট্রাই-ক্লোরো-আযাসিটোনের 
miats মিথাইল আ্যাল্‌কোহলের স্ুটনাঙ্ক অপেক্ষা ITIP বেশী বলিয়া আংশিক 
পাতনে বিশুদ্ধ মিথাইল আযাল্‌কোহল পাওয়া বায়। 


=| 


% আযাদিটোন থাকে। 


যোগে SAIA হইতে £ বর্তমানে AAG ভাগ 


সংশ্লেষণ পদ্ধতি প্র 
পণ্য মিথাইল আযাল্কোহল জলগ্যাপ হইতে উৎপাদিত হয়। জলগ্যাসের সহিত 


তাহার অর্থ-আরতনের হাইড্ঁজেন 200-800 ST TANI চাপে মিশাইয়া 
faze ক্রোমিয়াম অক্মাইডের মিশ্রণকে অথবা জিঙ্ক ক্রোমেটকে 350°-400° 
সেটিগ্রেড উষ্ণতায় অগ্ঘটকরূপে ব্যবহার করিয়া উহার উপর দিয়া প্রবাহিত 


৩৭৮ রসায়নের গোড়ার কথা 


করা হয়। ইহাতে শতকরা 20 হইতে 95 ভাগ গ্যাসমিশ্রণ মিথাইল আযাল্‌্কোহলে 
পরিণত হয়। 
(CO+2H.) = CH,0H 
জল গ্যাস মিথাইল আাল্‌্কোহল। 


এই প্রণালী প্রয়োগ করিরা যুক্তরাষ্ট্রে সস্তায় প্রচুর মিথাইল আযাল্কোহল ( আাসিটোন 
অশুদ্ধি হইতে যুক্ত) প্রস্তত করা হয়। 


মিথাইল আযাল্কৌহলের ধর্ম ভৌত ধর্ম £ মিথাইল অ্যাল্‌কোহল 
বর্ণহীন তরল। উহার একটি মিষ্টগন্ধ আছে; কিন্তু ইহা উগ্র স্বাদবিশিষ্ট। ইহার 
qaz 64'5° সেটিগ্রেড । ইহা! বিষাক্ত পদার্থ এবং ইহা! বিভিন্ন পরিমাণে পান 
করার ফলে অন্ধত্ব, উন্মত্ত-অবস্থা ও এমন কি মৃত্যু পর্বস্ত ঘটিয়া থাকে । সেই কারণে 
ইহ| ইথাইল আাল্কোহলের সহিত মিশ্রিত করিয়া “মেথিসেটেভ স্পিরিট” 
( methylated spirit ) AZS করা হয় এবং তখন আলকোহল পানের অযোগ্য 
হয়। সেইজন্য মেথিলেটেড স্পিরিট করমুক্ত। ইহাকে জলের এবং ইথারের সহিত যে 
কোন পরিমাণে মেশানো যায়। ইহা জলের অপেক্ষা হালকা এবং ইহাতে অগ্নি- 
সংযোগ করিলে ইহা ফিকে নীল শিখার সহিত জলে | 


রাসায়নিক ধর্ম £_-সকল আযাল্কোহলেই ( -OH )-মূলক বিদ্যমান; তাই 
সকল আ্যাল্‌কোহলই একই গোষ্ঠীতুক্ত যৌগ এবং তাহাদের ধর্ম মূলতঃ ( —OH )- 
মূলকের ধর্ম। উপরন্ত মিথাইল আ্যাল্‌কোহল একটি প্রাইমারী আযাল্কোহল। তাই 
ইহার জারণের ফলে প্রথমে ফরম্যালডিহাইড, পরে ফরমিক asthe এবং সর্বশেষে 
কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়। 

9 o o 

CH,OH _-৯ HCHO 
মিথাইল আযাল্‌কোহল ফর্মালডিহাইড 


> HCOOH —— COs +H:0 
afte আযাসিড 
এই জারণ প্রক্রিয়া পটাসিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সলফিউরিক আযাসিডের সহিত 
মিথাইল আযাল্কোভলকে সামান্য উত্তপ্ত করিয়া সংঘটিত করা হয়। ইহাতে (- OB)” 
মূলক আছে বলিয়া ইহা জলের ota সোডিয়াম ধাতুর সহিত বিক্রিয়া -করে এবং 
সোডিয়াম frase ও হাইড্রোজেন গ্যাস দেয়। 


20H,0H + 2Na=2CH,O0Na + He 


চি 


caza জৈব যৌগলমৃহ ৩৭৯ 


সোডিয়াম মিথন্সাইড জলের সহিত বিক্রিয়া করিয়া পুনরায় মিথাইল আযাল্‌কোহল 
উৎপাদন করে | CH,ONa + HOH=CHsOH+ NaOH 

মিথাইল আযাল্‌ুকোহলে ( -OH )"মূলক থাকার ফলে ইহা বিভিন্ন জৈব ও অজৈব 
আযাসিডের সহিত বিক্রিয়া করিয়া এসটার (ester ) নামক যৌগ গঠন করে এবং সঙ্গে 


সঙ্গে জল উৎপন্ন হয়। গাঢ় সলফিউরিক আযাসিড অথবা wae জিঙ্ক ক্লোরাইডের 


উপস্থিতিতে এই বিক্রিয়াগুলি স্বভাবে নিষ্পন্ন হয়, কারণ উক্ত নিরুদকগুলি জল শোষণ 
aa বিক্রিয়া আর হইতে দেয় লা। 


করিয়া লয় এবং উৎপন্ন এসটারের সহিত জং 
এসটারকে জৈব লবণের সহিত তুলনা করা যায়। যেমন, 
(i) NaOH +H280.=NaH80. + H20 


CHOH + H.80. =CHsHS0s +H20 
মিথাইল হাইড্রোজেন সলফেট 


ya করিলে ডাইমিথাইল ইথার উৎপন্ন 


মিথাইল আযাল্‌্কোহল অধিক পরিমাণে ব্যবহ 
অধিক সলফিউরিক 


ইয়। 05790 + CH, OH = CH,0CHs + Ha80s- 
অ্যাসিড ব্যবহার করিলে ভাইমিথাইল সলফেট উৎপন্ন হয়। 

CH,HSO, + CHsOH =(CH 

তুলনামূলক বিক্রিয়া হইল 2NaOH + 5905 


(ii) GH,OH + CH,COOH = GH,COOCHs + 25০ 
মিথাইল আযাসিটেট 


COOH= CH,COONa +H,0. 
ডের উপস্থিতিতে ঘটিয়া থাকে | 


9590++ 750 
_Nas50. + 28:0. 


তুলনামূলক বিক্রিয়া হইল NaOH +CHs 

এইখানে বিক্রিয়াটি গাঢ় সলফিউরিক anif 

(iii) CH,OH +HC1=CHsCl +H.0 

তুলনামূলক বিক্রিয়া হইল NaOH + HCI NaCl + 8507 

এইখানেও বিক্রিয়া atá জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে সংঘটিত 
হ্য়। 


(vi) ফস্ফোরাস পেণ্টার্লোরাই 
Congas বিশিষ্ট যৌগের সহিত থে 
বিক্রিয়া করিয়া থাকে, অর্থাৎ (OH) 
করে। 


ড অথবা ফস্ফোরাস ট্রাইক্লোরাইভ অন্তান্ত 
ভাবে বিক্রিয়া করে এখানেও সেই ভাবেই 
মূলককে ক্লোরিণংখরা প্রতিস্থাপিত 


৮০ রসায়নের গোডান কথ! 


CH,OH + PCl; =CH,Cl+HCl+POCI, 
তুলনামূলক £ NaOH +PCl, =NaCl+POCI, + HCl 

3CH;0H+PCl, = (OH), + 80750] 
তুলনামূলক, 3NaOH+PCl,=P(OH), + 2101. 


দ্রষ্টব্য $_যদিও তুলনামূলকভাবে আযালকোহলের ও ক্টিকসৌডার বিক্রিয়াগুলি 
দেখান হইল, তাহা হইলেও মনে রাখিতে হইবে যে আালকোহল ও-কষ্টিক সোডা 


একজাতীয় পদার্থ নয়। কষ্টিক সোডার বিক্রিয়াগুলি awa সংঘটিত হয় ; কিন্ত 
আালকোহলের বিক্রিয়াগুলি সংঘটিত হইতে দেরী হয়। আরও কষ্টিক সোডা 


জলীয় দ্রবণে (0লু-)-আযন থাকে, কিন্তু আলকোহলের জলীয় দ্রবণে কোন 
(OB) -Staa উৎপন্ন হয় না। 


মিথাইল আাঁলংকৌহলের সংযুতি সংকেত (Structural Formula) 
ঘিথাইল আ্যাল্‌কোহলের ভিতর যে একটি (07)-মুলক আছে তাহা m 
পেন্টাক্লোরাইডের সহিত ইহার RE হইতে জানা যায়। আবার মিথাইল 
ক্লোরাইডকে Rs সোডার সহিত বিক্রিয়া করাইলে মিথাইল ভ্যালকোহল উৎপন্ন 
হয়। মিথাইল ক্লোরাইডের সংকেত হইল CHC] এবং ইহার ভিতর কোন (OH)- 
মূলক দ্বারা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু নাই। ইহার অণুতে Rows 
ক্লোরিণ পরমাণু (08)-মূলকদ্বার! প্রতিস্থাপিত হয়, 


ফারাস 


CH;Cl+ NaOH =CH;0H + NaCl 


হতরাং মিথাইল আযাল্‌কোহলে মাত্র একটি (-OH) মূলক আছে এবং ইহার সংযুতি 
সংকেত হইল 


H 
| 
er 

H 
মিথাইল আ্যাল্কো হলের ব্যবহার £_মিথাইল অআযাল্‌কোহল প্রধানত: 
ফরম্যালডিহাইড প্রস্তুতিতে, তথা aie উৎপাদনে, রং উৎপাদনে সুগন্ধ দ্রব্য 
(Perfumes) aars, বাণিশে এবং পালিশ করিবার দ্রব্যে ব্যবহৃত: হয়। 
মেথিলেটেড স্পিরিট উৎপাদনেও ইহার ব্যবহার হইয়া থাকে। পেট্রোলের সহিত 
মিশাইয়া ইহা মোটরের জালানি হিসাবে ব্যবহৃত হয়। মিথাইল আযাল্‌কোহল 


CHES জৈব যৌগসমৃহ ৩৮১ 


ও জলের মিশ্রণ শৈত্যে জমিয়া যায় না, তাই গাড়ীর রেডিয়েটারে এই মিশ্রণ 
antifreeze হিসাবে ব্যবহৃত হয়। ইহা গালা ও রজনের দ্রাবকরূপেও ব্যবহৃত হয়। 


ইথাইল আযাল্‌্কৌহুল ( Ethyl Alcohol ), 0250 


ইহার সংযুতি সংকেত হইল 
H H আযাল্কোহলগুলির ভিতর ইথাইল 
nae leat আযাল্কোহলই সৰ্বাপেক্ষা বেশী গুরুত্বপূর্ণ, 
[|| 


কারণ ইহাই সমস্ত জৈব রসায়নের অধ্যয়নে: 

ma aaa] ব্যবহৃত হইতে দেখা যায়। সেইজন্য 
আযাল্কোহল বলিতে ইথাইল আ্যাল্কোহলকেই বুঝায়। পণ্য হিসাবে ইহাকে 
স্পিরিট বলিয়া অভিহিত করা হয় এবং ইহার পণ্য উৎপাদনে দুইটি পদ্ধতি ব্যবহৃত 
হইয়া থাকে। (i) চিনি বা BIS হইতে উৎপন্ন গ্রকোজের ভ্রবণের Sga সাহায্যে 
আযাল্‌কোহলীয় সন্ধান ( alcoholic fermentation ) দ্বারা এবং (ii) ভারী 
হাইড্রোকার্বনের ফাটানো বা cracking হইতে উৎপন্ন ইথিলিন হইতে রাসায়নিক 
প্রক্রিয়া atal I 

() চিনির দ্রবণের অযাল্কোহুল সন্ধান £ 
ইহা পচনশীল জৈব এবং উদ্ভিজ্জ দ্রব্যের সাহায্যে জীবন ধারণ করে; 
IN বাহিরের বায়ু ও জল হইতে ইহারা ইহাদের খান্ত সংগ্রহ করিতে পারে না। 
চিনি বা চিনির মত জিনিষের বিয়োজন হইতে উৎপন্ন শক্তি দ্বারাই ইহাদের বৃদ্ধি 
সম্পাদিত হয়। . 

Ute শর্করার ( glucose ) জলীয় দ্রবণে ANF ঈষ্ট সাধারণ উষ্ণতায় মিশাইয়া 
দিলে দ্রবণটি কিছুক্ষণের ভিতরেই গেঁজাইয়া উঠে এবং দ্রবণের উপর অনেক ফেন! 
জমা হইতে দেখা যায়। ইহাতে মনে হয় যেন দ্রবণটি ফুটিতেছে, কিন্তু দ্রবণের 
উষ্ণতা বৃদ্ধি পাইতে দেখা যায় না। ইহার কারণ দ্রাক্ষাশর্করা বিয়োজিত হইয়া 
কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাহির হইয়া আসে এবং সেই কারণে ভ্রবণটিকে RS 
বলিয়া মনে হয়। সঙ্গে সঙ্গে দ্রবণে ইথাইল আ্যাল্‌কোহল উৎপন্ন হয় এবং প্রায় 
শতকরা 95 ভাগ aceta Staal গিয়া কার্বন ডাইঅন্মাইড ও ইথাইল আ্যাল্কোহলে 
পরিণত হয়। 


_ ঈষ্ট একটি এক-কোষী উদ্ভিদ; 
অন্যান্য উদ্ভিদের 


C,H, 206 =202H,0H + 200s 
ধ্ুকোজ বা 
দ্রাক্ষাশর্করা 


৩৮২ রসায়নের গোড়ার কথা 


এইভাবে জীবন্ত কোষ ছারা যে রাসায়নিক পরিবর্তন সংঘটিত করা হয় তাহাকে 
সন্ধান (fermentation) প্রক্রিয়া বলে। বহু পুরাকাল হইতে এই পদ্ধতিতে 
সুর! বা মদ প্রস্তুত কর! চলিয়া আসিতেছে । ইহা অন্গঘটন-প্রক্রিয়া এবং জৈব 
SRE এনজাইমের (Enzyme) উপস্থিতিতে এই বিক্রিয়া ঘটিয়া থাকে । 
এন্জাইমগুলি অতি জটিল জৈব পদার্থ, ইহা নাইট্রোজেন ঘটিত অনিয়তাকার 
যৌগ এবং বেশীর ভাগ ক্ষেত্রেই ইহাদের সংকেত জানা নাই, কারণ ইহাদের ভিতর 
বিভিন্ন মৌলের পরিমাণ জানা নাই। ঈষ্ট তিনপ্রকার এন্জাইম উৎপন্ন করিয়া 
খাকে :_ 

(ক) জাইমেজ (2য75859)5 ইহ! শুদ্ধ ঈষ্টের গুড়াতে চাস প্রয়োগ 
করিয়া অথবা উহ! হইতে দ্রাবকের সাহায্যে পাওয়া যায়। উহাকে পরিজ্রীবণ করিয়া 
পরিক্রতকে গ্নকোজের দ্রবণে যোগ করিলে arate আযাল্‌কোহলে পরিণত হয়। 

0.H120,=20,H,0OH + 200, 
ateta ইথাইল আযাল্‌কোহল 

(2) ইন্ভারটেজ (Invertase )3 ইহা ইক্ষু চিনিকে (সুক্রোজকে ) আদ্র 
বিশ্লেষিত করিয়া areta (দ্রাক্ষাশর্করা ) ও ফ্রকটোজে ( ফলশর্করা ) পরিণত 
করিতে পারে | = CreHe2011 +1750- 09.73509 +C,H.20, 


ইক্ষুশর্করা দ্রাক্ষাশর্কর।  ফলশর্কর! 
বা বা বা 
xata ateta ফ্রুকটোজ 


(iii) মলটেজ ( Maltase ) ইহা মণ্টোজ নামক চিনিকে দ্রাক্ষাশর্করায় 
পরিণত করে 20581755055 +H20=2C,Hi20,. উৎপন্ন Arete পরে 
ঈষ্ট হইতে উৎপন্ন জাইমেজ নামক এন্জাইম দ্বারা ইথাইল আযাল্কোহল.ও কাধন- 
ভাইঅক্মাইডে পরিণত হয়। 

ইথাইল আযাল্‌কোহলের পণ্য উৎপাদন £__ 

ইথাইল ত্যাল্কোহল সাধারণতঃ (i) সম্ভার ataa শ্বেতদার ( starch ) 
যুক্ত পদার্থ, যথা, আলু, ভুট্টা, চাউল প্রভৃতি দ্রব্য হইতে অথবা (1) চিনির 


্যাক্টরীতে উৎপন্ন ঝোলাগুড় হইতে পণ্য-উৎপাদিত করা হয়, কখনও দামী 
ইক্ষশর্কর! হইতে প্রস্তুত করা হয় না | 


O আলু, তুষ্টা, চাউল প্রভৃতিতে যে শ্বেতসার থাকে তাহার সংকেত হইল 


Cree জৈব যৌগসমৃহ aes 


(0০7,০05) এ-এর মান ঠিকমত জানা নাই কিন্তু উহা খুব বৃহৎ সংখ্যা। 
dés দ্রব্যগুলিকে জলে সিদ্ধ করিয়া একটু azas বাপ্সি__যাহাকে মণ্ট 
(malt) বলা হয়_মিশাইরা মিশ্রণটিকে 50° সেটিগ্রেডে রাখা হয়। এইভাবে 
সন্ধান প্রক্রিয়া আরম্ভ হয় এবং প্রথমে ডায়াষ্টেজ ( diastase ) নামক এন্জাইম 
অঙ্কুরিত মন্ট হইতে উৎপন্ন হয় এবং উহা ষ্টার্চের আর্দ্র বিশ্লেষণ সংঘটিত করে। 
900917০০5১৮ + 21750 ৯ 00হহাল 22033 
শ্বেতসার বা ষ্টার্চ মণ্টোজ 

এই বিক্রিয়া আধঘণ্টার ভিতরেই সংঘটিত হয়। ইহার পর ভ্রবণটিকে 15° 
সেটিগ্রেড উষ্ণতায় শীতল করিয়া উহাতে ঈষ্টের CU যোগ করা হয়। তখন 
ঈষ্ট হইতে উৎপন্ন মলটেজ নামক এন্জাইম দ্বারা মণ্টোজ MHS হইয়া 
atate পরিণত হয়। পরে ঈষ্ট হইতে উৎপন্ন জাইমেজ নামক এন্জাইম 
খুকোজকে সন্ধান প্রক্রিয়া দারা ইথাইল আযাল্কোহলে পরিণত করে। এই 
বিক্রিয়া সংঘটিত হইবার সময় উষ্ণতা 30° সেটিগ্রেডের উপর উঠিতে দেওয়া হয় 
না এবং বিক্রিয়া সম্পূর্ণ হইতে প্রায় 4 দিন সময় লাগে। 

Ce H1206 =202H,OH + 200s. 

(i) আখের গাঢ় রসকে কেলাসিত করিলে ইক্ষুশর্করা উৎপন্ন হয়। 
কেলাসিত ইক্ষুশর্করা অপসারিত করার পর যে দ্রবণ ( mother liquor ) পড়িয়া 
থাকে তাহাই ঝোলা গুড এবং উহাতে অনেকখানি ইক্ষুশর্করা থাকে। ইহাতে 
উষ্টের গুড় মিশাইয়া দিলে উষ্ট হইতে উৎপন্ন এন্জাইম ইন্ভারটেজ প্রথমে 
ইক্ষুণকররাকে aroia পরিণত করে এবং ঈষ্ট হইতে উৎপন্ন জাইমেজ নামক 
এনজাইম গ্লকোজকে  ইথাইল ত্যাল্কোহল এবং কার্বন ডাই-অক্মাইডে 
পরিণত করে। 

03277929022 +H,0=C0,.H1206 + 05173 505 
দ্রাক্ষাশর্কর! ফলশর্কর! 


ইক্ষুশকর! 
বা বা বা 
xata arate HHS 


শ্বেতদার হইতে বা গুড় হইতে এইভাবে সন্ধান প্রক্রিয়া ছারা উৎপন্ন ভ্রবণে শতকরা! 
6 হইতে 10 ভাগ ইথাইল অ্যাল্‌কোহল থাকে, কিন্তু উহাতে আযাল্‌কোহলের 
পরিমাণ কখনই শতকরা 15 ভাগের উপর যাইতে দেওয়া হয় না, কারণ তাহা 
হইলে উষ্ট মরিয়া যায়। এই পাতলা আ্যাল্‌কোহলের ভ্রবণকে কফির পাত্রে 


৩৮৪ বুসার়নের গোড়াব্র কথা 


( Coffey’s still ) লইয়া আংশিক-পাতন প্রক্রিয়া সংঘটিত করিলে একেবারেই 
শতকরা আশি হইতে নব্বই ভাগ ইথাইল আ্যাল্কোহলযুক্ত দ্রবণ-পাওয়া যায়। 
কফির পাত্রে দুইটি লম্বা আংশিক পাতন ee লাগানো! থাকে এবং এই পাত্র 
দুইটির ভিতর একসারি নলের মধ্য দিয়া একদিকে পাতলা ইথাইল আযাল্‌্কৌহলের 
za চালন! করা হয় এন প্রথম সারি নলের বাহির দিয়! অবস্থিত অন্য একসারি 
নলের ভিতর দিয়! উন্টাদিকে Aq চালনা করা zal Aq আল্‌্কোহলকে 
atom পরিণত করে এবং সেই বাষ্প স্তস্তের উপরিভাগে তরল হইয়া জমা হয়। 
সেখান হইতে আ্যাল্কোহলের 80—90% ভ্রবণকে গ্রাহকে লইয়া আসা হয় 
এইভাবে আংশিক পাতনক্রিয়া চালনা করিবার ফলে শতকরা 956 ভাগ যুক্ত 
আযাল্‌কোহলের দ্রবণ পাওয়! যায়। ইহাকেই রেক্‌টিফায়েড স্পিরিট ( rectified 
spirit )বলে। 

সম্পূর্ণ বিশুদ্ধ (absolute) ইথাইল আযাল্‌কোহল প্রস্তুত করিতে হইলে 
রেক্টিফায়েড স্পিরিটে পাথুরে চুন (CaO) যোগ করিয়া একরাত্রি রাখিয়া দিতে হয়। 
পরে পাতনক্রিয়া দ্বারা উহ! হইতে 995% ইথাইল আ্যাল্‌কোহলের দ্রবণ পাওয়া 
যায়। শেষ জলটুকু তাড়াইতে হইলে উক্ত পাতিত ইথাইল আযালকোহলের সহিত 
ধাতব দোডিয়াম বা ধাতব ক্যালসিয়াম যোগ করিয়া কিছুক্ষণ রাখিয়! দিয়] 
পুন: পাতিত করা হয়। ইথাইল আযাল্কোহলে অতি সামান্য জল থাকিলে তাহাতে 
নির্জলিত কপার দলফেটের গুড়া (সাদা) যোগ করিয়া তাহা বুঝা যায়, কারণ উহা 
সামান্য জলের উপস্থিতিতে নীল হইয়া যায়। 

(i) ইথিলিন হইতে ইথাইল আ্যাল্কোৌহুল উৎপাদন £__বর্তমানে 
আমেরিকায় এই পদ্ধতিতে সমস্ত প্রয়োজনীয় আাল্কোহলের শতকরা 57'5 ভাগ 
উৎপন্ন কর! হয়। ইথিলিনকে ধৃথায়মান সলফিউরিক athe দ্বারা শোযিত করিলে 
ইথাইল হাইড্রোজেন সলফেট উৎপন হয়। 

C,H, +17590 =C.H,HSO,4 

এইভাবে উৎপন্ন ইথাইল হাইড্রোজেন সলফেটকে শতকরা 50 ভাগ সলফিউরিক 

আযাপিডুক্ত দ্রবণ সহযোগে ফুটাইলে আযালকোহল উৎপন্ন হয় £ 
C.H,HSO, +H,O=C,H,OH + H,SO,. 


পাতনক্রিয়া দ্বার! ইথাইল ত্যাল্কোহল সংগ্রহ কর! হয়। জল হইতে ইহাকে 
মুক্ত করিতে হইলে উহার সহিত বেনজিন ( Benzene) মিশাইয়া উহা ater” 


AES জৈব যৌগসমূহ Gis 


কৰা হ্য়। প্রথমে 65° সেটিগ্রেড উষ্ণতায় বেনজিন, আ্যাল্‌কোহল ও জলের 
মিশ্রণ বা্পাকারে চলিয়া যার, পরে 68°25° সেটিগ্রেড উষ্ণতায় বেনজিন ও 
আযাল্কোহলের মিশ্রণের বাষ্প BES হয় এবং সর্বশেষে 765 সেট্টিগ্রেড উষ্ণতায় 
বিশুদ্ধ একেবারে জলবিহীন ইথাইল আযালকোহল পাতিত হয়। 


মেথিলেটেভ স্পিরিট (Methylated spirit) $f zmas স্পিরিটে 
কতকগুলি বিষাক্ত area, যথা মিথাইল আ্যাল্‌কোহল (শতকরা 10 ভাগ ), 
পিরিভিন ( pyridine CsHsN ), পেট্রোলিয়াম হইতে উদ্ভূত BIA প্রভৃতি 
মিশাইয়া উহাকে পানের অযোগ্য করা হ্য়। এই মিশ্রণকে মেথিলেটেড স্পিরিট 
বলে। ভারতে caf ক্ীফায়েড স্পিরিটে 0'5% কুচুসিন [ Caoutchoucine, 
সলফারযুক্ত ( yuleanised ) রবারের পাতনক্রিয়া হইতে উৎপন্ন ] এবং 06% 
পিরিডিন মিশাইয়া মেথিলেটেড স্পিরিট উৎপন্ন করা হয়! ইহার ক্রয়-বিক্রয়ে 
কোন কর (duty ) লাগে না। ইহা রং এবং বাণিশ তৈয়ারী করিতে, কোন কোন 
রাসায়নিক দ্রব্য প্রস্তুতে, দ্রাবক হিসাবে এবং গৃহস্থালীর VA WARS হয়। 


ইথাইল আ্যাল্কোহলের ধর্ম £_ভোৌতধর্ম £_ইথাইল আযাল্‌কোহল একটি 
ইহা উগ্র স্বাদবিশিষ্ট। ইহা জলের সহিত 


উদ্ধায়ী বর্ণহীন মিষ্টগন্ধযুক্ত তরল। 
যে কোন অঙ্গপাতে মিশ্রিত হইতে পারে এবং মিশ্রণ উৎপাদনের সময় তাপ 
উদ্ভূত হয়। ইহার “oars 785° সেটিগ্রেড, ইহার আপেক্ষিক গুরুত্ব 0°789 | 
ইহা দাহ পদার্থ। ইহাকে এককভাবে উত্তপ্ত করিলে ৪0০ সেটিগ্রেড পর্যন্ত 
ইহার কোন পরিবর্তন হয় না, কিন্ত আযালুমিনার (41505) উপস্থিতিতে 360° 
সেটিগ্রেড পযন্ত উত্তপ্ত করিলেই ইহা ইথিলিনে পরিণত হয়। 

রাসায়নিক ধর্ম £_এই আ্যাল্‌কোহলে (-OH ) মূলকের সমস্ত ধর্মই বিদ্যমান | 
ইহাও একটি প্রাইমারী আ্যাল্‌কোহল, তাই ইহার জারণের ফলে প্রথমে অ্যাদিট্যাল- 
ডিহাইড এবং পরে আ্যাসিটিক আযাদিড উৎপন্ন হয়। 


o 
BE So Pe TL OTE o E 
ইখাইল আযাল্‌কোহল আ্যাসিট্যালডিহাইভ আযাসিটিক আযাসিড 
এই জারণ প্রক্রিয়া ইথাইল আ্যাল্কোহনের সহিত পটাসিয়াম ভাইক্রোমেট ও 
গাঢ় সলফিউরিক আাসিভ মিশাইয়া উত্তপ্ত করিলে ঘটিয়া থাকে । আ্যাসিটিক 
SHG পাইতে হইলে মিশ্রণকে অধিকদ্দণ ধরিয়া উত্তপ্ত করিতে হয়। প্লাটিনাম 
২৫__( ৩য়) 


৩৮৬ বূসারনের গোড়ার কথা 


ঘটিত আ্যাসবেসটসের উপর দিয়! বায়ু মিশ্রিত আযাল্‌কোহলের বাষ্প চালনা করিলে 
আযাসিটিক আ্যাসিভ উৎপন্ন হয়। 
ইহাতে সোডিয়াম বা পটাসিয়াম ধাতু যোগ করিলে প্রবলভাবে বিক্রিয়া ঘটিয়া 
সোডিয়াম ব। পটাসিয়াম ইথক্মাইভ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 
9C,H,OH+2K=20,H,OK+H, 
পটাসিয়াম ইথঝ্সাইভ 
তুলনামূলকভাবে 2H,0+2K=2KOH +H. 


নিরুদক পদার্থের (যথা, গাঢ় সলফিউরিক আযাসিড, জিঙ্ক ক্লোরাইড প্রভৃতি) 
উপস্থিতিতে জৈব এবং খনিজ আযাসিডের সহিত ইথাইল ত্যাল্‌কোহল বিক্রিয়া 
করিয়া এস্টার ( ester, জৈবলবণ কিন্তু অজৈব লবণের ধর্মবিহীন ) এবং জল উৎপাদন 
করে; জল নিরুদক পদার্থগুলি দ্বারা শোষিত হয়। 
C.H,OH +CH,COOH=0,H,00C.CH, +H,0 
ইথাইল আযাসিটেট 
(এস্টার) 
0575০ + HCl=0,H,Cl+H,0 
ইথাইল ক্লোরাইড 
গাঢ় সলফিউরিক UIE ইথাইল আ্যাল্কোহলের সহিত তিনভাবে বিক্রিয়া 
করিয়া থাকে s— 
(ক) প্রায় 100° সেটিগ্রেড উষ্ণতার ইথাইল হাইড্রোজেন সলফেট উৎপন্ন 
হয়ঃ C,H,OH+H,80,=C0,H,HSO,+H,0 
ইথাইল হাইড্রোজেন 
সলফেট 
(খ) বেশী আযাসিড যোগ করিয়া 165° সেটিগ্রেড উষ্ণতায় বিক্রিয়ার ফলে 
ইথিলিন উত্পন্ন হয়ঃ C,H, OH +H,S0, =C0,H, HSO, +H.0 
CaH,HSO, =C2H, + H280, 
ইথিলিন 


(গ) যদি ইথাইল আ্যাল্কোহল বেশী পরিমাণে যোগ করিয়া 140° সেটিগ্রেড 
Syst বিক্রিয়া করান হয় তাহা হইলে Sata উৎপন্ন হয়। 


CARE লৈব যৌগসমূহ ৩৮৭ 
C.H,HSO, +C,H,OH=C2H, -O-CsH,; +175905 
ডাইইথাইল ইথার 
ইথাইল আ্যাল্কোহলের ভিতর ক্লোরিণ গ্যাস চালনা করিলে প্রথমে Gal জারিত 
হুইয়া আ্যাসিট্যাল্ডিহাইডে পরিণত হয় ; বেশী পরিমাণে ক্লোরিণ চালনা করিলে উহা 
ট্রাইক্লোরে| আ্যাসিট্যাল্ভিহাইড বা ক্লোরাল গঠিত করে। 


CH,OH:0H + Ol, = CHsCHO + 2HCl 
আযাসিট্যালডিহাইভ 


CH,CHO + 8015 -0015080+ 3HCl 
ক্লোরাল 


ব্লিচিং পাউডারের সহিত ইথাইল আ্যাল্কোহলের বিক্রিয়ার ফলে ক্লোরোফর্স 
উৎপন্ন হয়। 


Cle Ca(OH)2 
0,H,0H———~0Cl,0HO ——— > 07015, 
ব্রিচিং পাউডার 
হইতে 


ইথাইল অ্যাল্‌কোহলে লাল ফস্‌ফোরাস এবং বোমিন বা আয়োডিন যোগ করিলে 


ইথাইল ব্রোমাইড বা ইথাইল আয়োডাইড উৎপন্ন হয়। 
2P + 2132 = 2PBrs 


2PBrs + 302H,0H =P(OH)s + 9028৮ 
ক্ষারের উপস্থিতিতে ইথাইল আ্যাল্‌কোহলে যথেষ্ট পরিমাণে আয়োডিন যোগ 


করিয়া সামান্য উত্তপ্ত করিলে আয়োভোফর্দ উৎপন্ন হয়। ইহার গন্ধ ও হরিদ্রীভ 
কেলাস ইহাকে সহজেই চিনাইয়া দেয় তাই ইথাইল অ্যাল্‌কোহল অতি 


সামান্ত পরিমাণেও দ্রবণে ব্মান থাকিলে এই পরীক্ষা ছারা তাহার অভীন্গণ 
Feta করা যায়। 
0.H,OH+4Ia+ 6NaOH =CHIs 4+HCOONa +5Nal +520 
ফসফোরাস পেন্টাক্লোরাইড বা PERT ট্রাইক্লোরাইড ইথাইল আ্যাল্‌কোহলের 
সহিত সহজেই বিক্রিয়া করিয়া ইথাইল ক্লোরাইড উৎপন্ন করে। - 
Oa H, OH +72015-057501+700051 HCl 
30H ,OH + PCls = P(0H)s + 3CaH,Cl 


৩৮৮ ব্রসীয়নের গোড়ার কথা 


এই বিক্ৰিয়া হইতেই ইথাইল আযাল্‌কোহলে একটি (-OH ) মূলকের উপস্থিতি 
প্রমাণিত হয়৷ ' 


মিথাইল ও ইথাইল ATTAT পৰ্বৰ £0) ইথাইল at 
কোহলে FRE সোডা যোগ করিয়া 70° efras উষ্ণতায় উত্তপ্ত করতঃ আয়োডিন 
যোগ করিয়া আয়োডিনের ফিকে হলুদ রং উৎপন্ন করা হয় এবং পরে উহাকে ঠাণ্ডা 

. করা হয়। ইহাতে বিশিষ্ট গন্ধযুক্ত আত্োডোফর্সের কেলীস উৎপন্ন হয়। মিথাইল 
আাল্‌কোহলের সহিত eRe সোডা ও .আয়োডিনের এইরূপ কোন বিক্রিয়া 
হয় না। 

(i) পটাসিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সলফিউরিক আ্যাদিভ যোগ করিয়া পাঁতিত 
করিলে মিথাইল. আযাল্কোহল হইতে ফরমিক আযাসিভের দ্রবণ এবং ইথাইল 
আযাল্কোহল হইতে আযাসিট্যালডিহাইডের দ্রবণ পাওয়া যায়। 

উৎপন্ন দ্রবণকে প্রশমিত করিয়া সিলভার নাইট্রেটের দ্রবণ যোগ করিয়া 
জলগাহে মিশ্রণকে উত্তপ্ত করিলে ফরমিক ত্যাপিডের ক্ষেত্রে বালো ধাতব 
সিলভারের অধঃক্ষেপ উৎপন্ন হইবে এবং আ্যাসিট্যালডিহাইডের ক্ষেত্রে সাদ! 
ধাতব সিলভার পরীক্ষানলের গায়ে আয়নার মত জমা হইবে। ইহা হইতে 
_আযাল্কোহল ছুইটিকে চেনা যাইবে । উপরন্ত যদি উৎপন্ন পাতিত দ্রব্যে প্রশমন 
প্রক্রিয়ার পর সিফের বিকারক (Schifi’s reagent, ম্যাজেন্টা দ্রবণে সলফার 
ডাই-অক্সাইড চালনা করিয়া লাল রং নষ্ট করা হয়) যোগ করা হয় তাহ 1 হইলে 
ফরমিক আযাসিডে কোন বিক্রিয়া! হয় না, 497 ক্ষেত্রে পূর্বের লাল 
বং ফিরিয়া আসে৷ 


_ইথাইল আ্যাল্‌্কৌহুলের nefere £_ইথাইল আযাল্কোহলের 
অণুতে একটি (-0H )-মূলক আছে তাহা ফদফোরাস পেন্টাক্লোরাইডের সহিত 
ইহার বিক্রিয়ায় প্রমাণিত হয়। ইথাইল ক্লোরাইড হইতে কষ্টিক সোডার 
জলীয় দ্রবণের সহিত উহার বিক্রিয়া ঘটাইয়! ইহাকে উৎপন্ন করা হয়। ইহা 
হইতেও আযাল্কোহলের একটি অগুতে একটি (-08 )-মূলকের অবস্থিতি প্রমাণিত 

2a 
OH, 01+ NaOH =0,H,OH + NaCl 


কার্বন ও হাইড্রোজেন হইতে কুন সংশ্লেষণ ইহার সংষুতি-সংকেত পুরাপুরিভাবে 
প্রমাণিত করে। 


CHEE জৈব-যৌগসমূহ- তি: 


এপ: HI -. | KOH 
20 +H,.—C02He সি C-H, _-৯ C.HsI রা 
আযাসিটিজিন প্লাটিনাম ইথিলিন ইথাইল - 
অনুঘটক আয়োডাইড 
05ন5০ল ৮ 
ইথাইল আযালকোহল। 
H H 


l 
ইহার সংযুতি-সংকেত হইল. H- o d e -0H 
H H 


ইথাইল আল.কৌহুলের ব্যবহার £__ইথাইল আ্যাল্‌্কোহল মেথিলেটেড 
স্পিরিট প্রস্তুত করিতে, ক্লোোফর্, আরোভোফর্ম, ইথার, আ্যাঁসিটিক ifaw 
প্রভৃতি উৎপাদন করিতে, এবং ae সাবান ও চুলের ধৌতকরণের উপাদান 
aare, বলকারক টনিক ও টিঙচার TRS TIS হইয়া থাকে । প্রধান ব্যবহার 
উল্লেখ করিতে হইলে ইহার নানা প্রকার পানীয় মদে ( যথা, বিয়ার, পোর্ট, হুইস্কি, 
ane, জিন ইত্যাদি). ব্যবহারের কথা বলিতে হয়।  নানীপ্রকার জৈব যৌগ 
প্রস্তুতেও আযাল্‌কোহল ব্যবহৃত হইয়া থাকে। রঞ্জন শিল্পে এবং fan রেশম 
প্রস্ততে, দ্রাবক হিসাবে, মোটর গাঁড়ীর জালানি হিসাবে, মোটরের রেডিএটারে 
জলের সহিত মিশাইয়া শৈত্য-প্রধান দেশে জলের বরফ হওয়া বন্ধকরণে ইহা 
ব্যবহৃত zal স্থচীবেধ করিয়া Sa প্রয়োগের সময় Hat ates Sama 
কচ ধুইতে ইথাইল অ্যাল্‌কোহল ব্যবহার করা হইয়া থাকে, কিন্ত ইহা 
অযাল্‌কোহলের অবিশেষ ব্যবহার ( minor use ) স্পিরিটল্যাম্পেও সামান্ত 


স্পিরিট খরচ হইয়া থাকে। 

মিসারিণ ( Glycerine 3] Glycerol ), CHES : 

ইহার কথা আগেই বলা হইয়াছে। ইহা একটি ট্রাইহাইডরিক আযাল্‌কোহল এবং 
ইহার sare দুইটি প্রাইমারী আ্যাল্কোহলের মুলক ( -0ম0H ) এবং একটি 
সেকেণ্ডারী আযাল্কোহজের মূলক ( =CHOH) বিদ্যমান দেখা NII উদ্ভিজ্ছতৈল 
ও গ্রাণীজচবি হইতে apace দ্বারা আর্দ্র বিশ্লেষণ ঘটাইয়া সাবান উৎপাদনের 
সময় ইহা ward উৎপয়' হয়। satoa ও প্রাণীজচবিতে গ্রিদারিণের সহিত 
উচ্চ আণবিক ওজনবিশিষ্ট জৈব আযাঁসিডের সংযোগের ফলে উৎপন্ন এস্টার 


one রসায়নের গোড়ার কথা 


(Aatas) বর্তমান থাকে। ভাই আর্দ্রবিশ্লেষণ সংঘটিত করিলে জৈব আযাসি- 
ডের সৌডিয়াম-লবণ ( Sodium salts of organic acids of higher fatty 
series ইহাকেই সাবান বলা হয় ) এবং গ্লিদারল উৎপন্ন হয় । সাবানকে সোডি- 
যাম ক্লোরাইড যোগ করিয়া কঠিন অবস্থায় আনিয়া সরাইয়া লইলে যে দ্রবণ 
পড়িয়া থাকে তাহাতে গ্রিসারিণ দ্রবীভূত অবস্থায় থাকে এবং উহার সহিত কিছু 
ক্ষার ও লবণ মিশ্রিত থাকে। অনুপ্রেষ পাতনের ( vacuum distillation ) 
সাহায্যে জলকে বাষ্পীভূত করিয়া তাঁড়াইলে গ্লিসারিণ পাওয়া যায়। তবে এই 
প্রক্রিয়ার পূর্বে আযাসিভ যোগ করিয়া stare প্রশমিত করা হয় এবং পরিস্রাবণ 
প্রক্রিয়া দ্বারা পরিষ্কার দ্রবণ পাওয়া যায়। এই দ্রবণকে আযাসিডমুক্ত করিয়া 
কমচাপে জল বাষ্পীভূত করিয়া তাড়াইলে উহা ঘনীভূত হইয়া সিরাপের মত 
তরলে পরিণত হয়। এই ঘনীভূত তরলকে কমচাপে Da দ্বারা পাতিত করিলে বিশুদ্ধ 
গ্রিসারিণ পাওয়া যায়। 
প্রিসারিণ বর্ণহীন গন্ধহীন মিষ্ট স্বাদ-বি শিষ্ট তরল পদার্থ। ইহার অধুতে যে 
| তিনটি ( -O )-মূলক আছে তাহা তিনটি বিভিন্ন কাৰ্বন পরমাণুর সহিত সংযুক্ত 


থাকে। [একই কার্বন পরমাণুতে দুইটি (- 07)-মূলক সংযুক্ত থাকিতে পারে না, 
কারণ উহা সরাসরি জল ত্যাগ করিয়া অন্য পদার্থে পরিণত হয়। যেমন, 


H 
CH;.CHCh + 2KOH = CH. s 2KC1 
ZARRA näe দ্স্থিত মে ২ 


উৎপন্ন যৌগ 
০7528০41720] 
আ্যাসিট্যালডিহাইড 
তাই ইহার সংযুতি সংকেত (যাহা ইহার কার্বন ও হাইডোজেন হইতে 
সংশ্লেষণ দ্বারা স্থিরীকৃত হইয়াছে ) হইল H 
H—C—OH 
H—C—oH 


H—C—OH 
l j 


caza জৈব যৌগসমূহ was 


ইহাতে ( -OH )-মূলকের সমস্ত রাসায়নিক ধর্মই বিদ্যমান দেখা যায়। ইহা 
নাইট্রোন্লিসারিণ বা নোবেলের তৈল ( Nobel’s oil ) নামক বিস্ফোরক প্রস্ততে, 
উষধে ও প্রদাধন দ্রব্যে ব্যবহৃত হয়। 

তযালডিহাইডসযূহ ( Aldehydes ) ৪ প্রাইমারী আ্যাল্‌কোহলকে জারিত 
করিলে উহাদের ভিতর বর্তমান__-0750 8 8 হইতে দুইটি হাইড্রোজেন পরমাণু, 
একটি অক্সিজেন পরমাণুর সহিত সংযুক্ত হইয়া জল গঠন করিয়া অপসারিত হয়। 
ইহার ফলে যে পদার্থ পাওয়া যায় তাহাদের adis নাম হইল আযালডিহাইড 
[ Aldehyde =al(cohol) dehyde(rogenatum) Ww ॥ 


যেমন, 
© fH H H 
৫ +o] OE + H20 
aie aa 
“ B H 9 
থাইল SHCA অমলিটযাল্ডিহাইড 


H 
আযালডিহাইড মাতেই-0৫০পুর বিদ্ধমান দেখা বায় এবং ইহাদের সাধারণ 


খানে R দ্বারা যে-কোন আযালক্যাইল গ্র.পকে বুঝায়। 


সংকেত হইল ROHO, যে 
_মিথাইল অআ্যাল্‌কোহলকে জারিত করিলে 


ফরম্যাল্ডিহাইডঃ HCHO * 
ফরম্যাল্ডিহাইভ পাওয়া যায়। 


সাধারণ সংকেতে RF H ধরিলেই ফরম্যাল্‌- 
রি ` o 


চিত্র নং_15 
40° সেটিগ্রেড উষ্ণতায় জলগাহের উপর PF 
ইয়া উহার ভিতর দিয়া বায়ু চালনা করিয়া মিথাইল' 


ডিহাইডের সংকেত পাওয়া যায়! 
মিথাইল আযাল্কোহল ল 


আ্যালকোহলের বাষ্প এবং বায়ুর মিশ্রণ উৎপাদন করিয়া সিলভাবের তারজাঁলির 


৩১২ - j রসায়নের গোড়ার কথা 


উপর দিয়া 550°—600° cifras উষ্ণতায় অথবা প্রাটিনামের তারের শিকলকে 500° 
সেটিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করিয়া প্রবাহিত করিলে তীব্র গন্ধযুক্ত ফৰ্মালডিহাইডের বাষ্প 
উৎপন্ন হয়। এই ফরম্যালডিহাইডের বাষ্পকে বরফে নিমজ্জিত Fi জল শীতল 
করিয়া উক্ত শীতল জলে শোষণ করিয়! 30—40% ফরমযালভিহাইডের দ্রবণ পাওয়া 
যায়। ইহার শতকরা 40 ভাগ যুক্ত জলীয় ভ্রবণকে ফরম্যালিন ( formalin ) বলে | 
এই ভ্রবণে অপরিবতিত মিথাইল আযাল্কোহলের বাষ্প আসিয়া দ্রবীভূত হুইয়া 
“মিশিয়া যায়। এই মিথাইল আযালকোহল থাকার জন্যই ফরম্যালডিহাইডের বহু অণু 
একত্রিত হইয়া Geta বড় অণু গঠিত হইতে পারে না। 


ফরম্যালডিহাইড একটি গ্যাস। ইহার গন্ধ খুবই ঝাজালো। 
ইহাকে তরল পদার্থে পরিণত করা যায় এবং সেই তরলের স্ফুটনাঙ্ক_21০ frav I 


ইহাকে সহজেই জারিত করিয়া ফরমিক আযাসিডে পরিণত করা যায় এবং বিজারিত 
করিয়া মিখাইল আ্যাল্‌কোহল উৎপন্ন করা ata | 


শৈত্য প্রয়োগে 


ব্যবহার £ ফরম্যাল্ডিহাইড জীবাগুনাশক হিসাবে (antiseptic) এবং বীজ- 
WF (disinfectant) হিসাবে ব্যবহৃত ইয়। ফরম্যালিন হইতে বাষ্প উৎপন্ন 
করিয়া সেই বাষ্পকে ঠাণ্ডা করিলে সাদা পদার্থ পাওয়া যায় ; উক্ত সাদা পদার্থকে 
প্যারাফর্ম ( paraform ) বলে। ফরম্যালিন বায়োলজিশাক্্-পাঠে এবং ডাক্তারী-শাত্ত 
OR প্রয়োজনীয় জীবজন্তর অবশেষ রক্ষা করিতে ব্যবহৃত হয়। ইহা শিরিষ ও 
জিলেটিনকে ( gelatin) শক্ত করিয়া দেয়। সেইজন্য ইহা ráfa ব্যবহৃত হয়। 
চামড়ার পারিপাট্য সংবিধান করিতে ট্যানিন প্রয়োজন হয় এবং হেই ট্যানিন প্রস্তুত 
করিতে ফরম্যাল্ডিহাইভ ব্যবহার করা হয়। তাহা ছাড়া প্লা্টিক-শিল্পে ইহা বহুল 
পরিমাণে ব্যবহৃত হয়। বেকেলাইট (Bakelite ), প্লামকন ( Plaskon ) ও গ্যালালিথ 
( Gallalith ) নামক প্ৰা্টিক ফরম্যাল্ডিহাইড ব্যবহার করিয়া উৎপাদন কর! হয়। 
আ্যামোনিয়ার উপস্থিতিতে ফিনল বা কার্বলিক aie এবং ফরম্যাল্ডিহাইডকে 
Teg করিলে শক্ত রজন জাতীয় প্লাষ্টিক উৎপন্ন হয়_তাহাকেই বেকেলাইট বলা হয়। 
একবার শক্ত হইয়া গেলে ইহাকে আর উত্তাপ দিয়া গলানো যায় না । এই প্লাষ্টিক 
তড়িতের অপরিবাহী, তাই ইহা প্রধানতঃ বৈদ্যুতিক 320 (Switch) ABS 
ব্যবহৃত হয়। রেকর্ড প্রস্ততে এবং ফাউন্টেন পেনের খোল উৎপাদন করিতেও ইহার 
ব্যবহার হইয়া থাকে। গ্যালালিথ নামক aie কেসিন নামক দুগ্ধ হইতে উৎপন্ন 
প্রোটিন ও ফরম্যালডিহাইড হইতে প্রস্তুত করা হয়। এই প্লাষ্টিক বোতাম, ক্লিপ 


স্রেহজ জৈব যৌগসমূহ ৩৯৩ 


ইত্যাদি প্রস্তুত করিতে ব্যবহৃত হয়। ফরম্যাল্ডিহাইডের সহিত ল্যাক্‌টোজ মিশ্রিত 
করিয়া! ফরমামিণ্ট নামক লজেঞ্জম্‌ প্রস্তুত করা হয় এবং উহা! গলার ব্যাধির চিকিৎসায় 
ব্যবহৃত হয়। ফরম্যালডিহাইডের সংযুতি-সংকেত হইল 


H 
Be G. 
আাসিট্যালডিহাইভ ( Acetaldehyde ), CH, CHO 
পরীক্ষাগারে ইথাইল rtza পটাসিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সলফিউরিক 
আযাসিড যোগ করিলে দ্রবণের বর্ণ সবুজ হইয়া যায় এবং ward আযাসিট্যালডিহাইভ 
উৎপন্ন হয়। 
CH, CH, OH+O=CH,.CHO+H.0 


এই সবুজ দ্রবণকে পাতন ফ্রাস্কে লওয়া হয় এবং বালিখোলার উপর পাতন 
ফ্রান্কটিতে বদান হয়। পাতন ফ্রান্কের মুখে FF লাগাইয়া তাহাতে একটি বিন্দুপাতন 
ফানেল লাগানো হয় এবং এই বিন্দুপাতন ফানেল হইতে প্রয়োজনমত এক আয়তন 
আযাল্কোহল ও তাহার প্রায় অর্ধ-আয়তন গাঢ় সলফিউরিক আযাসিডের মিশ্রণ 
pia সবুজ দ্রবণে যোগ করা হয়। পাতন ফ্রান্সের পার্খের নল একটি লিবিগ 
শীতকের সহিত সংযুক্ত করা থাকে এবং শীতক দিয়া বরফশীতল জল চালনা করা হয়। 
বালিখোলার পাতন ফ্রান্টি উত্তপ্ত করিলে আযামিট্যালডিহাইড পাতিত হইয়া থাকে 
এবং আযাডেপ টারের সাহায্যে গ্রাহকে উহাকে সংগ্রহ করা হয়। উহার সহিত, 
আযাল্কোহল এবং জলও পাতিত হয় এবং আযাসিটযালডিহাইডের সহিত মিশিয়! 
থাকে। গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের সহিত মিশাইয়া রাখিয়া দিলে জল শোষিত 
হয় এবং অ]ালকোহলও অপদারিত হয়। পরে পুনঃ পাতন দ্বারা উদ্ভূত আযালডিহাইভ 
বরফ দ্বারা sales ইথারের ভিতর সংগ্রহ করা হয়। এই আ্যাসিট্যালডিহাইডের 
ইথারীয় দ্রবণে শুফ আযামোনিয়া গ্যাপ চালনা করিলে আযালডিহাইড-আযামোনিয়ার 
কেলাস পাওয়া ষায়। এইগুলি ফিলটার-কাগজের ভিতর লইয়া শুষ্ক করিয়া গাঢ় 
সলফিউরিক আাসিডের সহিত পাতিত করিলে বিশুদ্ধ আ্যাসিট্যালভিহাইড (qisiz 
21০ fras) পাওয়া যায় এবং তাহাকে বরফে শীতল করা গ্রাহকে সংগ্রহ 


করা হয়। 
ইথাইল আ্যাল্কোহলের বাপের সহিত বায়ু মিশাইয়া কপার অঙ্ণুঘটকরূপে 


-৩৯৪ রসায়নের গোড়ার কথা 


ব্যবহার করিয়া উত্তপ্ত অনুঘটকের উপর দিয়া মিশ্রণটিকে চালনা করিলে 
আযাল্‌্কোহল জারিত হইয়া আযাসিট্যালডিহাইড উৎপন্ন করে। 


মাকিউরিক সলফেটের 1% দ্রবণে 20% সলফিউরিক আযাপিড যোগ করিয়া 80° 
সেটিগ্রেড উষ্ণতায় মিশ্রণকে উত্তপ্ত করতঃ উক্ত মিশ্রণের ভিতর দিয়া আযাসিটিলিন 
গ্যাস অতিক্রম করাইলে ভ্রবণে আযাসিট্যালডিহাইড উৎপন্ন হয়। 


1%HgSO, + j 
CH=CH+H,0— ৯০50 
20%H.SO, 0 
at 80°C 


আ্যাসিট্যালভিহাইড জারিত করিলে BABE athe উৎপন্ন হয়। 
CH,CHO +0=CH,COOH 


আ্যাসিট্যালডিহাইডে সোডিয়াম আযামালগাম ও জল যোগ করিলে উহা বিজারিত 
হইয়া ইথাইল আযাল্কোহলে পরিণত হয়। 


CHsCHO + 2H =CH,-CH.-OH 


ব্যবহার ৪_ইহা রং প্রস্ততে কিছু কিছু ব্যবহৃত হয়। ইহা হইতে উৎপন্ন 
প্যারালডিহাইভ ঘুমের উষধরূপে এবং মেটাল্ডিহাইভ কঠিন ইন্ধনরূপে ব্যবহৃত হইয়া 
থাকে। তবে আ্যাসিট্যাল্ডিহাইভ সাধারণতঃ ইথাইল আযাল্‌কৌহল, Bape 
HHS ও বিউটাইল আ্যাল্‌কোহল প্রস্তুতে ব্যবহৃত হইয়া থাকে। 
আযাসিট্যাল্ডভিহাইড শুঁকিতে দেওয়া হয়। রবারশিল্পে আলডি। 
যৌগিক ব্যবহৃত হইয়া থাকে | 


আ্যাসিট্যাল্ডিহাইডের সংযুতি-সংকেত হইল 


নাকে ঘা হইলে 
হাইড আমোনিয়! 


ji 
0 
H—C—c€ 
| H 
H 


কিটোন ( Ketone) 2 এই জাতীয় যৌগের বৈশিষ্ট্য হইল যে, ইহাদের অণুতে 


২০৯০ 44 (Carbonyl group) থাকে এবং এই পুঞ্চের কার্বন পরমাণুর সহিত দুইটি 
স্যালকাইল মূলক (alkyl group) যুক্ত থাকে। তাই ইহাদের সাধারণ সংযুতি-সংকেত 


be Doo. 


AZE জৈব যৌগসমূহ ৩৪৫ 
যেখানে R এবং By দুইটি বিভিন্ন আযালকাইল মূলক, যেমন, CH, 02H, CoH, 
ইত্যাদি । দুইটি আযালকাইল মূলক একই হইতেও পারে। সর্বাপেক্ষা যে কিটোনটি 
সরল, তাহাতে R এবং Ri দুইটি CH, মূলক হয় এবং উহার সংযুতি সংকেত হইল 


H,C 
H.C, 


ইহার নাম আাপিটোন বা ডাইমিথাইল কিটোন। ইহা সাধারণতঃ সেকেণ্ডারী 
আযাল্‌্কোহলের জারণের দ্বারা উৎপন্ন হয়। যেমন, 


C=0; 


H,C—O—H o H,0 
|-~oH—— > >C=0+H,0 
CH, K,Cr,0,+ HC 
আইসোপ্রোপাইল Conc. 590 আ্যাসিটোন 
আযাল্কোহল 


আযাপিটোন ( Acetone ), 08500085; পরীক্ষাগারে আ্যাসিটোন প্রস্তুত 
করিতে হইলে একটি IFAT শু ক্যালসিয়াম আযাসিটেট লওয়া হয়। বকষন্ত্রটির মুখ 
একটি লিবিগশীতকের সহিত সংযুক্ত করিয়া একটি লোঁহদণ্ডের সহিত ছবিতে দেখান 
মত আটকানো হয়। বকযন্ত্রটকে একটি তারজালির উপর বসাইয়! ধীরে ধীরে উত্তপ্ত 
করা হয়। এইভাবে GF ক্যালসিয়াম আযাসিটেটের seyá পাঁতনের ফলে আযাসিটোন 
উৎপন্ন হইয়া পাতিত হইয়া থাকে। এই আযাসিটোনকে একটি গ্রাহকে তরল 


অবস্থায় সংগ্রহ করা হয়। 


07,002১০ Cae : O +CaCOs 


CH,COO 
ক্যালসিয়াম 
আযাসিটেট 


আযাসিটোন 


way রসায়নের গোড়ার কথা 


এই পাতিত আযাসিটোনের সহিত সোডিয়াম বাইসলফাইটের সংপৃক্ত দ্রবণ 


যোগ করা mi তাহাতে আ্যাসিটোনের সোডিয়াম বাইসলফাইট যোগ 
কেলাসিত হয়। 


ED =0 + NaHS0, = CRD a N 
ক্রিয়া দ্বারা পৃথকভাবে সংগ্রহ করা হয় 
শম কার্ধনেটের সংপৃক্ত দ্রবণ যোগ করিয়া 
সামান্ত জল পাতিত হয়; এবং এই 
ict রাখিয়া পরে পুনঃ পাতিত করিলে 


এই কঠিন কেলাসিত পদার্থকে ARAHI প্র 
এবং পরে এই কঠিন পদার্থের সহিত সোডিয় 
পাতিত করা হয়। আযাসিটোন এবং 
তরলকে গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের স 
Rea আসিটোন পাওয়া qta | 


কাষ্টের agga পাতনের সময় যে জলীয় পাতিত দ্রব্য পাওয়া যায় তাহাকে 
পাইরোলিগনিয়াস me বলে। উহাতে আযাসিটোন থাকে সে কথা আগেই 
উল্লিখিত হইয়াছে। আযাসিটোনের পরিমাণ মাত্র 05%।  গোলাচুনের সাহায্যে 


সিটিক আ্যাপিড প্রশমিত করিয়া পরে পাতিত 
[কোহলের মিশ্রণ পাওয়া যায়। এই মিশ্রণকে 
পাথুরে চুনের সহিত লইয়া আংশিক পাতন ক্রিয়া সম্পন্ন করিলে প্রথমে আযাসিটোন 
(gbat 56° সেটিগ্রেড) এবং পরে মিথাইল আযাল্কোহল (gbat 645° সেন্টিগ্ৰেড) 
পাওয়া যায়। বিভিন্ন পাত্রে বিভিন্ন অংশ MA করা হয়। আযাসিটোনকে জারিত 


করিলে আযাদিটিক SAG পাওয়া যায় এবং সেই সঙ্গে কার্বন ডাই-অক্মাইডভও উৎপন্ন 
হয়। তাই উৎপন্ন আযাসিডে আযাসিটো। 


CHsCOCHs +20, = CH,COOH + COs + H,O 
আযাপিটোনকে সোডিয়াম আযামালগাম ও জলসহযোগে বিজারিতকরিলে-আইসো- 
প্রোপাইল আযাল্কোহল উৎপন্ন হয়; কিন্তু সময় সম ডি 


হ্য়। 
CH,COCH, + 2H = CH,CH(OH)cH, 
আইসোপ্রোপাইল আযাল্কোহল 
CHs OH, 


0 
টন Doom ORK 


Hs 


CH} 
0104840 8c 
CH, Hs 


পিনাকল বা পিনাকোন 


CARS জৈব যৌগসমূহ ৩৯৭ 

ব্যবহার £__আ্যাসিটোন প্রধানতঃ নাইট্রোসেলুলোজের দ্রাবক হিসাবে ব্যবহৃত 
হইয়া থাকে। আ্যাসিটিলিনকে উচ্চচাপে দ্রাবিত করিয়া রাখার জন্যও আাসিটোন 
ব্যবহৃত VA সলফোন্তাল নামক ঘুমের Sax, আয়রোণ নামক কৃত্রিম সুগন্ধি, FT- 
ডাইট নামক ধূমবিহীন বন্দুকের পাউডার, এবং প্রেকিগ্রাল নামক অভঙ্কুর কাচ প্রস্তুত 
করিতে আযাপিটোনের ব্যবহার হইয়া থাকে | সময় সময় আসিটোন হইতে ক্লোরোফর্ম 


ও আয়োডোফর্ম প্রস্তুত করা Sz | 


H O r 
] ou 
আাদিটোনের সংযুতি সংকেত হইল ees 


জান 

জৈব আযাসিডসমূহ (Acids )s পূৰ্বেই উল্লিখিত হইয়াছে যে জ্যাল্ডিহাইভকে 

জারিত করিলে আ্যাসিড পাওয়া যায়। আ্যাল্ডিহাইডের-070 মূলক জারণের 

ফলে একটি অক্সিজেন পরমাণুর সহিত যুক্ত হইয়া__0090নু JAF পরিণত হয় 

জৈব আযাসিড মাত্রেরই অণুতে- COOH মূলক থাকিবেই। এই_000H মূলককে 
কার্বক্সিল ( Carboxyl ) মূলক বলে এবং ইহার যোজ্যতা! এক | 


(0) 
- 0 =0 + 0 = HX 
R i Kon 
H 


ফরম্যালডিহাইড ফরমিক Btw 


H 
OH 


| 
A =OH.CY 
CH,O=0+0=CHCK 


আ্যাসিট্যালডিহাইড  আ্যাপিটিক আযাসিভ 
বিশেষ ARATE, oy KH sop OH — OC ৪০৪০ = HCOOH 
CH; যোগ ৮57১9 2 z 
মিথেন এগ মিখাইল ফ্োরাইড RRAIN Tremas ফা অসি ; 


KOH 
Rea সাবধানতা CHCl gee” পা 


CH জহকজে Cy ৮ 
যোগ করিলে 
০. a) COOH 
— OL CH; CHO ~ CH; 
CH;OH on টি 
(eras Rae জারন প্রক্রিয়া] 


এই পর্যন্ত যাহা আলোচিত হইয়াছে তাহা হইতে দেখা যাইতেছে যে, হাইড্রোকার্বনের 


Sie রসায়নের গোড়ার কথা 


Su এবং iG 
রাসায়নিক বিক্রিয়ায় ক্রমঃপরিবর্তনের ফলে আযালকোহল, আ্যাল্ভিহাইড এবং BI 
উৎপন্ন za | 


স্নেহ পদার্থ ( তৈল বা চবি ) হইতে সাধারণতঃ এই শ্রেণীর আযাসিভ পাওয়া ye 
তাই এই আযাপিডগুলিকে অনেক সময় CHAE ( fatty আযাসিড বলা হয়। 


কটি 
শ্রেণীর ভ্যাগিডগুলির সাধারণ সংকেত হইল RCOOH, Ra কোন এ 
আযালকাইল মূলক হইতে পারে। 


বহু জৈব আযাসিডে একটির বেশীও কার্বঝিলমূলক থাকিতে দেখা ata I e 
কার্বক্সিলমূলক-যুক্ত জৈব অ্যাঁসিডকে ডাই-কার্বঝিলিক ate বলে, i 
কার্বক্সিলমূলক-যুক্ত জৈব আ্যাসিডকে ট্রাই-কার্বঝ্সিলিক আযাসিড বলে, আর এ 
কাৰ্বক্সিলমূলক থাকিলে তাহাকে মনো-কাৰবক্সিলিক আযাসিড বলা ey | 


ফরমিক আ্যাসিড, HCOOH ; 
আযাসিটিক আযাসিড, CH,COOH 
প্রপিয়নিক wiv, C.H,COOH 
ইত্যাদি মনো-কাবকঝ্সিলিক আযাসিড। 
অক্স্যালিক আযাসিড COOH 


COOH 
সান্সিনিক আযাসিড CH.COOH 


CHCOOH 
15(০)০০০ 


CH(OH)COOH 
ইত্যাদি ডাই-কাৰক্সিলিক আযাসিভ। 


সাইটিক tfiv CH.COOH 


টারটারিক আযাসিড 


q(0mcoon 


CHCOOH 
একটি ট্রাই-কাৰবক্সিলিক epic l 


এই আ্যাসিডগুলি জলীয় দ্রবণে ত 


ইয়া 
ডিৎ-বিয়োজনের ফলে আয়নে RME 
H+- আয়ন উৎপন্ন করে 


CH,COOH=H* + OH sCOO- 


সেহজ জৈব যৌগসমূহ =a 


তাই ইহারা ক্ষারের সহিত সর্বদাই ক্রিয়া করে। কার্বক্সিল মূলকের সংখ্যাই 
হইল এই জাতীয় আ্যাসিডগুলির ক্ষারীয়ত্ব (basicity)! যেমন, আযাসিটিক 
ate এক-ক্ষারীয়, অক্যালিক আযাসিভ দ্বি-ক্ষারীয়, সাইট্রিক আযপিড ত্রি-ক্ষারীয় 
ইত্যাদি। 

ফরমিক AAG (Formic acid), HCOOH ইহা একটি এক-ক্ষারীয় আযাসিড। 
লাল Prasta কামড়ে যে রস নিঃস্থত হইয়া থাকে তাহাতে ফরমিক atu থাকে। 
তাই প্রথমে এই পি'পড়াগুলি লইয়া বক্ষন্ত্র হইতে পাতনব্রিয়া ঘারা এই আযাসিভ 
প্রস্তুত করা হয়। জলবিচুটিতেও এই আাসিভ বর্তমান দেখা যায়। 

ABS প্রণালী s—(i) পরীক্ষাগারে অক্সযালিক আযাসিভ ও গ্লিসারিণের মিশ্রণকে 
110° সেটিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করিয়া ফরমিক আাসিড উৎপন্ন করা হ্য়। একটি 
পাতন pirg অঝ্ম্যালিক আযাসিড ও গ্লিসারিণের মিশ্রণ লওয়া হয়। পাতন ফ্লাস্কের 
মুখে একটি কর্ক লাগাইয়া তাহার ভিতর দিয়া একটি থার্মোমিটার চালনা করা হয় 
এবং থার্দোমিটারের কুণ্ড মিশ্রণে ডূবাইয়া রাখা হয়। পাতন ফ্লাস্কের পার্শ্বনল 


চিত্র নং_17 
একটি লাবগ শীতকের সহিত সংযুক্ত করা হয়। শীতকের বহিঃস্থ নল একটি 


গ্রাহকের ভিতর প্রবেশ করান থাকে। পাতন ফ্লাস্কটিকে একটি তারজালির 
উপর বসাইয়া 110” সেটিগ্রেড উষ্ণতায় Ves করা হয়। ইহাতে কার্বন ডাই- 
অক্সাইড গ্যাপ বাহির হইয়া আসে এবং ফরমিক STAG পাতিত হইয়া গ্রাহকে 
সঞ্চিত যয়। কিছুক্ষণ পরে যখন বিক্রিয়াটি মৃদু হইয়া আসে, তখন আরও 
অক্যযালিক আ্যাসিডের স্ফটিক FICE যোগ করা হয় এবং উষ্ণতা ঠিক একই 


800 বনায়নের গোড়ার কথা 


স্থানে স্থির রাখা হয়। এইভাবে আরও ফরমিক আযাসিড পাওয়া যায়। ইহাতে 
aatas আ্যাপিড গ্রিদারিণের সহিত বিক্রিয়া করিয়া ফরমিক আ্যাসিডে রূপান্তরিত 
হয়, কিন্ত শেষে গ্রিসারিণ পুনরুৎপন্ন হয় | 

COOH 


COOH = HCOOH +CO, 
sats আদিভ ফরমিক আযসিড 
এইভাবে ফরমিক আযাসিডের জলীয় দ্রবণ উৎপন্ন হয়। এই জলীয় দ্রবণ হইতে 
সরাসরি পাতনক্রিয়া দ্বারা বিশুদ্ধ ফরমিক আযাসিভ পাওয়া যায় না, কারণ ফরমিক 
অ্যাসিডের atg 1005 fas এবং উহা জলের সহিত একত্রে 107'1° 
সেটিগ্রেড উষ্ণতায় পাতিত হইয়। আসে। 


গাঢ় সলফিউরিক আযাসিড মিশাইয়া পাতিত করিয়া জল তাড়াইতে গেলে ফরমিক 

আযাসিভ ভাঙ্গিয়া যায় এবং কার্বন মনোল্সাইড উৎপন্ন Bl তাই পাতিত জলযুক্ত 
ফরমিক আযাসিডে লেড মনোক্সাইড ( লিখার্জ, PhO) বেশী পরিমাণে যোগ করিয়। 
উত্তপ্ত করা হয় এবং উত্তপ্ত অবস্থাতেই মিশ্রণকে পরিশ্রাবিত করা হয়। ARTF 
শীতল করিলে বর্ণহীন জেড ফরমেটেব্র কেলাস উৎপন্ন হয়। এই কেলাসগুলি সংগ্রহ 
করিয়া একটি কাচের বড়ফাদের নলে জওয়া হয়। নলের ছুইমুখ কর্ক দিয়! বন্ধ করিয়া 
কর্কের ভিতর দিয়া দুইটি সরু কাচনল লাগানো হয়। একটি কাচনল হাইড্রোজেন 
সলফাইডের কিপের যন্ত্রের সহিত সংযুক্ত করা হয় এবং অপরটিকে সমকোণে বীকাইয়া 
একটি গ্রাহকের ভিতর দেওয়া থাকে। বড় ফাদের কাচনলটিকে 110° সেটিখ্রেড 
উষ্ণতায় উত্তপ্ত করিয়া লেড ফরমেটের উপর দিয়া হাইড্রোজেন সলফাইড গ্যাস চালনা 
করাহয়। ইহাতে ফরমিক আযাসিভ উৎপন্ন হইয়া পাতিত হয় এবং শীতলীকুত 
গ্রাহকে সঞ্চিত হয়। 
Pb(HCOO), + HS = PbS +9HCOOH 

এই পাতিত অ্যাসিডে সামান্য HS মিশিয়া থাকে, ইহার সহিত সামান্য লেড 
ফরমেট মিশাইয়া পাতিত করিলে বিশুদ্ধ ফরমিক আযাসিড পাওয়া যায়। 

G) ফরমিক আযাসিডের পণ্য উৎপাদনে কঠিন eRe সোডার উপর দিয়া 
বায়ুমণ্ডলের চাপের 5-10 গুণ চাপে এবং 210° সেন্টিখ্রেড উষ্ণতায় কার্বন মনোক্সাইড 
গ্যাস (প্রডিউসার গ্যাস) চালনা কর! হয় এবং এই প্রক্রিয়ায় দোডিয়াম ফরমেট 
উৎপন্ন হয়। NaOH +00= HCOONa 


RR জৈব যৌগসমৃহ টি 


এই সোডিয়াম ফরমেট লইয়া উত্তাপ প্রয়োগে উহা হইতে সমস্ত জল তাড়াইয়া 
উহার সহিত সোডিয়াম বাইসলফেট মিশাইয়া উত্তপ্ত করা হয়। তখন বিশুদ্ধ জলবিহীন 
wale আযাসিড পাতিত হুইয়া আসে এবং শীতল করিয়া উহ্‌! সংগ্রহ করা যায় | 
HCOONa + NaHSO,=HCOOH + Nas SO ,. 


ব্যবহার £_ভাটিখানায় ফরমিক আযাসিড ঈষ্টকে উদ্দীপিত করিতে ব্যবহৃত হয়। 
ফলের রস রক্ষা করিতে বীজবারকরূপে ফরমিক আাসিড যোগ করা হয় হয়। চর্মশিল্পে 
চামড়া হইতে চুন অপসারিত করিতে ইহার ব্যবহার হইয়া থাকে। পশম ও তুলার 
রঞ্জনশিল্পে ও রবার প্রস্তুতিতেও ইহার ব্যবহার হইয়া থাকে। 


আযাসিটিক আযাসিভ (Acetic acid ), CH,COOH 

ইহাও একটি এক-ক্ষারীয় জৈব অ্যাসিড। ইহার প্রচলনই পরীক্ষাগারে বেশী 
দেখা যায়। ইহা দুই প্রকারে উৎপন্ন করা হয়: গাঢ় আযাদিটিক আ'যাসিড, যাহা 
গ্লেসিয়াল (Glacial) আাসিটিক আ'যাসিড নামে পরিচিত, তাহা একভাবে উৎপন্ন 
হয় এবং পাতলা আাসিটিক আযাসিডের দ্রবণ যাহা ভিনিগার (vinegar ) বা সির্কা 
নামে অভিহিত হয় তাহার উৎপাদন প্রণালী অন্ত প্রকার । ভিনিগার আযাসিটিক 
আযাসিডের শতকবা 6 হইতে ৪ ভাগ-বিশিষ্ট দ্রবণ ; ইহা হইতে গ্লেসিয়াল আ্যাসিটিক 
Otis aes করা যায় না। আবার গ্রেসিয়াল আযাঁসিটিক আযাঁসিডে জল মিশাইয়াও 
ভিনিগাঁর বা সির্কা তৈয়ারী করা হয় না। দুইটি বিভিন্ন পদ্ধতি ছারা এই দুইটি দ্রব্য 


পৃথক পৃথকভাবে তৈয়ারী করা হয়। 

প্রস্তত প্রণালী £_গ্রেশিয়াল আযাসিটিক অ্যাসিড কাঠের gea পাতনের 
ফলে উৎপন্ন পাইরোলিগনিয়াপ আযাসিড হইতে প্রস্তুত করা হয়। 
পাইরোলিগনিয়াস আযাদিডের বাষ্প উত্তপ্ত চুনগোলার ভিতর দিয়! অতিক্রম করান 
হয়। তাহাতে ক্যালসিয়াম আযাসিটেট গঠিত হয় এবং মিথাইল আ্যাল্‌কোহল ও 
আযাসিটোন বাম্পাকারে বাহির হইয়া যায়। উৎপন্ন ক্যালসিয়াম আ্যাপিটেটকে 
250° সে্টিগ্রেড উষ্ণতায় বায়ুর সংস্পর্শে উত্তপ্ত করিলে উহার কতকগুলি wef 
বিয়োজিত হইয়া! অপসারিত হয় এবং Git লাইমের আযাসিটেট ( grey acetate 
91159) পাওয়া যায়। উহার সহিত পরিমাণ মত গাঢ় সলফিউরিক আ্যাসিড 
মিশাইয়া মিশ্রণকে পাতিত করিলে শতকরা 40 হইতে 60 ভাগ আযাসিটিক আ্যাসিডঘুক্ত 


দ্রবণ পাওয়া যায়। 
২৬(৩র) 


৪০২ ব্রসায়নের গোড়ার কথা 
(0ন5009০)০0+7০১০9- CaSO, + 2CH,COOH 


এই আযাসিটিক আযাপদিডের ভ্রবণকে eee সোডা যোগ করিয়া প্রশমিত 
করা হয় এবং প্রশমিত ভ্রবণকে ঘনীভূত করিয়া কেলাসিত করিলে সোডিয়াম 
আ্যাপিটেটের কেলাস, CH,COONa+3H.0 পাওয়া যায়। এইভাবে উৎপন্ন 
সোডিয়াম আ্যাসিটেটের কেলাসকে সংগ্রহ করিয়া উত্তাপ প্রয়োগে গলাইরা উহার 
কেলাস জল অপসারিত কর! হ্য়। নির্জলিত সোডিয়াম আযাসিটেটকে গাঢ় সলফিউরিক 
আযাসিডের সহিত মিশাইয়|া পাতিত করিলে বিশুদ্ধ গ্রেসিয়াল আযাসিটিক ashe 
পাওয়া যায়। 


বর্তমানে আমেরিকায় গ্নেসিয়াল আযাসিটিক aie আযনিটিলিন হইতে পণ্য 
হিসাবে উৎপাদিত হইতেছে। অ্যাপিটিলিনকে ৪০০ সেটিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত 
শতকরা 10 হইতে 40 ভাগ সলফিউরিক অ্যাসিডযুক্ত মাফিউরিক সলফেটের 
শতকরা 1 ভাগ ত্রবণে চালিত করিয়া! আযাসিট্যালডিহাইড উৎপাদন করা হয়। 
এই আ্যাসিট্যালডিহাইডকে 170° সেটিগ্রেড উষ্ণতায় ম্যাঙ্দানিজ আাসিটেটের 
শতকরা 0'5 SIS দ্রবণে বায়ু দ্বারা জারিত করিলে গ্রেসিয়াল আাঁসিটিক আযাসিড 


উৎপাদিত হয়। প্রয়োজনের শতকরা 75 ভাগ আ্যাসিটিক আযাসিড আমেরিকায় 
এইভাবে উৎপন্ন হয়। 


ভিনিগাঁর বা fatl প্রস্তুতের পদ্ধতি (Quick Vinegar Process ) +— 
সির্কার বা ভিনিগারের বাজারে চাহিদা খুব বেশী, তাই ইহার পণ্য উৎপাদন 
নিয়লিখিত পদ্ধতিতে সম্পন্ন করা হয়। শতকরা 6 হইতে 10 ভাগ AACA 
যুক্ত ভ্রবণকে একটি কাষ্ঠের পিপায় বীচ কাঠের গুঁড়া ( beech-wood shavings ) 
রাখিয়া তাহাকে পূর্ব হইতে ভিনিগারে fae করিয়া অর্থাৎ আ্যাঁসিটোব্যাকটার 
আযাপিটি (Acetobacter ৪০969) নামক জীবাণু যোগ করিয়া লইয়া তাহার 
উপর দিয়া প্রবাহিত করা হয়। পীপার নীচের দিকে ও কাঠের গুঁড়ার উপরে দুইটি 
fange কাষ্ঠের ঢাকনা দেওয়া থাকে। Pata ated নীচের দিকে ছোট ছোট ছিল 
থাকে এবং ওঁ ছিত্রগুলি দিয়া বায়ু প্রবাহ পিপার উপর দিকে উঠে। আ্যাল্কোহলের 
ধার! কাষ্ঠের গুডার ভিতর দিয়া নীচের দিকে নামে । এইখানে আ্যাসিটোব্যাক 
টারের সাহায্যে বায়ুর অক্সিজেন দ্বারা আযাল্‌কোহলের জারণ প্রক্রিয়া সংঘটিত হয়! 


IR জৈব যৌগসমৃহ Age 


এই বিক্রিয়ায় যথেষ্ট ভাপ উদ্ভূত হয়, তাই আ্যাল্কোহলের ধারা এরূপভাবে প্রবাহিত 
করা হয় যে উষ্ণতা যাহাতে 35° সেটিগ্রেডের কাছাকাছি থাকে। বাযুপ্রবাহও 
নিয়ন্ত্রিত করা হয়; কারণ, বেশী পরিমাণে বায়ু চালনা করিলে আযাল্‌কোহলের 
জারণে কার্নন ডাই-অক্মাইভ ও 
জল উৎপন্ন হয় এবং কম 
পরিমাণে বায়ু চালনা করিলে 
আযাপিট্যালভিহাইভ উৎপন্ন 
হয়। গ্রাহকে যে তরল 
সঞ্চিত হয় তাহাকে আবার 
উপর হইতে পিপাতে যোগ 
করিয়| কাষ্টের গুড়ার ভিতর 
দিয়া চালিত করা হয়। 
এইভাবে পুনরাবৃত্তি দ্বারা 
শতকরা 14 ভাগ অ্যাসিটিক 
আযাসিভ যুক্ত ভিনিগার প্রস্তুত 
করা যায়। ABF 
আযাসিডের পরিমাণ ইহার 
উপর উঠিলে জীবাণুর কার্য চিত্ৰ নং_18 

ক্ষমতা নষ্ট হইয়া যায়। সাধারণতঃ ভিনিগারে শতকরা 4 হইতে ৪ ভাগ আযাসিটিক 


AAG থাকে। 

ভিনিগার হইতে কখনই আযাপিটিক আযাঁসিডের পণ্য উৎপাদন করা হয় না-_কারণ 
ভিনিগার আযাসিটিক আসিডের অতি পাতলা দ্রবণ। 

খনিজ আাসিডের তুলনায় আযাসিটিক আাসিডের আম্নিক গুণ অনেক কম, ইহার 
কারণ তুল্যমাত্রার দ্রবণে আ্যাসিটিক আ্যাঁসিড খুব কম আয়নিত হয়। হাইড্রোক্লোরিক 
আযাসিভের দশমাংশ তুল্যদ্রবণে 25° সেটিগ্রেড উফতায় উহা শতকরা 91 ভাগ আয়নিত 
হয়, কিন্তু সেই দশমাংশতুলয wats 25° সেটিগ্রেড উষ্ণতায় জ্যাসিটিক আ্যাসিভ মাত্র 


শতকরা 1'8 ভাগ আয়নিত হয়। 
ব্যবহার 2 আযাসিটিক আযাসিভ ধাতব আযাসিটেট উৎপাদনে ব্যবহৃত হয় ; 


তাহার মধ্যে সোডিয়াম আসিটেট Sus, ক্ষারীয় লেড আযাঁলিটেট ভাঙ্গা হাড়ের 


৪০৪ বুসায়্নের গোড়ার কথা 


এবং পোড়ার চিকিৎসায় ব্যবহৃত হয়; আ্যালুমিনিয়াম আযাসিটেট ও ক্রোমিয়াম 
আযাসিটেট রংস্থাপক ( mordant ) রূপে কাপড়ে রং ধরাইতে ব্যবহৃত হয়। 
রবারশিল্পে, ফেনাসেটিন, অযাম্পিরিন প্রভৃতি ওষধ প্রস্ততে, কৃত্রিম রেশম শিল্পে, 
পরীক্ষাগারে বিকীরক হিসাবে আযাপিটিক oie ব্যবহৃত হইয়া থাকে । ক্ষারীয় 
কপার আযাসিটেট সবুজ রগুকরূপে (Pigment); কপার আ্যাপিটেট ও কপার 
আর্পেনাইটের মিশ্রণ [08(075000)5,80৭($902)5 ] বাজারে প্যাঁরিসগ্রীন 
(Paris green) নামে বিক্রয় হয় এবং ইহা জীবাণু নাশকরূপে ব্যবহৃত 
হয়। আযাসিটিক wife দ্রাবক হিসাবেও ব্যবহৃত হুইয়। থাকে এবং আযাসিটিক 


আযানহাইড্রাইভ, আযাসিটাইল ক্লোরাইড, আযাসিটোন প্রভৃতি গ্রস্ততেও ইহা 
ব্যবহৃত হয়। 


নানাপ্রকার খাবার, চাটনি ইত্যাদি তৈয়ারী করিতে ভিনিগার ব! সির্কা ব্যবহৃত 


হয়। ইহা হোয়াইট লেড বা৷ সীসশ্বেত নামক সাদা রক ( White Pigment ) 
তৈয়ারী করিতে ব্যবহৃত হইয়া থাকে | 


অন্তান্ত জৈব otis যাহা নিত্য ব্যবহারে প্রয়োজন হয় তাহ! হইল 
অক্স্যালিক wv, টারটারিক anae, সাইট্রিক anfas, ল্যাকটিক 
আযাপিড ইত্যাদি । 


অক্সযালিক আাসিভ (08800 acid), COOH. COOH, 2H,0 ইহার 
পটাসিয়াম লবণরূপে আমরুলের পাতায় (wood sorrel), হরিতকীতে এবং 
' ইহার ক্যালসিয়াম লবণরূপে ওল ও কচুতে এই আ্যাসিড দেখিতে পাওয়া যায় | 
ইহার লবণ WHS থাকে। কয়েক প্রকার রোগ, যথা মৃত্রকচ্ছুতায়, মৃত্রে ইহার 
পরিমাণ বৃদ্ধি পার। পাইন SBA গুড়া (pine sawdust) কষ্টিক সোডার 
সহিত গিশাইয়া লোহার থালায় লইয়া 250° সেটিগ্রেড উষ্ণতায় সিদ্ধ করিলে সোডিয়াম 
অন্স্যালেট উৎপন্ন za | উৎপয় কঠিনকে গরম জল দিয়! ধোঁত করিলে ward সোডিয়াম 
অল্স্যালেট আসে; উহাতে চুন-গোলা যোগ করিয়া ফুটাইলে অদ্রাব্য ক্যালসিয়াম 
অক্যালেট উৎপন্ন হয়। উহাকে ছাকিয়া লইয়া যথাপরিমাণ পাতল! সলফিউরিক 
ats উহাতে যোগ করিলে অদ্রাব্য ক্যালসিয়াম সলফেট উৎপন্ন হয় এবং দ্রবণে 


অক্স্যালিক আযাসিভ পাওয়া যায়। দ্রবণকে ছাকিয়া লইয়া কেলাসিত করিলে অক্যযালিক 
আযাসিডের কেলাস পাওয়! যাঁয়। 


সেহজ জৈব যৌগসমূহ ৪০৫ 
ইহা একটি দ্বিক্ষারীয় আসিভ। ইহার সংযুতি সংকেত হইল 


0 
এ 1 
অক্সযালিক আযাসিড রঞ্জনশিল্লে রংস্থাপকরূপে এবং চামড়া পরিষ্কার করিতে, লিখিবার 
কালি প্রস্তুতে, পটাসিয়াম কোয়াড্রিঅক্সযালেট লবণরূপে, কাপড়ে কালির ও 
লোহার মরিচার দাগ তুলিতে, ঘাসের বিরঞ্জনে, পটাসিয়াম ফেরাস অক্সলেট 
লবণরূপে, ফটোগ্রাফির কার্যে, এবং পরীক্ষাগারে বিকারক হিসাবে ব্যবহৃত 


হইয়া থাকে। 


টারটারিক আযাসিভ ( Tartaric acid ), CH(OH)COOH 
CH(OH)COOH 


তেঁতুলে, আঙ্গুরে, আনারসে, টম্যাটোতে এই STG অথবা ইহার লবণ 


পাওয়া যায়। 
আছ্গুরের রসকে সন্ধান প্রক্রিয়ায় আযাল্‌কৌহলে পরিণত করার সময় পটাসিয়াম 


বাইটারট্রেট sashes হয় ; ইহাকে আর্গল (argol ) বলে। 

আর্গলকে ফুটন্ত জলে ভ্রাবিত করিয়া খড়িমাটি যোগ করিলে পটাসিয়াম 
লবণের অর্ধেকটি ক্যালসিয়াম লবণরূপে অধঃক্ষিপ্ত হয়। এই ক্যালসিয়াম লবণ 
হ্থাকিয়া সংগ্রহ করা হয়। পরিক্রতে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ যোগ করিয়া 


বাকী টারট্ে ক্যালসিয়াম টারট্রেটরপে অধঃক্ষিপ্ত করা হয় এবং ছাকিয়া উক্ত 
অধঃক্ষেপ সংগ্রহ করা হয়। দুইক্ষেত্রে উৎপন্ন ক্যালসিয়াম টারট্রেট একত্রিত করিয়া 


লইয়া হিসাবমত সলফিউরিক আযাসিভ যোগ করিলে ক্যালসিয়াম সলফেট অধঃক্ষিপ্ত 
হয় এবং wats টারটারিক আ্যাপিড উৎপয় হয়। দ্রবণকে ছাকিয়া লইয়া জৈব 
কয়লা সহযোগে ফুটাইয়া পরিশ্রাবিত করিলে দ্রবণ বর্ণহীন হয়। উক্ত দ্রবণকে 
কেলাসিত করিলে টারটারিক আযাসিডের বর্ণহীন কেলাস পাওয়া যায়। 
QKHO,H,0, + CaCOs =K,041 H400 + O20, H10 +CO,+H,O 

CaCl, + K304 H40 = 2KOL+ CaC.Hs0c 

CaO, H,O, +07590৬- 0890++ CHO, 


৪০৬ রসায়নের গোড়ার কথা 


টারটারিক-আ্যাসিভ একটি দ্বি-ক্ষারীয় wa) টারটারিক আ্যাসিভ পানীয়ে এবং 
ওষধে ব্যবহৃত হর। সোডিয়াম বাই-কার্ধনেট ও টারটারিক আযাপিভের মিশ্রণ 
পিডলিজ পাউডার (Sidlitz powder) নামে ভোলাপের Say ইহার লবণ 
সোডিয়াম পটাসিয়াম টারট্রেট “রসেলের লবণ” (Rochelle salt) নামে পরিচিত 
এবং ইহা “ফেলিংএর-দ্রবণে” ( Fohling’s solution) ব্যবহৃত হয়। “টারটার- 
এমেটিক” (Tartar 97365) হইল পটালিদ্বাম আ্যার্টিমনিল টারট্রেট; ইহা 
ওষধে এবং রপ্রনশিল্পে রংস্থাপক ( mordant ) রূপে ব্যবহৃত হ্য়। 


সাইট্রিক AS ( Citric acid ), HOOC,.CH,.C(OH)COOH. 
OH,COOH+H,0:—98 আযাসিড টক্‌ জাতীয় ফলে (যেমন, পাতি লেবুঃ 
কাগঞ্জি লেবু, বাতাপি লেবু, কমলা লেবু, টম্যাটো, আনারস ইত্যাদিতে ) থাকে। 
কাচা লেবুর রসে এই আযাসিড শতকরা 6 হইতে ৪ ভাগ বর্তমান। সেই রসকে 
ফুটাইলে প্রোটিনজাতীয়-দ্রব্য একত্রিত হইয়া থিতাইয়া যায় ; 
লইয়া উহাতে চুন ql খড়িমাটি যোগ কর! হয়। এইবার দ্রবণটিকে ফুটাইলে ক্যাল- 
সিয়াম সাইট্রেট অধঃক্ষিপ্ত হয়; Sifa অধঃক্ষেপকে সংগ্রহ করিয়া উহাতে পাতলা 
সলফিউরিক অ্যাসিড যোগ করিলে ক্যালসিয়াম সলফেট অদ্রাব্যরূপে পড়িয়া 
থাকে এবং সাইট্রিক আ্যাপিড দ্রবণ চলিয়া যায়। ছাকিয়া লইয়| দ্রবণকে ফুটাইয়া 
ঘন করিয়া ঠাণ্ডা করিলে সাইট্রিক আযাসিডের স্বচ্ছ কেলাস পাওয়া যায়। আবার 
গ্রকোজ বা আখের চিনির শতকরা 10 হইতে 19 ভাগ দ্রবণে সাইট্রো মাইসেটিন 
নামক জীবাণু যোগ করিয়া 4০ সেটিগ্রেড উষ্ণতায় খোলা পাত্রে সন্ধিত (fermented) 
করিলে সাইট্রিক আযাসিড উৎপন্ন হয়। 

ইহা ত্রি-ক্ষারীয় আযসিড। 
তৈয়ারী করিতে ইহা রংস্থাপক 


পরে রসটিকে ঢালিয়া 


লেমনেড Aae ও রঞজনশিল্লে এবং ছাপা কাপড় 
( mordant) রূপে ব্যবহৃত হয়। Bary ইহার 
লবণ ফেরিক আযামোনিয়াম সাইট্রেট এবং ম্যাগনেসিয়াম সাইট্রেট বহু পরিমাণে 
ব্যবহৃত হয়। টারটারিক এবং সাইট্রিক আ্যাসিড বিশ্লেষণী প্রক্রিয়ায় ( analytical 
operations) ক্ষার সংযোগে অনেক ধাতুর হাইডু্সাইডের অধঃক্ষেপণ নিবারণ 
করিতে ব্যবহৃত হয়। 

ল্যাকৃটিক STAT ( Latic acid ) CH,CH(OH)COOH. 

এই আ্যাসিভ দধিতে বর্তমান থাকে। এই আযাসিডের পণ্য উৎপাদন চিনি 
অথবা শ্বেতসার হইতে করা Val থাকে। শ্বেতসারকে প্রথমতঃ আাদিড দার! 


নেহজ জৈব যৌগসমূহ Bott 
দ্রাক্ষাশর্করায় 'পরিণত করা হর। পরে উহার জলীয় ভ্রবণে ব্যাসিলস্‌ ল্যাকৃটিস্‌ 
SMP (Bacillus lactis aceti) নামক জীবাণু যোগ করা হর এবং দ্রবণের 
উষ্ণতা 40° হইতে 45° সেটিগ্রেডের ভিতর রাখা হয়। পুষ্টিকারক gte 
উহাতে যোগ করা হয়। উৎপন্ন আ্যাসিডে প্রথম হইতেই ধীরে ধীরে খড়িমাটির গুড়া 
যোগ করা হয়, কারণ, দ্রবণে শতকরা 1 ভাগ ল্যাকটিক thw থাকিলেও জীবাণুকে 
অকেজো! করিয়া দেয়। ক্যালসিয়াম ল্যাকৃটেটের কেলাস উৎপন্ন হয় এবং সঙ্গে সঙ্গে 
তাহাকে তুলিয়া লওয়া হয় । এইভাবে দশদিন ধরিয়া সন্ধান প্রক্রিয়া! (fermentation) 
চালানো হয় এবং প্রায় সমস্ত চিনি অপসারিত হয়। উৎপন্ন ক্যালসিয়াম ল্যাকূটেটকে 
পাতলা সলফিউরিক আযাসিভের প্রয়োজনীয় পরিমাণ যোগ করিয়! ল্যাকটিক আযাসিডে 
পরিণত করা gal উৎপন্ন ক্যালসিয়াম সলফেট অদ্রাব্যরূপে পড়িয়া থাকে এবং 
ল্যাকটিক asthe wad চলিয়া যায়। ছাকিয়া লইয়া দ্রবণকে কমচাপে পাতিত 
করিলে ল্যাকটিক othe পাওয়া যায়। 
ইহা একটি একক্ষারীয় Bie! ইহা WI এবং পানীয়কে atlas করিতে 
ব্যবহৃত হয়। aia ল্যাকটেট Gare রং করিতে এবং ছাপা কাপড় প্রস্তুত 
করিতে ব্যবহৃত হয়। চামড়া হইতে চুন অপসারিত করিতে চামড়ার ব্যবসায়ে 
ইহার বেশী পরিমাণে ব্যবহার হইয়া থাকে। ক্যালসিয়াম ল্যাকটেট দেহে চুনের 


পরিমাণ কমিয়৷ গেলে ওষধরূপে প্রয়োগ করা হয়। 


এসটার ( Ester ) £_আ্যাল্কোহল এবং জৈব বা অঞ্জৈব আযাসিডের বিক্রিয়ার 
ফলে এন্টার এবং জল উৎপন্ন হয়। Stes রাসায়নিক বিক্রিয়ায় যেমন ক্ষার ও 
আযাসিডের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়, এই বিক্রিয়াও সেইরূপ | 


OH COOH + 05750 ্-২07500990ঞন5 + HO 
ইথাইল আযাদিটেট 


(এস্টার) 
তুলনামূলকভাবে, HC]+NaOH=NaCl+H.0 
[ OH,COOH + NaOH = CHsCOONa + H0 ] 
HONO» +CsH,0H=C2H,ONOz + H,O 
নাইট্রিক আযসিড ইথাইল নাইট্রেট 
এই এন্টার উৎপাদনকারী বিক্রিয়াগুলিতে জল Beam হয় এবং দেই উৎপন্ন 


৪০৮ রসায়নের গোড়ার কথা 


জল সহজেই একই সময়ে উৎপন্ন এস্টারের সহিত বিক্রিয়া করিয়া আযাসিভ ও 
আযাল্কোহল উৎপয় করে। তাই এই বিক্রিয়াগুলি উভমুখী ( reversible ) 
বিক্রিয়া এবং উৎপন্ন জলকে বিক্রিয়ার ক্ষেত্র হইতে সরাইয়া না লইলে এস্টারের 
উৎপাদন Fal যায়। স্থতরাং এই সকল বিক্রিয়া নিরুদক ( dehydrating 
agent) যথা গাঢ় সলফিউব্রিক আযাসিড, অনার fes ক্লোরাইড অথবা 


গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইডের উপস্থিতিতে নিষ্পন্ন করা হয় এবং তাহাতে জল 
অপসারণের ব্যবস্থা FF I 


জৈব এসটারে নস থাকে এবং এই মূলকের ছুই দিকের দুইটি 
(0) 


যোজ্যতা প্রকাশক বদ্ধ (bond) দুইটি আালকাইল মূলকের সহিত সংযুক্ত থাকে। 
তাই এস্টারের সাধারণ সংকেত হইল R-C-O-R,1 এম্টারের নাম 
| 


9 


বলিতে প্রথমে আযাল্‌কোহলের নামের প্রথমটি এবং আযাসিডের নামের শেষটি থাকে, 
যথা ইথাইল আ্যাসিটেট, (CH,CO00G,H,) | 


তবে মনে রাখিতে হইবে যে 
PACHA ক্ষার নহে এবং 


এস্টারেরও লবণের মত ব্যবহার নয়। 


এস্টারের প্রতীকরূপে ইথাইল আযাসিটেটকে ধরিয়া 


তাহার বিষয় নিয়ে 
আলোচনা করা হইল। 


ইথাইল আাসিটেট ( Ethyl acetato ) CH,CO0C,H, 


ABS প্রণালী £_একটি পাতন ক্লাঞ্চে সম আয়তন ইথাইল আ্যাল্কোহল ও 
গাঢ় সলফিউরিক আযাসিভের মিশ্রণ লওয়া হয়। পাতন wee মুখে কর্ক লাগাইয়া 
তাহার ভিতর দিয়া একটি বিন্দু পাতন ফানেল ও একটি থার্গোমিটার যোগ করা 
- ইয়। থার্দোমিটারের কুণ্ডটি মিশ্রণের ভিতর ডুবাইয়া রাখা হয়। বিন্দু পাতন 

ফানেলে সম আয়তন গ্লেসিয়াল আযাসিটিক আযাসিড ও ইথাইল আযাল্কোহলের 
মিশ্রণ লওয়া হয়। পাতন ্লাঙ্কের পার্শ্বনন একটি লিবিগ শতকের সহিত কর্কের 
ভিতর দিয়া সংযুক্ত করা হয়। শীতকের ভিতরের নলের শেষ প্রান্তে একটি 
আযাডেপ টার (adapter) লাগাইয়া আযাডেপটারের প্রান্ত একটি কর্কের ভিতর 
দিয়া একটি গ্রাহকে প্রবেশ করান থাকে। পাতন ক্লাঙ্টটিকে একটি তৈলগাহে 


সহজ জৈব যৌগসমৃহ Sees 


বসাইয়া 140° সেটিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়। যে পরিমাণে তরল পাঁতিত হইয়া 
চলিয়া যায় সেই পরিমাণে বিন্দুপাতন ফানেল হইতে wae FIs যোগ করা হয়। 
পাতিত sa ইথাইল আযাসিটেট, ইথাইল wieta, আ্যাসিটিক আযাসিড, জল, 
সামান্য ইথার ও সলফিউরাস আ্যাসিড মিশিয়া থাকে। প্রথমে ঘন সোডিয়াম 
কার্বনেটের দ্রবণ যোগ করিয়া আযাসিড প্রশমিত করা হয়। পরে উপরের তৈলাক্ত 
তরলকে বিভেদক (separating) ফানেলের সাহায্যে পৃথক্‌ করিয়া উহাতে ঘন 
ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ যোগ করা হয় ; তখন আযাল্কোহল তৈলাক্ত তরল 
হইতে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ কর্তৃক শোষিত হয়। পরে উপরের তৈলাক্ত 


চিত্র নং_19 


পদার্থ লইয়া! গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের সংস্পর্শে রাখিয়া কিছু সময় পরে জল- 
গাহ হইতে তরলটিকে পাতিত করা হয়। ইহাতে জল অপসারিত হয় এবং 75° 
হইতে 80° সেন্টিগ্রেড উষ্ণতার ভিতর পাতিত তরলকে সংগ্রহ করা হয়। উহাই 


বিশুদ্ধ ইথাইল আযাপিটেট। 


CHCOOH + 02 
+[75305] 


H,OH = CH,COOC.H, +[H20 + 5304] 


ধর্ম £__ইথাইল আ্যাসিটেট একটি বর্ণহীন মিষ্ট গন্ধযুক্ত প্রশমিত তরল anid) 
ইহা রি অপেক্ষা হালকা । ইহা ইথার এবং ANCA AWW | জলে অদ্রাব্য 
হইলেও ইহা জলের সহিত বিক্রিয়া করিয়া ale RRS ( hydrolysed) হয় 


8১০ রসায়নের গোড়ার কথা 


এবং ইথাইল ভ্যাল্কোহল ও আ্যাসিটিক আ্যাসিডে পরিণত zg) অজৈব আযাসিড 
বা ক্ষারের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ ত্বরান্বিত হয়। 
CH,COOC.H,; + H.O=CH,COOH+0,H,OH 
CH,COOC,H, + NaOH =CH,COONa+C.H,OH 
ইথাইল আযাপিটেট আযামোনিকার সহিত বিক্রিয়া করিয়া আসিটেমাইড দেয় 
এবং ফস্ফোরাস পেপ্টাক্লোরাইডের সহিত বিক্রিয়া করিয়া আযাপিটাইল ক্লোরাইড 
উৎপন্ন করে। 
CH,COOC.H,+NH,= CH,CONH, +C.H,OH 
CH,COOC.H, + PCI, = CH,COC1+ POCI +C.H,Cl 


ইহাকে উচ্চচাপে হাইড্রোজেন ছারা বিজারিত করিলে ইথাইল আযাল্কোহল 
উৎপন্ন By | 


CH,C00C.H, + 4H=CH,CH.OH+0,H,0H 
=20.H,0H 
শেক ফলের ও ফুলের গন্ধের মত এস্টারের গন্ধ হইয়! থাকে » 


ইল এ সকল ফলে, ফুলে এবং উদ্ভিদের অন্ঠান্ অংশে এন্টার থাকে 
এবং সেই এস্টারের জন্যই গন্ধের উৎপত্তি হয়। 


নানাপ্রকার এন্টার তৈয়ারী করা হয় এবং 
ব্যবহৃত হয়। 


করা হইল £-_ 
() অআ্যামাইল আসিটেট ( Amy] acetate CH 


ব্যবহার ৪ 
ইহার কারণ হ 


অনেক সময় সাংশ্লেষিক পদ্ধতিতে 


সেগুলি খাদ্য ও পানীয় স্ুগদ্ধি করিতে 
নিয়ে কয়েকটি এইরূপ এদ্টারের নাম ও তাহার গন্ধ উল্লেখ 


59905) 


_ পাকা কলার গন্ধ 
sCOOCsH, ; ) 


কমলা লেবুর গন্ধ 
(i) ইথাইল বিউটিরেট (thy! butyrate, CsH:COOC,H, ) 


(ii) অক্টাইল ত্যাসিটেট ( Octyl acetate, CH 


— আনারসের গন্ধ 
(iv) আযামাইল ভ্যালেরেট ( Amy] valerate, C,H,CO0C,Hi: ) 


__আপেলোর গন্ধ 
অনেক সময় উদ্ভিদ হইতে তৈল নির্যাস বাহির করা হয় এবং তাহাতেও 


এন্টার থাকে । এই সকল তৈল নির্যাস কৃত্রিম এসেন্স ( Essence ) প্রস্তুত করিতে 
ব্যবহৃত হয়। 


cree জৈব যৌগসমূহ mn 


চর্বি ও তৈল (Fats and oils): Bie তৈল, প্রাণিজ তৈল, q9, চৰি 
প্রভৃতি যাহা প্ররুতিজাত দ্রব্য হইতে পাওয়া যায় তাহা স্নেহ পদার্থে লিজা 
সাধারণতঃ ইহাদের মধ্যে যে দ্রব্যগুলি সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে 
তাহাদের তৈল (oil) বলা হয়, এবং যেগুলি সেই উষ্ণতায় কঠিন অবস্থায় থাকে 
তাহাকে চৰি (iat) বলে। তবে রাসায়নিকের দৃষ্টিতে ছুইটিই এক জাতীয় পদার্থ, 
কারণ এইগুলি সমস্তই উচ্চ আণবিক ওজনের জৈব আযাসিড ও গ্রিসারিণের এ 
ফলে উৎপন্ন এম্টার জাতীয় যৌগ, তাই ইহাদের নাম গ্রিপারাইভ ( glyceride ) 
দেওয়া হইয়াছে। এই সকল গ্রিসারাইডে প্রধানতঃ ষ্টিয়ারিক আযসিভ ( Stearic 


0, 0,58550009.), পামিটিক wte (Palmitio acid, CısHsı 
7HssCOOH) প্রভৃতি Rana 


aci 


COOH), ওলিক SIG (Oleic acid, on 


দেখা যায়। 
ট্রাইষ্টিয়ারিণ হইল এক অগুগ্রিদারলের সহিত সংযুক্ত ষ্টিয়ারিক আযাসিডের তিনটি 
অণু ; এই সংযোগের সময় তিন অণু জল বাহির হইয়া যায়। 
OHOH + HOOC 0:51755 CH.000.017Hs5 


| 
(HOH +HO0C.C::Hss =CHOOC.Ci7Hos + 8820 


| HLOH +HO00.017Hss CH,000.C17Hss 

aaa ট্রিয়ারিক atas ট্রাইট্টিয়ারিণ 

বা 

গ্রিসারিণ ট্রাইষ্টিয়ারেট 
তবে প্রকৃতিতে তিন প্রকারের তৈল দেখিতে পাওয়া যায়, তাহার সমস্তগুলিই 
গ্রিসারাইভ নয়। তাহার মধ্যে 
O খনিজ তৈল (Mineral oil) খনি হইতে পাওয়া যায় এবং উহারা 
প্রধীনতঃ হাইড্রোকার্ধন নামক যৌগের মিশ্রণ হইতে উৎপন্ন। পেট্রোল, কেরোসিন 
প্রভৃতি এই জাতীয় পদার্থ 
Gi) জান্তব ও fe 
পূর্বে উল্লিখিত famat? 
অলিভ (জলপাই ) তৈল, ম 
অপেক্ষা হাল্কা এবং জলে sats 


জ্-তৈল ( Animal and Vegetable oil ) ইহারা 
ড জাতীয় পদার্থ। নারিকেল তৈল, পাম তৈল, 
pe তৈল প্রভৃতি এইজাতীয় তৈল। ইহারা জলের 
J কিন্তু জৈব wae (যথা বেনজিন, Zaty 


৪১২ রসায়নের গোড়ার কথা 


প্রভৃতিতে ) ভ্রাব্য। sted চবিও এই শ্রেণীর অন্তর্ভুক্ত, কেবল তাহাদের অবস্থাভেদ 
সাধারণ উষ্ণতায় হইয়া থাকে । উদ্ভিদের বীজ বা ফুল ( যথা, সরিষা, বাদাম, তিষি, 
জলপাই, তুলা প্রভৃতি ) কলে নিষ্পেষিত করিয়া তৈল বাহির কর! হয়। জন্তুর দেহের 
SE (tissue) জল দিয়া ফুটাইলে চবি বাহির হইরা আসিয়া জলে ভাগিতে থাকে। 
সেখান হইতে উহাকে সংগ্রহ করা হয়। 

(i) উদ্বায়ী তৈল ( Essential oil): ফুলের নির্ধাসে এবং কোন কোন 
ফলে সুগন্ধি তৈল পাওয়া যার। ইহার! খুবই উদ্ধায়ী তাই ইহাদিগকে উদ্বায়ী তৈল 
বলে। গোলাপের নির্যাস (আতর), লেবুর তৈল, ইউক্যালিপটাস তৈল 
(Eucalyptus oil) এই জাতীয় তৈলের অন্তর্ভুক্ত । ইহাদের ভিতর কার্ধনের 
বৃত্তাকার-যৌগ ( ring or closed chain compounds ) থাকে | 


তৈলে হাইড্রোজেন জংযুক্ত-করণ (Hydrogenation of oils) £ 
চবিতে অধিক পরিমাণে পরিপৃক্ত জৈব আ্যাসিডের- গিসারাইড থাকে, কিন্তু তৈলে 
অনেক সময় অপরিপৃক্ত জৈব আযাসিডের (যথা ওলিক আযাসিড) গ্নিসারাইভ 
বিদ্যমান থাকিতে দেখা যায়। সেইজন্য অনেক সময় উদ্ভিজ্জ-তৈল ব্যবহারের 
উপযুক্ত থাকে না; মাছের তৈলেও উৎকট গন্ধ থাকায় ব্যবহার করা যায় al! 
তাই ইহাদিগের ভিতর দিয়া গুড়া নিকেল অনুঘটকের উপস্থিতিতে 190° হইতে 
176° afas Testy ও অধিক চাপে (60 পাউণ্ড) বিশুদ্ধ হাইড্রোজেন 
গ্যাস অতিক্রম করাইলে তরল অপরিপৃক্ত জৈব আ্যাসিডের গ্লিপারাইভ ( ওলিক 
আযাদিডের এসটার ) সরাসরি হাইড্রোজেনের সহিত সংযুক্ত হইয়া কঠিন সাদা 
ও বর্ণহীন পরিপৃক্ত জৈব আযাপিডের atate ( ষ্টিয়ারিক আযাসিডের এসটারে ) 
পরিণত হয়। এই হাইড্রোজেন সংযোগের সময় পাত্রে আবদ্ধ নিকেল-সংযুক্ত 
তৈলকে খুব করিয়া ঝাঁকানো হয়। এই পদ্ধতিকে তৈলে হাইড্রোজেন সংযুক্তকরণ 


বলে। বাদাম তৈল, তুলাবীজের তৈল প্রভৃতিকে এই প্রণালী প্রয়োগে বনস্পতি 
স্বৃতে পরিণত করা হয়। 


চবি ও তৈলের আওদ্রবিশ্লেষণ ( Hydrolysis of fats and oils ) £ 
যেহেতু চবি ও তৈল গিপারিণের (ট্রাইহাইড্রিক-আযালকোহল) এস্টার, উহাদের 
এস্টারের ধর্যান্যায়ী আর্দ্র বিশ্লেষণ হইয়। থাকে এবং তখন সংশ্লিষ্ট-জৈব আযাসিও 
ও fants উৎপন্ন হয়। চবি বা তৈল+[্,0২গ্লিসারিন + আযাদিড | 
টবিকে উচ্চচাপে শতকরা 9 হইতে 3 ভাগ চুন, ম্যাগনেপিয়া বা জিনব-অক্লাইডের 


CARS জৈব যৌগসমূহ নিব 


উপস্থিতিতে 140° হইতে 150° সেন্টিগ্রেডে জলের সহিত উত্তপ্ত করিলে উহার আর্ড- 
বিশ্লেষণ সংঘটিত হয় এবং তরলটি ছুইভ্তরে ভাগ হইয়া যায় ; উপরের erg উৎপন্ন 
আযাসিড ও নাচের স্তরে গ্লিদারিণ থাকে | 


সাবান ewes ষ্টিয়ারিক-আ্াসিড ও পামিটিক-আ্যাসিডের সোডিয়াম 
বা পটাসিয়াম লবণকে সাবান বল! হয়; ইহা জলে দ্রাব্য। সোডিয়াম লবণ- 
ঘটত সাবান শক্ত, পটাসিয়াম লবণ-ঘটিত সাবান নরম। ধোৌঁতকরণে ও স্মানের 
Sy ব্যবহৃত সাবান হইল শক্ত সাবান। 

চবি বা তৈলকে কষ্টিক সোডার বা কষ্টিক পটাসের দ্রবণসহ ফুটাইলে চবি 
ও তৈলে যে গ্রিদারাইভ থাকে তাহার ক্ষারীয় ÅRE ( alkaline 


hydrolysis) হইয়া আযাসিডের সোডিয়াম বা পটাসিয়াম লবণ (সাবান) ও 


গিনারিণ উৎপন্ন হয়। 
নিসারাইড + NaOH বা KOH সআ্যাসিডের Na বা K লবণ+ গ্লিসারিণ 


(সাবান) 
একটি cate নির্মিত বিরাট কড়াইএ চবি এবং তৈলের মিশ্রণ (নারিকেল তৈল, বাদাম 
তৈল, ট্যালো ইত্যাদি) ও শতকরা 10 ভাগ কষ্টিক সোডাযুক্ত দ্রবণ লইয়া গলানো, 
হয় এবং কোন কোন ক্ষেত্রে মিশ্রণের ভিতর দিয়া সরাসরি Bia চালনা করিয়া ফুটাইয়া 
সাবান প্রস্তুত করা হয়। Fer সোডার দ্রবণ ধীরে ধীরে যোগ করা হয় এবং ট্রাম 
সমগ্র মিশ্রণকে নাড়া দিয়া উত্তমরূপে মিশাইয়া দেয়। কয়েক ঘণ্টার ভিতর ফেনা 


হইয়া ন্নেহজ-আযাপিডের সোডিয়াম লবণ ( sodium salt of fatty acids), গ্লিসারিণ 


ও জল উৎপন্ন হয়। 
O,H;(C1 7H35COO)s +8Na0H= CsHs(OH)s +38017Hs,COONa 


ট্রাইষ্টিয়ারিণ গ্লিসারিণ সোডিয়াম চিয়ারেট 
মিশ্রণে সাধারণ লবণ বা উহার ঘন দ্রবণ যোগ করা হয়) তখন সাবান গু'ড়ার 
আকারে কয়েক ঘণ্টা বাদে উপরের সরে ভাসিয়া উঠে এবং গ্লিসারিণ নীচের ভবে 
থাকে। উপরের সাবানের FNF সরাইয়া লওয়া হয় এবং নীচের স্তরে সোডিয়াম 
ক্লোরাইড, কষ্টিক সোডা প্রভৃতির সহিত মিশ্রিত অবস্থায় গ্রিসারিণের দ্রবণ পড়িয়া 
থাকে। এই গ্লিপারিণের দ্রবণ হইতে পরে বিশুদ্ধ গ্রিসারিণ উৎপাদন করা হয়। 
এইভাবে প্রাপ্ত সাবানের সহিত সামান্য CAI SIA (fatty acid) Afai 
থাকে, তাই উহাকে সামান্ত ser সোডার দ্রবণের সহিত ফুটাইয়া mé- 


৪১৪ বূসাঁরনের গোড়ার কথা 


বিশ্লেষণ সম্পূর্ণ Fal হর। পরে সাবান সংগ্রহ করিয়া জল দিয়! ফুটাইয়া 
ঠাণ্ডা করা হয়। এইভাবে উৎপন্ন কঠিন সাবানকে ছোট ছোট টুকরার 
কাটিয়া নির্দিষ্ট জলযুক্ত অবস্থায় পৌঁছান পর্যন্ত শুকাইয়া লওয়া হয় এবং এই 
অবস্থায় গন্ধদ্রব্য এবং রং যোগ করা হয়। তারপর ছাচের লাহায্যে সাবানকে খণ্ডে 
( cake ) পরিণত কর] হয়। 

সাবানের উপাদান সোডিয়াম eab বা সোডিয়াম পামিটেট ইহা পূর্বেই 
উল্লিখিত হইয়াছে । এই সাবানকে জলের সহিত ঘষিলে ইহার আর্্রবিশ্লেষণ aial 
হৈব অ্যানিড ও সোডিয়াম হাইড্‌ক্সাইড উৎপন্ন হয়। যথা__ 


C17H,,COONa +H,0=0; 1H s:COOH + NaOH 
পোডিয়াম ষটিয়ারেট ষ্টিয়ারিক artis 


এইভাবে মুক্ত-আ্যাসিড আরও সাবান বা সোডিয়াম ষ্টিয়ারেটের সহিত মিলিত 
হইয়া একটি অদ্রবলীর পদার্থে পরিণত হয় এবং উহা জলের সহিত মিশিয়া ফেনা 
(lather ) উৎপন্ন করে । এইভাবে উৎপন্ন ফেনার সাহায্যে তৈলাক্ত ও অন্ত প্রকার 
ময়লা (dirt) সহজেই অপসারিত হর। সেইজন্য সাবান সহযোগে জল দিয়! ঘষিলে 
বন্তাদির ময়ল! বা দেহের ময়লা সহজেই দূর হইয়া থাকে এবং সেই প্রয়োজনেই 
সাবান ব্যবহৃত হয়। গায়েমাখা সাবানে অতিরিক্ত FRF সোডা এবং জল থাকা 
বাঞ্ছনীয় নয়। তাই পূর্বেই সাবান প্রস্তুতের পদ্ধতির ভিতর জল দিয়! ফুটাইয়া সাবান 


ধুইয়া লওয়া ও পরে যথোপযুক্ত পরিমাণ জল সাবানে রাখিয়া উহাকে শু করিয়া 
লওয়ার কথ! বলা হইয়াছে। 


কার্বোহাইড্রেট (Carbohydrates ) £__ ইহারা খুবই প্রয়োজনীয় স্বাভাবিক- 
ভাবে উৎপন্ন কার্ধনের যৌগ এবং এই গোষ্ঠীর অন্তর্ভূক্ত নানা পদার্থের সহিত 
আমাদের সকলেরই পরিচয় আছে, যেমন, চাউল, গম, চিনি, তুলা, পাট ইত্যাদি | 
কাঝোহাইড্রেট কার্বন, হাইডোজেন ও অক্সিজেনের যৌগ। ইহাদের IRI 
হাইড্রোজেন ও অকিজেন সর্বদাই 221 এই অনুপাতে অর্থাৎ জলে যে অনুপাতে 
এই দুইটি মৌল বিদ্যমান সেই অনুপাতে বর্তমান দেখা যায়। এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত 
যৌগগুলির সাধারণ সংকেত হইল 0স(50)5, সেই কারণে ইহাদের কার্বনের 
হাইডেেট অথবা কার্বোহাইডেট বলা হয়। যেমন, দ্রাক্ষাশর্কর! বা গ,কোজ CoH 120° 
অথবা! ColHaO)e, SEIS ( Canesugar ) 052725055 বা. 050850)55% 
কিন্ত এইভাবে যে কৌন জৈব যোগে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাতে জলের 


CREe জৈব যোগসমূহ : ee 


অনুরূপ হইলেই যে তাহা এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হইবে তাহা নহে। এইরূপ শ্রেণী 
বিভাগের সময় .অন্তান্য ধর্মের কথাও বিবেচনা করা প্রয়োজন, যেমন, ও 
SNAG 0&8 02 বা Co(H.0)2, ল্যাকৃটিক wife তি ক 
09(890)॥, মিথাইল ফরমেট, 02802 বা Co(H20)s, = pene 
eats মত হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1 হইলেও ইহারা x in 
হাইডেট নহে। আবার র্যামনোজ ( Rabmnose) এবং ফুকোজ (fucose ) 
যাহাদের সাধারণ সংকেত হইল 0০,505, এবং ডিভিটক্োস (digitoxose) ae 
আণবিক সংকেত হইল 05120. কার্বোহাইড্রেট গোষ্ঠীর অন্তর্ভুক্ত, কিন্তু নি 


অণুতে হাইড্রোজেন ও অক্সিজেনের অগুপাত 2 £ 1 নহে। 


এই কার্বোহাইড্রেট গোষ্ঠীর অন্তর্ভুক্ত wea হইল — 
(i) সর্বপ্রকারের চিনি (Sugar) যথা ভ্রাক্ষার্কর1 বা গ্লুকোজ, ইন্জুশর্করা বা 
কেনস্থগার, ইত্যাদি। ইহারা Aa হিসাবে এবং আযালকোহলের উৎস হিসাবে 


ব্যবহৃত হয়। ইহাদের উপস্থিতির জন্যই ফলসমূহ মিষ্ট হয়। 


(ii) শ্বেতদারযুক্ত ( Starches ) পদার্থসমূহ £_যেমন চাউল, গম, আলু, বালি 


ইত্যাদি। ইহারাই প্রধান খাগ্রপে ব্যবহৃত হয়। 
lose), যেমন তুলা, ঘাস, খড়, কাঠ, পাট ইত্যাদি । 
q করিতে ইহার! ব্যবহৃত হয়। 

দুইভাগে ভাগ করা যায় ; যথা চিনি এবং যাহারা 
fa জলে দ্রাব্য, মিষ্ট ও কেলাসিত, অপর 


(i) সেলুলোজ (09118 
কাপড়, কাগজ ইত্যাদি উৎপাদ 


কার্বোহাইডেেটগুলিকে প্ৰধানতঃ 
চিনি নয়। প্রথম প্রকারের কার্বোহাইডেটগু 


দ্রব্যগুলি জলে অদ্রাব্য, WIA ও অনিয়তাকার। 
কিন্তু বৈজ্ঞানিকের দৃষ্টিতে উহাদের আণবিক গঠন অস্থসারে বিভাজিত করা হয় 


এবং বিভাজন উহাদের অণুতে বর্তমান কার্বনের পরমাণুর সংখ্যা অনুসারে করা 


হয়। যথা, 
Q মনোম্তাকীরাইভ ( 
হাইডর্টের অগুতে নয়টি পর্যন্ত কা 


arta, 0৮7550০, ইত্যাদি। 
Gi) ডাইস্তাকারীইভ ( Disaccharides ) 2 এই প্রকারের কাবোহাই- 


ড্রেটের অণুতে বার কিম্বা আঠারটি কার্বন পরমাণু থাকে, যথা, ইহ্ষুশর্করা 


Monosaccharides ) £ এই প্রকারের কার্বো- 
ধন পরমাণু থাকে, যথা জাইলোস্‌, C, H100; 


৪১৬ রসায়নের গোড়ার কথা 


059759055 ব্যাফাইনোজ ( raffinose ), 03৪17520:6 ইত্যাদি | ইহাদের 
অলিগো স্তাকারাইড ( oligosaccharides ) বলে | 


(ii) পলিস্যাকারাইড ( Polysaccharides)? যেমন, CAGATE (starch), 
সেলুলোজ (Cellulose) যাহাদের অণু বড় আকারের কিন্তু কত বড় তাহা জানা 
নাই। তাই ইহাদিগের আণবিক সংকেত (06,০05 ny এই -এর মান 
স্থিরীকৃত হয় নাই, তবে জানা গিয়াছে যে দ॥-এর মান খুব বড় সংখ্যা । জাইল্যান 


এবং আ্যারাব্যান ( xylan and araban ), (05790+)% এই শ্রেণীভুক্ত 
হাইডোকাৰ্বন | 


WTF (Sucrose) বা ইন্ষুণর্কর'1 ( Canesugar .), Ci,2Ha22011 £ 
নিত্য প্রয়োজনে আমরা যে চিনি ব্যবহার করি তাহার রাসায়নিক নাম হইল সুক্রোজ। 
ইহা আখ হইতে পাওয়া যায় বলিয়া ইহাকে Bansal বল! হয়। বহু প্রাচীন কাল 
হইতে আখের চিনির ব্যবহার চলিয়া আসিতেছে । ইহা বীটের ( Beet ) 
মূলে পাওয়া যায় এবং তাল, খেজুর প্রভৃতির রস হইতেও এই চিনি পাওয়া যায়। AP 
এক প্রকার ঘাসজাতীর পদার্থ এবং ইহা হইতে উৎপন্ন চিনি আমাদের দেশে “কালীর 
চিনি” নামে পরিচিত | 

ই্ষুশর্কর] ABS প্রণালী £ প্রথমে আখকে ছোট ছোট টুকরা করিয়া 
কাটিয়া গরম যন্ত্রের যাহায্যে (hot rollers ) চাপ দিয়া পিষিয়া আখের রস বাহির 
করিয়া লওয়া হয়। তাহার পর আখের যে ছিবড়া পড়িয়া থাকে তাহাতে জল 
ছিটাইয়| পুনরায় পূর্ব প্রক্রিয়ায় বাকী রদ বাহির করা zal অবশিষ্ট ছিবড়া 
( bagasse ) ভারতে জালানীরূপে এবং আমেরিকায় সেলোটেকস (cellotex ) নামক 
কাগজের বোর্ড তৈয়ারী করিতে ব্যবহৃত হয়। রূসকে বেশ ভালভাবে ছাকিয়া 
লইয়া অতিরিক্ত gaa সহিত মিশাইয়া 100° frav উষ্ণতায় উত্তপ্ত করা হয়। 
গরম ভ্রবণকে একটি চৌবাচ্চায় রাখিয়া থিতাইতে দেওয়া হয়। উপরে ফেনা 
হয়। নীচের ময়লা অধঃক্ষেপ অপসারিত করা হয়। এইভাবে উৎপন্ন পরিষ্কার 
রসফে “TET (conical) চৌবাচ্চায় লইয়া উহার নীচ দিয়া সলফার ভাই-অক্সাইভ 
গ্যাস চালনা কর! হয়। ইহাতে অতিরিক্ত চুন way ক্যালসিয়াম সলফাইটে 
(08305) পরিণত হয় এবং আঠালো দ্রব্য ও অ্যাল্বুমিনয়েড দ্রব্যাদি একত্রিত 
Bil জমা হয় (০0০৪৪5186৩7 )। দ্রবণটিও সেইসন্ধে বর্ণহীন হয় এবং পরে সাদা 
চিনি উৎপাদন করে। অধঃক্ষেপ হইতে পরিষ্কার দ্রবণ পাম্পের সাহায্যে বাষ্পীকরণ 


CHES জৈব যৌগসমূহ aes 


পাত্রে লওয়া হয় এবং কম চাপে বাম্পীকরণ পদ্ধতি ( evaporation under 
reduced pressure ) দ্বারা জলকে বাষ্পীভূত করিয়া রসকে গাঢ় করা হয়। তৎপরে 
বসকে শীতল করিলে রস হইতে চিনির দানা বাহির হয়। সেটি ফিউজ (Centrifuge) 
যন্ত্রের সাহায্যে হলদে গুড়ের দ্রবণ হইতে কেলাসিত চিনিকে পৃথক করা হয়। 
তখনও চিনির একটু বাদামী রং থাকে, তাহাকে. সম্পূর্ণ সাদা করার ay 
একটু অন্টাম্যারাইন ga ( ultramarine bluo ) দ্রবণ উহার উপর যোগ করা 
হয়। এইভাবে উৎপন্ন চিনির দানাগুলিকে ঝীজরির উপর রাখিয়া বৈদ্যুতিক 
আলোড়কের সাহায্যে আলোড়িত করিয়া ছোট ও বড় দানার পৃথক পৃথক 


Bort সংগ্রহ করা হয়। 
অবশিষ্ট গুড়ে প্রায় এক-তৃতীয়াংশ চিনি থাকে । ইহা তামাক প্রস্তুতে এবং সার 
হিসাবে ব্যবহৃত হয় । ভারতে গুড় হইতে আযাল্কোহল প্রস্তুত করা হ্য়। 
বীটের মূল হইতে চিনি উৎপাদন £_বীটের মূলগুলিকে ধৌত করিয়া 
যয়লামাটি মুক্ত করা হয় এবং পরে যন্ত্রের সাহায্যে ছোট ছোট টুকরায় কাটা হয়। 
এই টুকরাগুলিকে একসারি গামলার 9০০ সেটিগ্রেড উষ্ণতায় জলে ডোবান হয়। প্রথম 


দিকের গামলায় একবার অন্যান্য গামলায় ডোবানো টুকরাগুলি ভেজানো হয়। 
ভাগ scare আসিয়া থাকে । BNF 


এইভাবে garq শতকরা 19 হইতে 15 
80°—99° স্টিগ্রেড উষ্ণতায় শতকরা g—3 ভাগ চুন যোগ করিয়া ছুইঘণ্টা রাখিয়া 
দেওয়া ey | বেশী চুন কার্বন ডাই-অক্সাইড গ্যাসের সাহায্যে ক্যালসিয়াম কাবনেটরূপে 
অধঃক্ষিপ্ত করা হয়; ইহাতে ক্যালসিয়াম অক্সাইডের সহিত হ্থক্রোভের যুক্ত-যৌগ 
CisH,,0,, 050, 2890 যাহা চুন যোগ করিলে উৎপন্ন হয় তাহাও ভাদিয়া 
Rete উৎপন্ন হয়। সময় সময় সলফার ডাই-অক্সাইড গ্যাস দ্রবণের ভিতর দিয়া 
অতিক্রম করাইয়া ভ্রবপটিকে বর্ণহীন করা হয়। পরে রসটিকে পরিশ্রাবিত করিয়া 
পরে ঠাণ্ডা করিলে সুক্রোজের 


অনুপ্রেষ বাম্পীকারকে ভীমের সাহায্যে ঘন কর! হা l 
দানাপগুলি মুক্ত হয় এবং তাহাদের মেটি,ফিউজের সাহায্যে বাদামী রং-এর গুড় হইতে 
পৃথক করিয়া সংগ্রহ কর! হয়! ইহাই আমাদের দেশে কাশীর চিনি নামে 


বাজারে পরিচিত। 
আখের চিনির (সুক্রোজের ) ধর্ম ও ব্যবহার £_আবের চিনি বর্শহীন 
Weighs জলে ata কঠিন পদার্থ। ইহার স্বাদ মিষ্ট, ইহা আযাল্‌কোহলে SANT | 
190° হইতে 200° সেট্টিগ্রেড উষ্ণতার ইহাকে উত্তপ্ত করিলে ইহা হইতে সামান্ত জল 
২৭--( oF ) 


sv- aiaa গোড়ার কথা 


অপনারিভ হইয়া ক্যারাঘেল ( Caramel ) নামক বাদামী রং-এর আঠালে! পদার্থে : 
ইহা পরিণত za) এই ক্যারামেল নান! প্রকার মিষ্টদ্রব্য (Confectionery ) 
PBS এবং BLY ও মদে রং করিতে ব্যবহৃত হয়। আরও উচ্চ উষ্ণতায় 
আখের চিনি একেবারেই জলশৃহ্য হয় এবং অবশিষ্ট কার্বন পড়িয়া থাকে; 
তাই আখের চিনির অন্তধূ্ম পাতনের ফলে :শর্করা FAN (sugar charcoal ) 
উৎপন্ন হয়। আখের চিনির ভ্রবণকে পাতলা সলফিউরিক আযাসিভ বা পাতলা 
হাইডেক্রোরিক অ্যাসিডের সহিত fersa দুটাইলে উহা আর্জবিশ্লেষিত 
হইয়া BAA ATENE (Glucose) এবং ক্র ষ্টোজ ( fructose) উৎপাদন করে। 
C12Ha2011 + H,0=O,Hy20, + C,H, 206 1 miene লি 
আখের চিনির ঘন দ্রবণে যোগ করিলে উহা উলাইরা উঠে এবং কালো কার্বন পৃথক 
হইয়া বাহির হইয়া আসে | 
05 55055 + [59095] = 120 + [H 80, +11H,0] 

গাঢ় নাইট্রিক আযাসিভ দিয়া উত্তপ্ত করিলে আখের চিনি অক্স্যালিক আযাসিডে 
পরিণত হয় ॥ ইন্ভারটেজ নামক এনজাইম (Enzyme) আখের চিনির দ্রুবণকে 
MARRS করে। পরে জাইমেজ ( Zymase) নামক এনজাইমের ক্রিয়ার 
ছারা ইহাকে অ্যাল্কোহলে পরিণত করা যায়। আখের চিনির কোন বিজারক 
গুণ নাই তাই ইহা ফেলিং-এর ভ্রবণকে [ Fehling’s 
সলফেটেব দ্রবণে সম-আয়তন সোডিয়াম পটাসিয়াম টারট্রেট ও ক 
দ্রবণ যোগ করিয়া উৎপন্ন হয়_ ইহার বর্ণ cq 
কিউপ্রাস অক্সাইড উৎপন্ন করিতে পারে না। 

আমাদের দৈনন্দিন aoga মিষটদ্রব্য হিসাবে গর 
তাহা ছাড়া লজেন্স্‌, মিছরি ও অন্যান্য নানাবিধ লোভ 
করা হইয়া থাকে | 


solution, কপার 
Be সোভার মিশ্রিত 
[তর নীল] বিজারিত করিয়া লাল 


টুর আখের চিনি ব্যবহৃত হয় | 
নীয় eta ইহা হইতে প্রস্তুত 


ALAS (Glucose) বা ভ্রাক্ষাশর্করা, 0৮ন,,0, : পাক৷ আঙ্গুরে 
ইহা পরিমাণে বেশী (শতকরা 90 হইতে 30 ভাগ ) পাওয়া যায়, তাই ইহার নাম 
্রাক্ষাশকরা দেওয়া হইয়াছে। ইহা ছাড়া নানাপ্রকার পাকা মিষ্ফলের, ফুলের 
ও মৌচাকের মধুতে, উৎপাদিত ইহ্ষুশর্করায় areas অস্তিত্ব দেখা যায়। আমাদের 


দেহের ভিতর গৃহীত খাদের আখের চিনি ও শ্বেতসার আর বিশ্লেবিত হইয়া ATI, 
পরিণত হয়। 


REG জৈব যৌগসমৃহ srk 


প্রস্তুত প্রণালী £_আখের চিনিকে গাঢ় হাইডোক্রোরিক আযাসিডের 
ae মিশ্রিত করিয়া (40 গ্রাম আখের চিনিতে 4 ঘন সেটিমিটার আযাসিড ) 
শতকরা 70 ভাগ ইথাইল আ্যালকোহলযুক্ত দ্রবণে একটি ফ্লাস্কে লইয়া উহাকে 
উত্তপ্ত করা zal এই মিশ্রণটিকে মাঝে মাঝে ঝাঁকাইয়া 50° সেটিগ্রেড উষ্ণতায় 
দুইঘণ্ট। ধরিয়া উত্তপ্ত করা zal পরে ঠাণ্ডা করিয়া একটু প্ুকোজের দানা 
যোগ করিলে সমস্ত ALS আযালকোহলে ARIA বলিয়া প্রথমে কেলাসিত 
হয়। এইভাবে Vea গ্রকোজের দানাগুলিকে ছাকিয়া সংগ্রহ করা হয় এবং 
শতকরা 40 ভাগ আযালকোহলের দ্রবণ হইতে পুনঃ কেলাপিত করিয়! বিশুদ্ধ 
কর! FF I 

G) ইহার পণ্য উৎপাদনে ট্টার্চ বা শ্বেতসার ব্যবহৃত হইয়া থাকে। শ্বেতসার 
আলু বা! YË হইতে সংগ্রহ কর! ST এবং উহার সহিত শতকরা 0'5 ভাগ সলফিউরিক 
Brie ও ষ্টার্চের ওজনের 3 গুণ জল মিশাইরা 4 হইতে 5 গুণ বায়ু চাপে 
মিশ্রণকে উত্তপ্ত করা হর। প্রায় দেড়ঘণ্টা সময়ে সমস্ত Bo আর্দ্রবিশ্লেষিত হইয়া 


arena পরিণত Za | 
(Cp.Hi.0,)n+nH,O=nC0,Hi205 


উৎপন্ন দ্রবণকে (MESA (Na,CO,) যোগ করিয়া প্রশমিত করিয়া জৈব 
কয়লার (animal charcoal) ভিতর দিয়া চালিত করিয়া বর্ণহীন করা হয়। 
পরে maire sasta উত্তাপ প্রয়োগে গাঢ় করিয়া শীতল করিলে গ্রকোজের 
একটি চাঙ পাওয়া যায়। তাহাকে ছোট ছোট টুকরায় কাটিয়া বিক্রয়ার্থ বাজারে 
পাঠানো হয় (অথবা উৎপন্ন ঘন দ্রবণকে সিরাপ হিলাবে মিষ্টদ্রব্যের দোকানে পাঠাইয়া 


দেওয়া হয়)। 


দ্রাক্ষাণর্করার ধর্ম ও ব্যবহার £_ত্রাক্ষাশকরা একটি সাদা কেলাসিত কঠিন 
পদার্থ। ইহার মিষ্ট স্বাদ আছে বটে, কিন্তু ইক্ষু শর্করা অপেক্ষা কম মিষ্ট। 
ইহা জলে aty এবং জলীয় দ্রবণ হইতে ইহা এক জিন সহিত সংযুক্ত হইয়া 
কেলাসিত হয়, এই কেলাসগুলি 83° amas উষ্ণতায় গণিয়া তরলে পরিণত 
হয়। কিন্তু আযালকোহলের দ্রবণ হইতে কেলাসিত করিলে যে কঠিন কেলাস 
পাওয়া যায় তাহার গলনাঙ্ক 148° সেটিগ্রেড। ইহার ভ্রবণে ইষ্ট ( yeast ) 
যোগ করিলে ইহা সন্ধিত (fermented) হইয়া ইথাইল আালকোহল ও কার্বন 


৪২০ রসায়নের গোড়ার কথা 


ডাই-অক্সাইভ উৎপন্ন করে। ইহার অণুতে আ্যালকোহলের মূলক_০H পীচটি 
আছে এবং একটি আযালভিহাইড মূলক-_-070 আছে। তাই ইহার সংযুতি সংকেত 
এক সময় নিয়লিখিতভাবে দেখান হইত := 


ইহার রাসায়নিক বিক্রিয়াগুলিও এই 


CHOH সংকেতের সহিত বেশীর ভাগই মিলিয়া ata; 
CHOH যথা পাঁচটি আযালকোহলের মূলক_০H. 
CHOH থাকার ফলে ইহার এক অণু পাচ অণু আযাসি- 

টাইল ক্লোরাইডের সহিত বিক্রিয়া করিয়া 
ছু পেন্ট।-আযাসিটাইল যৌগ উৎপন্ন করে | ইহার 
CHOH 


অণুতে আযালডিহাইভ মূলক__0780 থাকার 


CHO ফলে ইহা হাইডোসায়ানিক অআ্যাস্ডের 
সহিত বিক্রিয়া করিয়! সায়ান্‌হাইডিন গঠন করে এবং ইহা ফেলিং-এর দ্রবণকে উত্তাপ 


প্রয়োগে Reis করিয়! দ্রবণ হইতে লাল কিউপ্রাস অক্সাইড অধঃক্ষিপ্ধ করে ও 
অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণকে বিজারিত করিয়া সিলভারের স্তর 
উৎপাদন করিয়া পাত্রের কাচকে আয়নায় পরিবতিত করে। ফেলিং-এর দ্রবণের 
সাহায্যে বহুমূত্ৰ রোগীর ( diabetic patient ) Wea চিনির afers fare হয় এবং 
উহার পরিমাণও স্থির করা হয়। জারক দ্রব্যের সহিত বিন্ধিয়ায় গ্রকোজের অণুতে 
অবস্থিত_-070 মুলক জারিত হইয়া_-000ল মূলকে পরিণত হয় এবং Bera 
আযাসিডকে গ্রকোনিক we wai আবার গ্রকোজের zara সোডিয়াম 
আযামালগাম যোগ করিয়া উহাকে বিজারিত করিলে__0ল0 মূলক —CH,OH 
মূলকে রূপান্তরিত হয় এবং সর্বিটল (sorbitol) নামক আযালকোহল উৎপন্ন 
হ্য়। টে, 

কিন্তু গ্কোজের কোন কোন ধর্ম উপরের মুক্তশৃঙ্খল সংযুতি সংকেত দ্বার! ব্যাখ্যা 
করা যায় না যেমন ইহাতে আযালডিহাইড মূলক CHO থাকিলেও ইহা সোডিয়াম 
বাই-দলফাইটের সহিত যুতযৌগ গঠন করে না এবং apatite. সহিত 
আযালডিহাইড-আযামোনিয়া৷ গঠিত করে না। তাই বর্তমানে পরপুষ্ঠার বৃত্তাকারের 
সংযুতি সংকেত দ্বার! গ্রকোজ্জ প্রকাশিত করা হয় _ 


arate প্রধানতঃ রোগীর পথ্য ও Bay ছুইভাবেই ব্যবহৃত হইয়া! থাকে ?' 
খাদ্যদ্রব্য মিষ্ট স্বাদযুক্ত করিতে, আচার, জেলি ও ফল. সংরক্ষণে, আয়ন! ABS. 


CREW জৈব যৌগসমূহ হং 


কাচের উপর পিলভারের প্রলেপ দিতে এবং উত্তম মদ তৈয়ারীতে ইহা ব্যবহৃত zy | 
ইহ হইতে রুত্রিম উপায়ে ভাইটামিন সি ( vitamin 0 ) প্রস্তুত করা হইতেছে। 

শ্বেতসার বা BYS (Starch), (057,০05)% ইহারা অতি জটিল 
কাৰোহাইডেট। ইহাদের আণবিক সংকেত সঠিক জানা নাই | স্থুলসংকেত নিণীত 
হইয়াছে এবং আণবিক সংকেত তাহার n গুণ ধরিয়া আণবিক সংকেত লেখা 
হইয়াছে। শ্বেতসার বা Bë সাধারণতঃ উদ্ভিদের বিভিন্ন অংশে, যথা বীজ, মূল বা 
স্কীত কাণ্ডে (tubers ) সঞ্চিত zza থাকিতে দেখা যায়। খাদ্যদানায়, যথা চাউলে, 
ga, আলুতে, বালিতে প্রচুর ate থাকে। আলুতে তাহার ওজনের wea 
15 হইতে 20 ভাগ, ভুট্টার ওজনের শতকরা 65 হইতে 70 ভাগ, চাউলের 
ওজনের শতকরা প্রায় 75 ভাগ এবং গমের ওজনের শতকরা 60 হইতে 70 
ভাগ ষ্টার্চ। 

প্রস্তুত প্রণালী ঃ__আলু, হইতে fies Bé বা শ্বেতদার পাইতে হইলে 
উহাকে বেশ করিয়া ধুইয়া ময়লামাটি মুক্ত করিয়া Tea হয়। পরে ছোট ছোট 
টুকরায় কাটিয়া জলের সহিত পিষিয়া থকথকে wea পরিণত করা হয়। 
ইহাতে ট্রার্চের দানাগুলি কোষের প্রাচীর ভায়া বাহিরে আসিয়া যায়। এই 
থক্থকে HATE জল দিয়া বেশ ভাল করিয়া ধুইয়া তারের ছাকনি (sieve) 
দিয়া টাকিয়া শ্বেতসারের ছোট ছোট দানাগুলিকে বড বড় দানা হইতে পৃথক 
করা হয়; ছোট ছোট দানাগুলি াকুনির ভিতর দিয়া চলিয়া যায়, বড় দানাগুলি 
ছাকুনির গায়ে আটকাইয়া থাকিয়া বায়। দুধের TS সাদা, জলীয় মিশ্রণকে 
ফেলিয়া রাখিলে éa দানাগুলি নীচে থিতাইয়া যায় এবং সেলুলোজের সুক্ষ 
দানাগুলি উপরে ভাসিয়া উঠে। উপর হইতে ভাসমান অপত্রব্যগুলি সরাইয় 
লইয়া ষ্টার্চকে পুনরায় জল দিয়া ধৌত করা হয় এবং ষ্টার্চের দীনাগুলিকে 
থিতাইতে দেওয়া হয়। উপর হইতে জল ঢালিয়া৷ ফেলিয়া centrifuge-a 


৪২২ বুসারনের গোড়ার কথ। 


সাহায্যে ষ্টার্চকে জল হইতে পৃথক কর! হয়। পরে উনানের ভিতর রাখিয়া 
অল্পতাপে ষ্টার্চকে SE করা হব। এইভাবে প্রস্তুত শুদ্ধ ্টার্চে শতকর! 10 হইতে 
20 ভাগ জল থাকে। চাউল হইতেও agay উপায়ে শ্বেতলার প্রস্তুত করা হয়, 
কেবল প্রথমে পাতলা কষ্টিক সোডা সহযোগে চাউলের গুড়াকে নাড়ির | 


আঠালো দ্রব্য এবং গ্রটেন অপসারিত কর! হয় এবং ষ্টার্চের দানাকে মুক্ত করা 
হয়। 


ষ্টার্ডের ধর্ম ও ব্যবহার £_শ্বেতদার বা ষ্টার্চ একটি সাদা, ব্বাদহীন, 
গন্ধহীন অনিয়তাকার কঠিন পদার্থ। ইহা ছুই প্রকার পদার্থের মিশ্রণ; ইহার 
শতকরা 80 হইতে 90 ভাগ আযামাইলো পেক্টিন ( amylo pectin) এবং শতকরা 
10 হইতে 20 ভাগ অ্যামাইলোজ (amylose) 1 জলের সহিত ফুটাইলে ষ্টার্চের 


আযামাইলোজ জলে দ্রাবিত হয়, কিন্ত আযামাইলোপেক্টিন ভ্রাবিত হয় না ও 
লেই-এ ( paste ) পরিণত হয়। 


উত্তাপ প্রয়োগে 900° সেটিগ্রেড উষ্ণতায় ষ্টার্চ আঠার মতো পদার্থে পরিণত 
হয়ঃ উহাকে ERA (dextrin বলে। আরও উচ্চ উত্তাপে Bs হইতে অন্যান্য 
পদার্থ উৎপন্ন হয়। উচ্চ চাপে জলের, অথবা গ্রিসারিণের বা পাতলা আযাসিডের 
সহিত উত্তপ্ত করিলে US বিক্রিয়া করিয়া! একটি সাদা পদার্থে পরিণত হয়, 


Sete WS ( soluble starch )। ইহার আণবিক ওজন 93000 বলিয়া মনে 
হয়। আরও বিক্রিয়ার ফলে আর্দরবিশ্লেষণ পরিপূর্ণভাবে স 


ংঘটিত হইয়া BiG গ্রকোজে 
পরিণত BF | a 
+H,0 
(C,H, ০০ ৮৯৫৬৪ 00s): —=———— C,H: 206 
টাচ 200° CAS  ডেব্সট্রিন উচ্চচাপে ও রেডি 
তি a 
উত্তাপে উচ্চ উত্তাপ 


বহু পরিমাণে B16 a tata, মদ, আঠা প্রভৃতি উৎপাদনে ব্যবহৃত হয়। কাপড়কে 
বাজারের উপযুক্ত করিয়া ছাড়িতে ও কাগজ উৎপাদনে শে পদ্ধতি প্রয়োগের সময় 


a6 ব্যবহৃত হয়। খাদ্য হিসাবে চাউল, গম, যব, আলু ইত্যাদিরূপে Bs প্রতিনিয়তই 
আমরা ব্যবহার করিয়া থাকি। 


মেলুলোজ (Cellulose), (C,H, ,0,), £_যতপ্রকার জৈব পদার্থ 


-ক্সেহজ জৈব যৌগসমূহ উই 


প্রকৃতিতে পাওয়া যায় তাহার ভিতর সেলুলোজের প্রা pas বিশেষ উল্লখযোগ্য । ইহা 
উদ্ভিদ জগতে ছড়াইয়া আছে এবং উদ্ভিদের কাষ্ট (wood) এবং তন্ত ( fibre ) 
সমস্ই সেলুলোজ ছারা গঠিত! পৃথিবীতে সেলুলৌজের মোট ওজন প্রায় 1100x 
107? কিলোগ্রাম বলিয়া স্থিরীকৃত হইয়াছে এবং ইহা পৃথিবীর সমগ্র কার্বন ডাই- 
অক্মাইডের ওজনের অর্ধেক। কার্বন ডাই-অক্সাইডই উদ্ভিদের সেলুলোজ গঠনে 
ব্যবহৃত হয়; স্র্যালাকের উপস্থিতিতে উদ্ভিদের সবৃজ অংশ (chlorophyll ) 
কাৰ্বন ডাই-অক্মাইড ও জল হইতে এই পলিস্তাকারাইড উৎপন্ন করে। তুলা, পাট 
শণ, কাঠ প্রভৃতির প্রধান উপাদানই হইল সেলুলোজ। বিশ্তদ্ধীরুত তুলার' দা 


99'6 ভাগই দেলুলোজ | 


ASS প্রণালী £__গাছ হইতে সংগ্রহ কর! তুলায় সাধারণতঃ শতকরা 90 ভাগ 
সেলুলোজ এবং ৪ ভাগ জল থাকে, অন্তান্ত অশুদ্ধির পরিমাণ শতকরা 9 ভাগ । CHE 
ও মোমজাতীয় অশুদ্ধি অপসারণের জন্য তুলাকে প্রথমে আযালকোহল-বেনজিনের মিশ্রণ 
দিয়া ধোঁত করা হয়। পরে FRE সোডার শতকরা একভাগ যুক্ত ( 1% solution ) 
দ্রবণ দ্বারা বায়ুর অনুপস্থিতিতে ফুটাইয়া পেকুটিন জাতীয় দ্রব্য এবং BS সেলুঃলাজ 
( semicelluloses ) ভ্রাবিত করিয়া অপসারিত করা হয়। বাকী তুলার অংশ সংগ্রহ 
করিয়া আযাসিটিক আযসিড দিয়া ধুইয়া খনিজ পদাথ অপসারিত করিয়া সোডিয়াম 
হাইপোক্লোরাইটের পাতলা BAA সাহায়্যে বিরঞ্জিত ( bleached ) কর] হয়। পরে 
অবশিষ্ট সেলুলোজকে জল দিয়া ধুইয়া শুকাইয়া লওয়া হয়। শুদ্ধ পদার্থে শতকরা 


99°6 ভাগ সেলুলোজ থাকে | 

লোজের ধর্ম ও ব্যবহার £__সেলুলোগকে উত্তপ্ত করিলে উহা বিয়োজিত 
হইয়া যায়, ইহার কোন জুনির্দিষ্ট গলনাদ নাই। ইহা জল অপেক্ষা ভারী, ইহার 
আপেক্ষিক গুরুত্ব হইল 158! ইহা জলে অদ্রাব্য। সাধারণ ভ্রাবকে ইহা 
অদ্রাব্য, কেবলমাত্র স্কুইজারের বিকারকে ( Schweitzer’s reagent— 
আযামোনিয়ায় কপার হাইডুক্সাইডের দ্রবণ ) ইহা ভ্রাবিত হয়। এই দ্রবণে 
আযালকোহল, বা আযাসিড বা লবণ যোগ করিলে সেলুলৌজ অধঃক্গিপ্ত হয়। 
আর্দরবিশ্লেষণ প্রক্রিয়ায় ইহা হইতে areia পাওয়া যায়। এই afea 
ংঘটিত করিতে হইলে প্রথমে সেলুলোভকে গাঢ় সলফিউরিক আ্যাসিডে দ্রাবিত 
করিতে হয় ; পরে সেই দ্রবণকে জল মিশাইয়া পাতল! করিয়া ফুটাইতে zy | 


8২৪ রসায়নের গোড়ার কথা 


(C.H1005)y +yH.O=C,H20, 
সেলুলোজ (5904) arate 
দ্বারা 
ফোটানর ফলে 

সেলুলোজ কাগজ, রুত্রিম রেশম, কামানে ব্যবহৃত কটন্‌ (Gun-cotton), সেলুলোয়েড, 
বাণিশ, সিনেমাফিল্স, saas আযাসিভ এবং পরিধেয় বস্তু প্রস্ততে ব্যবহৃত হয়। 
সময় সময় সেলুলোজ হইতে আযাজকোহল উৎপাদন করা হয়। সেলুলোজ হইতে 
সেলুলোজ অ্যাসিটেট প্রস্তুত করিস তাহার সাহায্যে “seya কাচ” ( unbreakable 
glass প্রস্তুত কর] হয়। প্রাষ্টিক তৈয়ারী করিতেও দেলুলোজ আযাসিটেট ব্যবহৃত 
হইয়া থাকে। জারিত গেলুলোজ শল্যবিদ্যায় ব্যবহৃত ব্যাণ্ডেজ ও গজ ( gauge ) 


তৈয়ারী করিতে লাগে; ইহা আত্মিক বলিয়া সহজেই দেহ হইতে উৎপন্ন ক্ষারীয় 
তরলকে শোষণ করে। 


ষ্টার্চ এবং CHANT অথুর গঠন s— ag সেলুলোজ একই পদার্থ 
ALPS হইতে উৎপন্ন হয়। কিন্তু তাহা হইলেও এই দুইটির ধর্মে ও ব্যবহারে যথেষ্ট 
পার্থক্য দেখা যায়। ইহার কারণ এই ছুইটি পদার্থ অনেকগুলি গ্রকোজের অণুর 
সংযোগে উৎপন্ন হইলেও এই দুইটি পদার্থের অণুতে Arata অগুগুলির বিশ্বাস বিভিন্ন 
প্রকার । ষ্টার্চ ও সেলুলোজের সংযুতি সংকেত পরপুষ্ঠায় দেখান হইল। 


সেল্ুলোজ হইতে জাত দ্রব্যাদির পরিচয় ₹_ 


() কাগজ £--সাধারণতঃ বাশ, নরম কাঠ বা ঘাস হইতে কাগজ প্রস্তুত 
করা হয়। কাঠ প্রকৃতপক্ষে গিলুলোজ ও লিগনিক আ্যাসিড হইতে উৎপন্ন 
এনটার বিশেষ, এইজন্য কাঠকে টুকরা টুকরা করি 


সেলুলোজ জলে অদ্রাব্য, তাই ইহা লেই বা ang ( pulp ) 
সোডিয়াম হাইপোক্রোরাইট যোগ করিয়া উহাকে বি 


হয় এবং প্রচুর জলে ভাসাইয়া রাখা হয়। 
SORT VR তারজালির উপর চড়াইয়! দেওয়া হয়। ইহাতে পরস্পরের সঙ্গে 
সেলুলোজ-আশ দ্বারা বিজারিত একটি em পাতলা চাদর পাওয়া যায়। তৎ্পরে 
এই চাদরকে Be দ্বারা উত্তপ্ত ফেন্টের রোলারের ( steam-heated felt rollers ) 


পরিণত হয়। এই মণ্ডে 
বর্ণ ( bleached ) করা 
পরে অল্প পরিমাণে ইহাকে 


CREB জৈব যৌগসমূহ w 


ভিতরে দিয়া পেষণ করিলে ব্লটং পেপারের মত কাগজ উৎপন্ন হয় । ইহাই aids 
কাগজরূপে ব্যবহৃত হর ও ফিলটার কাগজও এইভাবে পাওয়া যায়। এই 
কাগজের উপর ফটকিরি, রজন, জিলেটিন প্রভৃতি দ্বারা একটি wa আস্তরণ .দিয়া TRA 


OH H H es 
সেলুলোজ (RÖRA TA গতিত) 
(sizing) করিয়া ইহাকে কালি দিয়া লেখার উপযোগী কাগজে পরিণত করা হয়। 
অমন্থণ কাগজ, যথা aB কাগজ, ফিলটার কাগজ শতকরা ৪) ভাগ ন5$0,-এর 
দ্রবণে GABA উহা শক্ত ও Sac স্বচ্ছ (translucent) হর | এই কাগজকে প্রথমে 
জলে এবং পরে আযামোনিয়া দ্রবণ দিয়া ধৌত করিলে ইহা we পাঁ্চমেপ্ট 
( Parchment ) কাগজে পরিণত হয়। 

(৪) মার্জসিরাইজ করা! তুলা £তুলার জাশকে শতকরা 0 ভাগ টিক 
সোডাযুক্ত ভ্রবণের সহিত উচ্চচাপে ফুটাইলে আশগুলি রেশমের মত চকৃচকে হয়। 
ইহাকেই মাদিরাইজড ( mercerised ) তুলা বলে। 

(iii) নাইট্রোসেলুলৌজ ( nitrocellulose ) 718 নাইট্রক আযাসিভ 
ও গাঢ় সালফিউরিক আযাসিডের 3:1 মিশ্রণে faa উত্তাপে সেলুলোজ যোগ করিলে 
বিক্রিয়া সংঘটিত হইয়া নাইট্রোসেলুলৌজ অথবা! সেলুলোজ ট্রাই-নাইট্রেট নামক 
এস্টার উৎপন্ন zal সেলুলোজের সংযুতি সংকেত হইতে বুঝা যায় থে Bera 
প্রতিটি areta এককে (glucose anit) তিনটি করিয়া_-0ল পু আছে। 
অ্যাসিডের সহিত বিক্রিয়ার ফলে ইহ! যথাক্রমে মনো,__ডাই-এবং ট্রাই-এন্টার 
উৎপাদন করে। নাইট্রোসেলুলোজ হইল ট্রাইনাইট্রেট। ইহার আর এক নাম 


৪২৬ প্রলায়নের গোড়ার কথা 


গান-কটন ( gun-cotton)! ইহা বহুল পরিমাণে তীব্র বিস্ফোরকরূপে ব্যবহৃত 
হইয়া থাকে। আবার ইহার সহিত নাইট্রোগিসারিণ মিশাইরা রাইফেলের গুলিতে 
ব্যবহৃত কর্ভাইট ( cordite, শতকরা 37 ভাগ গান-কটন্‌, 5৪ ভাগ নাইউ্রোগ্রিসাররিণ 
এবং 5 ভাগ ভেসেলিনেন্র মিশ্রণ ) এবং বিস্ফোরক ভিলেটিন ( Blasting gelatin ) 
প্রভৃতি প্রস্তুত করা হয়! 
(ii) কলোডিয়ন 
পাঁইরোক্সিলিন ( pyrox 


( collodion ) এবং সেলগুলয়েভ ( celluloid ) ৪ 
Ylin) নামক সেলুলোজের ভাইনাইট্রেটকে ইথার ও 


হয়। পাইরোন্সিলিনকে শতকরা 20 ভাগ কপুর ( camphor ) এবং অআ'যালকোহলের 


সহিত মিশ্রিত করিয়া উচ্চ চাপে qe সেটিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করিলে সেলুলয়েড 
উৎপন্ন হয়। উত্তপ্ত অবস্থায় ইহাকে ছাচে ডালিয়া যে কোন আকারের দ্রব্য (যথা 
চিরুণী, ছুরির হাতল, কৃত্রিম 


হাতির দাত, চশমার ফ্রেম, ইত্যাদি) প্রস্তুত করা বায়। 
ঠাণ্ডা হইলে উহা খুব শক্ত হয়। ইহা সহজ দাহ কিন্তু বিস্ফোরক নহে। ইহা কাচের 
বদলে ফটোগ্রাফির ফিল্ম qae প্রথম 1859 খৃষ্টাব্দে মাকিণ বৈজ্ঞানিক BETA 
ব্যবহার করেন এবং সেই হইতে ইহা প্রধানতঃ ফটোগ্রাফির ফিল্ম প্রস্তুতেই ব্যবহৃত 
হইয়া আসিতেছে। 

(v) সেলোফেন (cellophane ) £-ইহা একপ্রকার ae কাগজ । কাঠের 
মণ্ডকে BLE সোড়৷ ও কার্বন ডাইসলফাইডে দ্রাবিত করা হয় এবং এই কমলা রং-এর 
"TE ( viscose ) দ্রবণকে একটি Stata ভিতর দিয়া আযাসিডের ভিতর ছাড়িয়া দেওয়া 
হয়। ইহাতে যে ফিল্মের কাগজ উৎপন্ন হয় তাহা দারা ধূলিনিবারক iat এবং 
তড়িতের অন্তরক ( electric insulator) পত্তত করা হয়। ইহাকে একটি স্বচ্ছ 
প্যাকারের ( lacquer ) সাহায্যে জলরোধী করা হয় এবং গ্রিসারিণের দ্রবণের ভিতর 
দিয়া চালনা করিয়া নরম করা! হয় i 

কৃত্রিম রেশম ( Artificial silk) বা রেয়ন (Rayon) $ প্রাকৃতিক রেশম 
প্রোটিন তন্তু এবং ইহা এক প্রকারের কীট হইতে উৎপন্ন হয়। কিন্তু pfa রেশম 
সেলুলোজ হইতে প্রস্তুত করা হ্য়। এই কৃত্রিম রেশম প্রস্তুত তুলার va ব্যবহৃত 


TMT তুলার কার্বোহাইডে্টের গঠনের পরিবর্তন 
Vl সাধারণতঃ সেলুলোজের অথবা সেলুলোজ আযাসিটেটের ভ্রবণকে উচ্চ চাপে TE 


রেশমের চকচকে সুতা পাও 


caga জৈব যৌগসমূহ a 


ক্ষুদ্র ছিদ্র দিয়া এমন একটি দ্রবণে যোগ করা হর যেখানে সেলুলোজ ও তাহার 
আযাসিটেটের দ্রাবক অপসারিত হুর এবং সেলুলোজ উজ্জল চক্চকে সরু সভায় পরিণত 
হয়। এই প্রক্ৰিয়া দুইটি পদ্ধতিতে নিষ্পন্ন হইয়া থাকে । যথা 


(ক) ভিস্কোজ-পদ্ধতি ( Viscose process ) £_এই পদ্ধতিতে প্রথমে বি 
কাষ্ঠের মণ্ডকে শতকরা 18 ভাগ কষ্টিক দোডার দ্রবণে সাধারণ উষ্ণতায় যোগ lik ie 
ইহাতে যে ক্ষারীয় সেলুলোজ উৎপন্ন হয় তাহার সহিত কার্বন ডাইসলফাইড zF I 
করিয়া CAAT জ্যানথেট ( cellulose xanthate ) উৎপাদন করা হয় | I 
সেলুলোজ জ্যানথেটকে কষ্টিক সোভার পাতলা ভ্রবণে যোগ করিয়া ME (viscous ) 
দ্রবণ পাওয়া যায়; তাহাকে ভিস্কোস (viscose) বলে। এই ভিসকোসকে 
wen ছিদ্রের মধ্য দিয়া পাতলা সলফিউরিক আ্যাসিডের গাহে যোগ করিলে সেলুলোজ 
চকৃচকে সুতার আকারে বাহির হয়। এই TONIS CARA (Rayon) 3) কৃত্রিম 


রেশম বলে। 


(2) আযাঁসিটেট-পদ্ধতি (Acetate process) 2__এই পদ্ধতিতে বিশুদ্ধ তুলার 
ছাটকে আযাসিটিক আযানহাইড্রাইভ (acetic anhydride ), [( CH,CO).0 ] 
এবং আযাসিটিক আযাসিডের মিশ্রণের সহিত গাঢ় সলফিউরিক wis বা জিঙ্ক 
ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে উত্তপ্ত করিলে সেলুলোজ ট্রাই-জ্যাসিটেট 
) উৎপন্ন হয়। ইহাকে আাপিটোনে দ্রবীভূত করিয়া যে 
দ্রবণ পাওয়া যায় ACF VE ছিদ্র পথে একটি উত্তপ্ত প্রকোষ্ঠের ভিতর চালনা করা 


হয়। আযাদিটোন উদ্ধায়ী বলিয়া সদে সঙ্গে বাষ্পীভূত হইয়া উড়িয়া যায় এবং pfen 
1 যায়। দ্রাবকটি অর্থাৎ আযাসিটোন আংশিকভাবে 


করা হয়। আযাসিটেট রেয়ন ভিসকোস্‌ রেশন অপেক্ষা 
ইহাদের Tare তিসকৌস্‌ রেয়নের তুলনা কিছু 
যর চারভাগের একভাগ, এবং কৃত্ৰিম 

এইজন্য এই জাতীয় বস্তাদির চাহিদা 


( cellulose triacetate 


উদ্ধার করিয়া পুনরায় ব্যবহার 
অধিক টেকসই এবং দেখিতে অন্দর ; 
বেশী। রেয়নের মূল্য প্রাকৃতিক পিকের মুগা 
রেশম হইতে উৎপন্ন aat সহজদাহ নয়। 


ক্রমশই বৃদ্ধি পাইতেছে। 
ক রেশম এবং কৃত্রিম রেশম চিনিয়া লইতে হইলে উভয় প্রকারের একটি 


হয়। স্বাভাবিক রেশম afea চুল পোড়া দুগ্ধ 
ta gia বাহির হয় না। 


স্বাভাবি 
করিয়া zol লইয়া অগ্নিনংযোগ করা 
বাহির হয়, PAT রেশমে কোন প্রক 


৪২৮ রসায়নের গোড়ার কথা 


Questions 


1. What is the functional group present in alcohols ? pe 

Describe the preparation and properties of methyl alcohol. How is it distin- 
guished from ethyl alcohol ? i 

>i আযালকোহলে কোন্‌ কাধকরীযূলক বর্তমান? মিখাইল আযলকোহলের উৎপাদন পদ্ধতি 
এবং ধর্মাবলী বর্ণনা কর । ইথাঈল আ্যালকোহল হইতে ই কিভাবে ate aay বলিয়া চেন! হয়? 


2. Describe the manufacture of ethyl alcohol from molasses and from ‘starchy 
material. 


Starting with ethyl alcohol how would 
chloride, (iii) iodoform and (iv) ethylene ? 


২। ঝোলোগুড় এবং শ্বেতদার ঘটিত পদার্থ হইতে ইথাইল আযালকোহলের পণ্য উৎপাদন 
বর্ণনা কর। 


you prepare (i) diethyl ether, (ii) ethyl 


হথাইল আযালকোহল হইতে (ক) ডাইইথাই 
এবং (a) ইধিলিন কি উপায়ে প্রস্তুত কর! হ্য়? 
3. What types of relations exist between al 


sohols on the one hand and aldehydes 
and ketones on the other? How would you convert an alcohol into an aldehyde 
or a ketone ? 


৩। একদিকে অযালকোহল এবং অন্যদিকে আযালডিহাইড ও কিটোনের ভিতর কি সম্পর্ক 
বিদ্যমান? একটি আলকোহলকে কোন, উপায়ে আযালডিহাইভ ব| কিটোনে পরিবর্তিত করিবে? 

4. Describe the astion of Concentrated sulphuric acid on ethyl alzohol. How 
does ethyl alcohol react with metallic sodium, Phosphorus pentachloride, chlorine 
and nitric acid? Give equations 

8 | 


ল ইথার, (a) ইথাইল ক্লোরাইড গে) আয়োডোফম 


ইথাইল অতালকে হলের উপর গাড় সলফিউরিক আ্যাসিডের বিক্রিয়া বর্ণনা কর। ইথাইল 
অ)াসকোহলের মহিত ধাতব সোডিয়াম, ফস্‌ফোরাস পেণ্টাক্লোরাইড, ক্লোরিণ এবং নাইট্রিক আযাসিডের 
বিক্রিয়া সমীকরণ সহ বর্ণনা কর | 


5. What is Pyroligneous acid and 


৬৮ contain and how are they separated 
Cl পাইরোলিগনিয়াস আাসিড কি A 


দার্ঘ এবং bgi কিভাবে পাওয়া যায়? ইহার ভিতর কোন- 
কোন, জৈব যৌগ দেখিতে পাওয়া! যায় এবং উক্ত cq} 


how is it obtained? What compounds does 
? 


Preparing melhyl alcohol. টে 80 converted 
into formaldehyde? Give thei tural formule Whi 
by ‘‘methylated spirit” ana 


at do you understand 
“formalin” 
(Science), 1960]. 


a 
? [ West Bengal Sesondary Boat 

৬। মিথাইল আযালকোহুল প্রস্তুতের যে কোন পদ্ধতি বর্ণনা কর। 
কিভাবে পরিবতিত করিবে? ইহাদের সংযুতি সংকেত লিখ 
“ফর্ম্যালিন” বলিতে কি বুঝ ? 


উর ফরম্যাল্ভিহা ইত 
য়া দেখাও । «মৈথিলেটেড স্পিরিট” এব 


CREE জৈব যৌগসমূহ eee 


EEE শপ 
৭1 টীকা লিখ :_কে) বন্ধান প্রক্ৰিয়া ; (ব) এজ্টারের mÉ বিশ্লেষণ ; (গ) সাবানীকরণ 
(a) মেখিলেটেড ম্পিরিট। i 

|e i i ? i 
Th ES A GU ACN 
৮। mif কি পদার্থ? সাবানী করণ প্রক্রিয়ায় উৎপন্ন অবশিষ্ট তরল হইতে ইহা কোন্‌ উপায়ে 
পৃথক করা হয়? ইহার সংযুতি সংকেত কি প্রকার ? ইহার ব্যবহার কোথায় কোথায় হইয়া থাকে ?' 


9. What are the functional groups of aldehydes and ketones ? How is 
formaldehyde prepared and what are its uses ? 
৯। আ্যালভিহাইভ এবং কিটোনের কাধকরীদূলক কি কি £ ফর্মযালডিহ।ইড কিভাবে প্রস্তুত কর! 


হয়? ইহার ব্যবহার বর্ণনা কর। 
stinguish between an aldehyde anda ketone? Desoribe 


10. How would you di 
acetone from acetic acid. Mention 


the preparation of acetaldehyde and 
their uses. 

১০। আালডিহাইড এবং 
হইতে আতাসিট্যালডিহাইড এবং আযাসিটোনের গ্রস্ত 


জান লিখ। 
11. How is anhydrous formic acid p 


কিটোনের ভিতর পার্থক্য কিভাবে স্থির কর! হয়? আযাসিটিক আাসিড. 
তি বর্ণনা কর । ইহাদের ব্যবহার সম্বন্ধে যাহ! 


repared from oxalic acid? What aro 


its uses? 
১১1 অক্স্যালিক আদি 


ইহার ব্যবহার বর্ণনা কর ৷ 
19. How is acetic acid prepare 


prepare (a) methane, (b) ethyl acetate ? { a 
How would you differentiate between formic acid and acetic acid ? 


Can you state where/rom the reducing property comes in formic acid ! 
১২। আযামিটিক আযাসিড কি উপায়ে Bae করা হয় ? আযাদিটিক আযাসিভ হইতে কোন পদ্ধতি 


প্রয়োগে কে) মিথেন এবং (খ) gaga আাসিটেট প্রস্তুত করা হম! 
ফর্মিক এবং afata আযাসিভের পার্থক্য কিভাবে স্থির করা হয়? ফর্মিক আযাসিডের বিজারণ 


গুণ কি কারণে হয় তাহা উল্লেখ কর | 
How i 
d into glacial ac 


ড় হইতে কোন্‌ উপায়ে নির্জলিত ফরমিক STAG প্রস্তুত করা যায় ₹' 


a? Starting with acetic acid how can you 


sit manufactured from ethyl alcohol? What are 


etio acil? 


নিয় ? ইথাইল আযালকোহল হইতে ইহার পণ্য উৎপাদন কিভাবে সংঘটিত) 


ইহাকে কি AAT আামিটিক আযানিডে পরিণত করা! যায়: 
fy oils.” What is obtiained by hydrolysis of 
ation of oñs ? y 


13 What is vinegar ? 
its uses? Can it be converte 
১৩1 ভিনিগার fe জি 


করা হয়? ইহার ব্যবহার বর্ণনা কর L 


14. What 5:5:০113 and fats ? Olassi 


oil ® What are soaps ? What is hydrogen! 


ae রসায়নের গোড়ার কথা 


১৪। তৈল এবং চবি কোন. জাতীর পদার্থ? তৈলের বিভাগ বর্ণনা! কর. | তৈলের আর্দ্র বিশ্লেষণ 
করিয়। কি পাওয়া! যায় ? সাবান কি প্রকার পদার্থ ? তৈলে হাইড্রোজেন সংযোগ কাহাকে বলে? 

15. What are carbohydrates? How are they classified? Give illustrative 
-exemples. 

১৫। কার্বোহাইড্রেট কাহাকে বলে? উহাদের শ্রেণীবিভাগ কিভাবে হয়? উদাহরণ দিয়া 
বুঝাইয় দাও ৷ 


16. How is glucose prepared from starch? Write its structural formula. 
Mention its uses. 


৯৬। শ্বেতসার হইতে গ্র,কোজ প্রদ্থতের প্রণালী ata কর। arataa সংযুতি-সংকেত লিখিয়া 
দেখাও | ইহার ব্যবহার উতল্লথ কর। 


17. How is sucrose obtained from Sugarcane in the pure form? Mention 
‘its uses. 


১৭। আখ হইতে বিশুদ্ধ হক্ৰোজ উৎপাদনের পদ্ধতি বর্ণনা কর। ইহার ব্যবহার উল্লেখ কর। 


18. What is the essential difference between starch and cellulose? How can 3 
‘pure sample of starch prepared ? 


>৮। শ্রেতসার এবং সেলুলোজের ভিতর আসল পার্থক্য কো 
wa কিভাবে প্রপ্ত কর! যায় ? 


19. What is cellulose? How is it obtained from wood ? Describe the various 
‘products obtained from cellulose, 


খায়? একটি বিশুদ্ধ শ্বেতপারের 


১৯। aqata কি প্রকার পদার্থ? কাঠ হইতে ইহা কিভাবে 
উৎপন্ন বিভিন্ন পদার্থের একটি বিবৃতি দাও। 
Q. 20. Write note on: 


a) soap, (b it 5 
PA » (6) nitrocellulose, fe) rayon, (a) celluloid and (e) cellophane 


পাওয়া যায়? ফেলুলোজ হইতে, 


২০। টাকা লিখ (ক) সাবান, (a) নাইট্রোসেনুলোজ, (গ) রেয়ন বা কৃত্রিম রেশম, 
(3) নেলুলয়েড এবং (6) সেলোফেন কাগজ | 


21. How is ethyl alcohol prepared from glusose ? Give its structural formula. 
How would you Prove the presence of a hydroxy] group in it? What happens when 
ethyl alcohol is oxidised ? LW. B. H. S., Science, 1960 (compartmental)] 

২১। ALFIE হইতে কি ভাবে ইথাইল 


অযালকোহল প্রস্তুত কর! যায়? ইহার সংযুতি সংকেত 
লিখ। ইহাতে যে হাইডক্সিল ga আছে তাহা কি ভাবে প্রমাণ করিবে 


? আালকোহলকে 
জারিত করিলে কি সংঘটিত হয়? . ১ 


22, How is methyl alcohol obtained from Products of distillation of wood ? 
Give its structural formula. What happens when the alcohol is acted upon by the — 
following substances, : 


(a) phosphorus pentachloride, 


(b) concentrated sulphuric acid and (c) oxidising. 
-agents, ‘ 


LW. B. H. S., Scionce, 1964] 


সেহজ জৈব যৌগসমূহ 308 


২২। sta অন্তর্থমপাতনে প্রাপ্ত দ্রব্যাদি হইতে কি ভাবে মিখাইল অযালকোহল পাওয়া 
যায়? ইহার সংযুতি সংকেত লিবিয়া দেখাও! যখন আযালকোহলের উপর নিম্নলিখিত ত্রব্যগুলি 


দিয়া বিক্রিয়া কর! যায় তাহা হইলে কি ঘটে? 
(ক): কস্কোরাস পেন্টাক্লোরাইড, (খ) ঘন সলফিউরিক আাসিভ এবং (গ) জারক পদার্থ- 


সমূহ । 

23. State the characteristic properties of the alcoholic hydroxyl group with 
reference to the action of (a) sodium, (b) sulphuric acid, (c) acetic acid, (2) oxidi- 
Give equation in the cases of a typical compound of this group, 

[W. B. H. S., Science, 1962] 
২৩। আ'যালকোহলের হাইড্রক্সিল পুঞ্জের উপর (ক) সোডিয়াম, (ধ) সলফিউরিক অ্যাসিড, 


(a) আযাসিটিক আযাগিড এবং (ঘ) জারক দ্রব্য সকলের বিক্রিয়া লিবিয়া দেখাও । 
এই agaa বিশিষ্ট যৌগের ক্ষেত্রে সমীকরণ দার! বিক্রিয়া লিবিয়া দেখাও | 


94, What is an ester? Describe the preparation of a typical ester. What 
ter is boiled with caustic soda solution ? Oils are esters : 
rolysed with caustic alkali ? 

[W. B. H. S., Science, 1962] 


sing agents. 


happens when this es 
What products are oftained when they are hyd 


২৪। এস্টার বলিতে কি বুঝায়? একটি এস্টারের প্রস্তুতের বর্ণনা দাও। যখন এই 
এস্টারটিকে ae মোডার সহিত ফুটান হয় তখন কি ঘটিয়া থাকে £ তৈলওলি এস্‌টার জাতীয় 
পদার্থ ? তাহাদিগকে কডিক ক্ষার দ্বারা আদ্রবিল্লেষিত করিলে কোন, কোন, দ্রব্য উৎপন্ন হয় ? 


ion of ethyl alcohol from glucose. Give its structural 
ur of its chemical reactions, and mention 
[W. B. H. S., Science, 1562 (compartmental) 


25. Describe the preparat: 
formula. Describe (with equations) fo 


two of its uses. 
ল আলকোহলের প্রস্তুতি বর্ণনা কর। ইহার সংযুতি সংকেত 


২৫। গ্লকোজ হইতে ইথাই 
ক বিক্রিয়। (সমীকরণসহ ) বর্ণনা কর এবং ইহার দুইটি 


N 
লিখিয়া দেখাও। ইহার চারিটা রাসায়নি 
ব্যবহারের কথা উল্লেখ কর। 

‘How is formaldehyde prepared ? Gi 
What happens when acetaldehyde is (a 
formalin and bakelite ? State their uses. 


২৬। করম্যালডিহাইড কি ভাবে প্রস্তুত করা হয়? নাম উল্লেখ gee পরিফার ছবি আকিয়া 
Gate) যখন আ্যাসিট্যাল্ভিহাইডকে (ক) জারিত কর! হয়, (থ) বিজারিত করা হয় তখন কি 
ঘটিয়| থাকে ? ফরম্যালিন এবং বেকেলাইট কি? উহাদের ব্যবহার উল্লেখ কর | 


27, Write briefly what you know about: 


(a) Fats and oils, (5) ৪০৪, (°) Essences, 


and d iodoform. si 
2৮৯১১ (W. B. H. 8., S-ience, 1963 (compartmental)] 


ye a neat labelled sketch of the apparatus, 
) oxidised and (ò) reduced? What are 
(W. B. H. S., Science, 1963] 


(d) Bakelite and plasties, (e) Sucrose 


৪৩২ রসায়নের গোড়ার কথা 


২৭। নিম্নলিখিত দ্রব্যগুলি সম্বন্ধে যাহা জান সংক্ষেপে লিখ £ 
(ক) চবি এবং তৈল, (4) নাবান, (গ) এসেন্দসমূহ, (ব) বেকেলাইট এবং প্লাক, (উ) ইন্তুশর্করা 
এবং FLATS, (চ) ক্লোরোকর্ম এবং আয়োভোফম। 


28. Describe the reaction by which ethyl alcohol is obtained from glucose. 
With the help of structural formulae explain the relationship between ethyl 
alcohol, acetaldehyde and acetic acid. 

How does phosphorus pentachloride react with ethyl alcohol ? What is your 
conclusion from this reaction regarding the structural formula of the alcohol ? 

What is methylated spirit ? State its uses. [W. B. H. S, Science, 1964] 


২৮। যেভাবে A কোজ হইতে ইথাইল আযালকোহল পাওয়া যায় তাহ! বর্ণনা কর। সংযুতি 


সঙ্কেত দ্বার! ইথাইল আযালকোহল, আযাসিট্যালডিহাইড এবং alte আযাপিডের সম্পর্ক ব্যাথা! 
করিয়া বুঝাইয়া দাও। 


ইথাইল আযালকোহলের সহিত ফসূফোরাস পেন্টাক্লোরাইড কি ভাবে ক্রিয়া করে? এই বিক্রিয়া 
হইতে আযালকো হলের সংযুতি সংগ্কেত সম্বন্ধে কোন্‌ সিদ্ধান্তে তুমি উপনীত হইতে পার ? 
মেখিলেটেড স্পিরিট কি? ইহার ব্যবহার সম্বন্ধে উল্লেখ কর 1 f 


29. What do you understand by the term ‘ester’? Give neat labelled sketch 
of an apparatus used in the chemical laboratory for the Preparation of an ester. 

Mention briefly the essential steps in the process. 
hydrolysed ? 

What is soap ? 


What happens when it’ is 


(W. B. H. S., Science, 196 t {compartmental)} 
২৯। এস্টার বলিতে কোন্‌ প্রকারে দ্রব্যকে বোঝায়? এস্টার প্রস্তুত করিতে যে যন্ত্র 
পরীক্ষাগারেব্যবহৃত হয় তাহার মাকীযুক্ত পরিন্ধার ছবি আকিয়। দেখাও | 
সংক্ষেপে এই প্রস্তুতিতে যেভাবে বিক্রিয়াগুলি সংঘটিত হয় তাহা বর্ণনা কর। যখন ইহাকে 
SaaS করা হয় তখন কি aa থাকে? 
সাবান কি প্রকার পদার্থ? 


Dessribe how acetone is Prepared from on 
What happens when acetone is oxidised a; 
structural formula of the compounds, 


e of these products, 
nd also reduced? Give equations with 


[W. B. H. S., Science, 1964 (compartmental)] . 
vol অন্তরধূমপাতন বলিতে কি বুঝায়? যখন কাষ্ঠের অন্তধূমপাতন নিশ্পন্ন করা হয় তখন খে 
nae পরিবর্তন ঘটিয়া থাকে তাহা বর্ণনা কর। উৎপন্ন ভব্যগুলির নায় উল্লেখ কর। এই উৎপন্ন 
দ্রব্যের একটি ব্যবহার করিয়া কিভাবে আয।সিটোন প্রস্তুত ক্র! হয় তাহা aaj কর । - ) 
যখন আআদিটোনকে জারিত এবং বিজারিত করা হয় তখন. কি apal থাকে? সংঘুতি সঙ্কেত 
দ্বারঃ-বিক্রিষ্বা গুলির সমীকরণ লিবিয়া দেখাও । 


. আযরোমেটিক জৈবযৌগসমূহ see) 


81. How would you prepare the following compounds ; 
(a) Formaldehyde, (b) Acetone, (c: Formis acid. 
Give equations with the structural formulae of the compounds. 
[W. B. H. S., Science, 1965] 


৩৯। নি্নলিথিক যৌগগুলি কি উপায়ে প্রস্তুত করিবে ?_ 

(ক) ফরম্যালভিহাইড, (খ) আযসিটোন, (গ) ফরমিক আযাসিড। 

সংযুতি সঙ্কেত সহ সমীকরণপমূহ লিবিয়া দেখাও | 

82, How is methyl alcohol prepared on a large scale ? How does it react with a 
mixture of potassium dichromate and concentrated sulphuric acid? By what 
reactions would you prove that in a molecule of methyl alcohol there is one 


hydroxyl group ? Give equations. [W. B. H. S., Science, 1965 (compartmental)} 


৩২। কি ভাবে মিথাইল আলকোহলের পণ্য উৎপাদন সম্পাদিত করা হয়? 
গাঢ় মলফিউরিক আযাসিড যুক্ত পট।সিয়াম ডাইক্রোমেটের সহিত ইহা! কিভাবে বিক্রিয়া করে? 
কোন. কোন, বিক্রিয়া দ্বারা মিথাইল অযালকোহলের এক ALS একটি হাইডক্সিল পুপ্জ আছে তাহ 


দেখান যায়? সমীকরণ দাও। 


83. Write short notes on :— 
(a) Homologous series, (b) Sucrose and glucose, (c) Hydrolysis of esters, 


(d) Structural formula of the benzene molecule. 
[W. B. H. S., Science, 1965 (compartmental)] 


৩৩। নিম্নলিখিত বিষয়গুলির উপর সংক্ষেপে টাকা লিখ £__ 


(ক) সমগোত্রীয় শ্রেণী, খে) ইক্ষুশৰ্কর! এবং দ্রাক্ষাশর্করা, (গ) এস্টারসনূহের Mala, 


(ঘ) বেনজিনের অণুর সংযুতি ALES | 
34. What are esters and how are they prepared ? 


What are fats and oils ? 


How are these latter converted into 24 
is of an ester. Give an example. 


Explain what is meant by the hydrolysi 
গামা [W. B. H. S., Science, 1966] 


তাহাদে য় ? 
৩৪। এস্টার কি প্রকার দ্রব্য এবং ত q প্রস্তুতি কিভাবে নিষ্পন্ন হু 


চৰি এবং তৈল কি জিনিষ ? 
ইহাদিগকে কিভাবে সাবানে পরিবতিত করা যায়? 
এস্টারের আর্দরবিপ্লেষণ বলিতে কি বুঝায়? একটি উদাহরণ দ 


২৮ (তয়) 


ও | 


৪৩৪ রসায়নের গোড়ার কথা 


95. How is ethyl alcohol prepared from glucose 7 What is methyleted spirit ? 

Starting with ethyl alechol how would you obtain ethyl chloride, ethylene and 
ethyl acetate ? Give equations. (W. B. H. S., Science, 1966] 

ce | agate হইতে কিভাবে ইথাইল আয(লকো হল ego করা হয়? মেধিলেটেড স্পিরিট কি 
প্রকার দ্রব্য? 

ইথাইল আালকোহল লইয়া আরম্ত করিয়! কি ভাবে ইথাইল ক্লোরাইড, ইথিলিন এবং ইথাইল 
আাসিটেট প্রস্তুত কর! যায়? সমীকরণ দাও। 


86, How is ethyl acetate prepared in the laboratory ? Give a neat labelled 
sketch of the apparatus. How do you get ethyl alcohol from the ester g 


What are fats and oils? Give examples, 
[ W. B. H. S., Science, 1967 ] 
৩৬। পরীক্ষাগারে কি ভাবে ইথাইল আযাসিটেট প্রস্তুত করা হয়? ব্যবহৃত যন্ত্রের পরিষ্কার 
মার্কাযুক্ত ছবি জআক। এই এসটার হইতে কি ভাবে ইথাইল আযালকোহল পাইতে পার? চবি 
এবং তৈল কি জাতীয় পদার্থ? উদাহরণ দাও। 


পঞ্চম অধ্যায় 
আযারোমেটিক যৌগসমূহ 


( Aromatic Compounds ) 


আযারোমেটিক যৌগ ( Aromatic Compounds )৪_ পূর্বকালের 
রাসায়নিকের] পদার্থগুলিকে তাহাদের ভৌতধর্জের উপর নির করিয়া বিভাগ 
করিতেন, যেমন সমস্ত গ্যাসকেই “বায়ু” বলিয়া অভিহিত কর] হইত; সলফিউরিক 
wies feaa তৈল (oil of vitriol ) বলা হইত, চুনগোলাকে চুনের দুদ 


(milk of lime) বলা হইত। সেইরূপ অনেক উদ্ভিজ্জ পদার্থের অনুরূপভাবে 


নামকরণ কর! হইয়াছিল, যেমন তিক্ত আলমণ্ডের তৈল (21506525548): 


বেনজোয়িন আঠা ( gum benzoin ), লেবুর তৈল ( oil of lemon ), উইণ্টারগ্রীণের 
তৈল (oil of wintergreen ) ইত্যাদি। এই aye সুগন্ধযুক্ত এবং ইহাদের 
ব্যবহার অনেকদিন হইতে চলিয়া আসিতেছে । এই পদার্থ গুলির সুগন্ধ ( aroma ) 
আছে বলিয়া ইহাদিগকে “ARR” (aromatic) যৌগ বলা হয় 


পরীক্ষায় দেখা 
গিয়াছে, ইহাদের সমণ্তই কার্ধনের বৃত্তাকার যৌগ। 


আযারোমেটিক যৌগসমূহ ne 


আারোমেটিক যোগ ও আ্যালিফ্যাটিক যৌগের ভিতর কতকগুলি পার্থক্য দেখা 
যায়। দুই শ্রেণীর হাহড্রোকার্বনের ও তাহাদের যৌগের তুলনামূলক আলোচনা নিয়ে 


প্রদত্ত হইল। 


আযালিফ্যাটিক হাৎড়োকার্বন 
ও ভাহাদের যৌগ 


আযারোমেটিক হাইড্রোকার্বন 
ও তাহাদের যৌগ 


1, এই হাইড্রোকাবনগুলিতে 
কার্নের ভাগ অপেক্ষাকৃত কম 
খাকে। 

যথা, CTAA হইল CoHis 

9, এই শ্রেণীর হাইডোকার্বন 
পোড়াইলে খুব কমই ঝুল উৎপন্ন 
হয়। 

3. এই শ্রেণীর যৌগে কার্বনের 
পরমাণু শৃঙ্খলাকারে যুক্ত থাকে। 
বিকারকের বিক্রিয়ায় ইহারা ভাঙগিয়া 
গিয়া কম কার্বন পরমাগুবিশিষ্ যৌগ 
উৎপন্ন করিতে পারে। 


4 « শ্রেণীর সংপুক্ত 
হাইড্রোকাধনগুলি বিকারকের সহিত 
বিক্রিয়ায় যোগদান করে না, যেমন 
গাঢ় নাইট্রিক anfas. সলফিউরিক 
আযাসিড, কিক ক্ষার প্রভৃতি ইহাদের 


1. এই হাইভ্কাবন গুলিতে 
কাবনের ভাগ অপেক্ষাকৃত বেশী 
থাকে। 

যথা, বেনজিন হইল C,H, 

9, এই শ্রেণীর হাইড্রোকার্বন 
পোড়াইলে বেশী প'রমাণে ঝুল 
উৎপন্ন হয়। 

3. সমস্ত আ্যারোমেটিক যৌগে 
একটি ছয়টি কার্বন পরমাণু বিশিষ্ট বৃত্ত 
থাকিবেই। জটিল আ্যারোমেটিক 
যৌগ বিভিন্ন [বকারক দ্বার! faine 
হইয়া বেনাঁজন অথবা ইহার কোন 
যৌগে পরিণত হয়। ছয়টার কম 
কাবনযুক্ত বৃত্ত পাওয়া যায় না। সেই 
কারণে বেনাজনকে সমস্ত Sital- 
মেটিক যৌগের জনক ধরা হয় এবং 
বেনাজন হইতে উদ্ভুত ব| উহার 
সহিত সংশ্লিষ্ট সমস্ত যৌগকে আযারো- 
মেটিক যৌগ বল৷ হয়, সেইগুলিতে 
গন্ধ থাকুক বা না থাকুক | 

4, এই শ্রেণীর হাইডরোকার্বন- 
গুলি বিক্রিচাশীল ; ইহার! গাঢ় 
নাইট্রিক আযাসিড, গাঢ় সলফিউরিক 
ane গুভূতির সহিত বিক্রিয়া 
করিয়া থাকে | 


সহিত বিক্রিয়া করে না। 


৪৩৬ বসায়নের গোড়ার কথা 


ছুই শ্রেণীর হাইড্রোকা€নই হালোজেন মোল ক্লোরিণ ও ব্রোমনের সহিত বিক্রিয়ায় 
যোগ দেয়। 


আলকাতরার অন্তধূমপাতনে উদ্ভুত পদার্থসমূহ £_ পূর্বেই "উল্লিখিত 
হইয়াছে যে নরম বা বিটুমিনাস কয়লার (bituminous coal) 1000০ হইতে 
1400০ সেন্টিগ্রেড উষ্ণতায় অন্তধূমপাতন সংঘটিত করিলে সমগ্র কয়লার প্রায় 
শতকনা 17 ভাগ আলকাতরারূপে পাতিত হয় (পৃঃ ৩৩৮) । এককালে মূল্যহীন 
উপজাত বলিয়া উপেক্ষিত কালো, তৈলাক্ত, দুর্গন্ধযুক্ত আলকাতরা বর্তমানে প্রায় 
তিন শতাধিক প্রধান বৃত্তাকার যৌগের উৎপাদক। আবার এইগুল হইতে বহু 
সহশ্র বৃত্তাকার যৌগ প্রস্তুত করা হইয়াছে যাহার মধ্যে আছে বহু প্রকারের রং 
(dyes), সুগন্ধি, বিস্ফোরক, Sy, বীজবারক, মিষ্্ব্য esis) আলকাতরাঁ 
হইতে উৎপন্ন যৌগ ব্যবহার করিয়া! চিনি হইতে 500 গুণ fad স্যাকারিণ প্রস্তুত 
কর! হইয়াছে। 

আলকাতরাতে WH কার্বনের কণা ছাড়াও নীনাপ্রকার আা সড, ক্ষার ও প্রশম 
কঠিন পদার্থ মিশ্রিত থাকে। 


লোঁহনিমিত বড় qaa আলকাত্রা লইয়া তাহার 
অন্তধূমপাতন সং 


ঘটিত কর! হয়। এই প্রধান TAY হইতে উদিত বাম্পকে অন্ত 
একটি উপরে স্থাপিত বক্যস্ত্রের ভিতর স্থাপিত শীতককুগুলীর ভিতর দিয়! চালন! করিয়] 


চিত্র নং_90 


ঘনীভূত করিয়া সংগ্রহ কর! হয়। এই দ্বিতীয় বকযন্ত্রেও আল্কাত্তর1 রাখা হয় এবং 
উহাকে প্রথম ও প্রধান TTT হইতে উদিত বাষ্প দ্বারা উত্ত কর! হয়। এখানেও 


আারোমেটিক যৌগসমূহ ৪৩৭. 


জলীয়বাম্প মিশ্রিত বেনজিন উদ্ভূত হয় এবং সেই বাম্পকেও অন্ত একটি শীতককুণ্ডলী 
দিয়া চালনা করিয়া ঘন'ভূত করিয়া একটি পাত্রে তরলরূপে সংগ্রহ করা হয়। এই 
উত্তপ্ত আলকাতরাকে 'দ্বতীয় উপরের IFW ( ATS উত্তাপক ) হইতে প্রথম ও প্রধান 
বক্যন্ত্রে লইয়া বায়ুত অনুপস্থিতিতে পাতিত করা হয় এবং বিভিন্ন উষ্ণতায় পাতিত 
্রব্যগুলিকে বিভিন্ন পাত্রে সংগ্রহ করা হয়। এইভাবে মোটামুটি চার রকম তৈল সংগ্রহ 
করা হয় এবং পাতন শেষে TAH পড়িয়া থাকে পিচ; ইহ! বকযস্ত্রের উত্তাপে তরল 
অবস্থায় থাকে ; কিন্তু শীতল করিলে উহা কঠিন আকারে পাওয়া যায়। বিভিন্ন উষ্ণতায় 
সংগৃহীত পাতিত পণার্থগুলি হইল নিম্নলিখিত ছকে দেখান মত-__ 


অ 
ranis প্রধান উপাদান 


সংগৃহীত তৈল উষ্ণতা শতকরা 
O RSL ES Ende E E 
(৫) হালকা তৈল বা | 170° সেটিগ্রেড | 7 হইতে 8% | বেনজিন, টলুইন, | 
পযন্ত জাইলিন ইত্যাদি 


লাইট অয়েল (Light 
oil ) 

(9) মধ্যবর্তী অয়েল | 170° হইতে 930° | ৪ হইতে 10% ফিনল (phenol), 
মিডিল অয়েল, ব! | সেটিগ্রেড পৰন্ত স্তাপথালিন 
atá fF অয়েল (Naphthalene) 
(Middle oil oF 


Carbolic oil ) A o 
(3) ভারি তৈল, হেভি | 230 হইতে 270° | 8 হইতে 10% | ক্রেসল (cresols) 


অয়েল বা ক্রসোজোট সেটিগ্রেড পর্যন্ত 

অয়েল ( Heavy oil 

or Creosote oil ) 

(4) সবুঞ্জ তৈল, গ্রীণ | 970° হইতে 360° | 16 হইতে 90% | আ'যানথ সিন 

অয়েল বা আনথাসিন সেন্টিগ্রেড পর্যন্ত (anthtacsne) 

অয়েল (Green oil নীট, 

or Anthracene oil) (carbazole) 
এবং fafa + 

(5) অবশিষ্ট পিচের ; (ghedentpene) 

কথা পূর্বেই বলা হইয়াছে 50 হইতে 60% | কাৰন (carbon) 


প্রত্যেক তৈলকে লইয়া পুনঃ পুনঃ আংশিক পাতন দ্বার! শোধিত করিয়া বিভিন্ন 
পদার্থ পৃথকভাবে সংগ্রহ করা হয়। লাইট অয়েল লইয়া উহাকে পুনরায় পাতিত করা 


৪৩৮ রসায়নের গোড়ার কথা 


হয়। এই পাতনের বিষয় নিয়ে বিশদভাবে আলোচিত হইয়াছে এবং এইভাবে 
পাতনঘ্বারা বেনজিন ও তাহার সমগোত্রীয় ( Homologous) হাঁইড্রোকার্বনগুলিকে 
গৃথকৃভাবে সংগ্রহ Fal Vl কার্বলিক অয়েল হইতে ফিনল পাওয়া যায় এবং উহা 
বীজাশুনাশক (disinfectant) রূপে ব্যবহৃত হয়। এই তৈল হইতে প্রাপ্ত atA থালিন 


দ্রাবক হিসাবে, রং AUS এবং পোকামাকড় ধ্বংস করিতে ও জীবাণুনাশকরূপে 
ব্যবহৃত হয়। 


ক্রিয়োঙ্গোট তৈল কাচের দ্রব্যাদি সংরক্ষণে ব্যবহৃত হইয়া থাকে। আ্যানথণসিন 
হইতে বহু প্রকারের রং ও ও প্রস্তুত করা হয়। পিচ রাস্তা প্রস্ততে এবং ফাটা 
ছাদ মেরামত করিতে ব্যবহৃত হয়। আলকাতরা৷ হইতে উৎপন্ন হাইড্রোকাধনগুলি 


বনুপ্রকারের রং) ওৰ, সুগন্ধি, বিস্ফোরক দ্রব্য উৎপাদনে ব্যবহৃত 
হইয়া থাকে। 


বেনজিন প্রস্ততি ঃ_আলকাতরা হইতে প্রথম পাতিত দ্রব্য একটি বাদামী 
রং-এর তরল এবং উহার আপেক্ষিক গুরুত্ব 0'99 | 


বেনজিন, টলুইন ইত্যাদি হাইড্রোকাবন, ape 
worm, যথা আযানিলিন, পিরিডিন প্র 
(0,85) থাকে। এই তৈলকে পুনঃ পাতিত করিয়া! 70° সেটিগ্রেড উষ্ণতার 
নীচে সংগৃহীত তরল পদার্থকে ত্যাগ করা হয়। 
65 ভাগ বেনজিন থাকে, তাহাকে গাঢ় সলফিউরিক আাসিডের সহিত বাঁকাইয়া 
ক্ষারকীয় পদার্থগুলি এবং থায়োফিনের বেশীর ভাগ দ্রাবিত করিয়া অপসারিত করা 
হয়। এই.তৈল ও আযাসিডের মিশ্রণের নীচে 
করা হয়। পরে অবশিষ্ট তৈলকে শতক 
দ্রবণ দিয়া ধুইয়া আযাপিড বন্তগুলিকে (যথা, 
দ্রাবিত করিয়া: অপসারিত করা হয়। 
(neutral) পদার্থে পরিণত করিয়া 


ইহাতে প্রশম দ্রব্যাদি, যথা 
দ্রব্য যথা, ফিনল, ক্ষারকীয় 
ভূতি, সামান্য জল এবং থায়োফিন 


অবশিষ্ট পাতিত তরলে শতকরা 


হইতে আযাসিভযুক্ত দ্রবণ অপসারিত 
রা 7 হইতে 10 ভাগ কষ্টিক সোডাযুক্ত 
ফিনল এবং বাকী সলফিউরিক আ্যাপিড) 

পরে জল দিয়া ধুইয়া ইহাকে প্রশম 


Ba দ্বারা উত্তপ্ত আয়রণের পাত্র হইতে 
আংশিক পাতনের নল যোগ করিয়া পাতিত করা হয় এবং পাতিত তরলকে 


তিন অংশে সংগ্রহ করা হয়। প্রথম অংশ হইল () 90’ easa, দ্বিতীয় অংশ 
হইল (ii) 50's বেনজল এবং তৃতীয় অংশ হইল Gin ভ্রাবক ara; ইহা 
ওয়াটারপ্রফ উৎপাদনে রবার YIRS করিতে ব্যবহৃত হয়। 90's বেনজলকে পুনঃ 


আযারোমেটিক যৌগসমূহ নত 


পাঁতিত করিয়া 80° হইতে ৪০ সেটটি গ্রেড উষ্ণতায় উৎপন্ন তরলকে সংগ্রহ করিলে 
Bers সামান্য টলুইন ও থায়োফিনযুক্ত বেনজিন হয়। এই পাতিত তরলকে হিমমিশ্রে 
শীতল করিলে একমাত্র বেনজিন 54 সেটিগ্রেড উষ্ণতায় কঠিনে পরিণত হয় এবং 
তখন উহাকে সংশ্লিষ্ট তরল হইতে পৃথক করা হয় ( by centrifuge )। এই কঠিনকে 
গলাইয়া পুনঃ পাতিত করিলে বিশুদ্ধ বেনজিন পাওয়া যায়; ইহাতে অতি aata 
থায়োফিন থাকে। 


পূর্বে আযাপিটিলিনের ধর্গাবলী আলোচনা করিবার সময় (পৃঃ ৩৬২ দেখ) উল্লিখিত 
হইয়াছে যে উত্তপ্ত নলের (604°0) ভিতর দিয়া আ]াপিটিলিনকে পরিচালিত করিলে 


aafaa পাওয়া যায় । 80279 = CsHs 
ইহা হইতে বুঝা যায় যে আযালিফ্যাটিক যৌগ হইতে আযারোমেটিক যোগ 
উৎপাদন করা যায় | 


বেনজিনের ধর্ম £_() ভৌতপর্ম £_বেনজিন একটি বর্ণহীন, বিশিষ্ট গন্ধযুক্ত 
তরল। ইহার আপেক্ষিক গুরুত্ব 087, তাই ইহা জলের অপেক্ষা হাল্কা | ইহার 
qatg 804° সেটিগ্রেড এবং গলনাক্ক ৮4০ সেট্টিগ্রেড । ইহা জলে অদ্রাব্য এবং 
জলের সহিত মেশেও না। কিন্তু ইহ' আযালকোহল, ইথার এবং পেট্রলে TAT । ইহার 
নিজের দ্রাবকগুণ আছে এবং ইহা! চবি, রেসিন, গন্ধক, ফপফোরাস এবং আয়োডিনকে 


দ্রবীভূত করে | 


Gi) বেনজিনের জংঘুতি-সংকেত ও রাসায়নিক ধর্ম £_-বেনজিনের 
আনবিক-সংকেত (0575 ) হইতে বুঝা যায় যে বেনজিন অপরিপুক্ত-হাইড্রোকাধন, 
কিন্তু ইহা ‘বিশেষভাবে সুস্থিত যৌগ ইহা ব্রোমিনের দ্রবণের অথবা পটাসিয়াম 
পারম্যাঙ্গানেটের দ্রবণের রংকে নষ্ট করে না (অপরিপৃত তার অভীক্ষণ এই দুইটি 
বিকারকের রং বিবরণ হওয়া দ্বারা নিষ্পন্ন করা হইয়া থাকে )। বেনজিনের অণুতে 

রর সহিত বৃত্তাকারে যুক্ত হইয়া একটি আংটির 


অবস্থিত ছয়টি কার্বন পরমাণু AI 
টি ক'রয়াছে। তাই একটি ষডভুজের (hexagon) ছয়টি 
কাবন বিছ্বমান। প্রত্যেক কারন পরমাণু একটি 


যুক্ত। জার্মান বৈজ্ঞানিক কেকুলে (Kekule ) 


আকারের বৃত্ত (ring ) ? 
বাহুর সংযোগ স্থলগুলিতে ছয়টি 
করিয়া হাইড্রোজেনের সহিত সং 


nee IARTA গোড়ার কথা 


বেনজিনের এই সংযুতি-সংকেত প্রথম প্রবর্তিত করেন। এই সংযুতি-সংকেতে তিনটি 
ঘিবন্ধ ( double bond ) এবং তিনটি সাধারণ যোজক বিদ্যমান | 


এই সংযুতি-সংকেতে দেখা যাইবে যে প্রত্যেক কার্বন পরমাণুর যোজ্যতা 4; ইহা 
হইতে আরও বুঝা যাইবে যে বেনজিন একটি অপরিপূক্ত যৌগ । ইহা যে বিশেষ 
স্থিত যৌগ তাহা পুবেই উল্লিবিত হইয়াছে। ইহাতে কার্বনের সংলগ্ন হাইড্রোজেন 


পরমাণুগুলি বিভিন্ন অবস্থায় বিভিন্ন মূলক দ্বারা প্রতিস্থাপিত করিয়া বিভিন্ন প্রকার 
যৌগিক পদার্থ প্রস্তুত করা সম্ভব | যেমন £ 


HO x Y 


CH 
i CH ne ৯০০৫ He Nc.no, Ho’ ba 


H CH 
a Nef 
AEA নাইট্রোবেনজিন মিখাইলবেনজিন 


অথবা টুইন 


CH 
A c CH 

"i C.CHOH ii Aes Ho” Nc.coon 

HC CH HC CH | 


নেনজইল আ্যালক্ষোহল বেন্জ্যলিহইড বেন্জোয়িক জ্যাসিড 


‘নিয়ে বেনজিনের রাসার়নিক- 
দ্বারাই দেখান হইয়াছে এবং 
বিক্রিয়া করিতেছে। 


ধর্মের আলোচনায় বেনজিনকে O.H, এই সংকেত 
প্রত্যেক WF বুঝিতে হইবে যে বেনজিনের যড়তুজ 


প্রতিস্থাপিত হয়। ক্রমশঃ বেনজিনের SKS বর্তমান ছয়টি হাইড্রোজেন পরমাণুই 


একে একে প্রতিস্থাপিত হইয়া থাকে এবং বিক্রিয়াটি আয়ত্তে রাখিয়া যেকোন 
প্রতিস্থাপিত যৌগ পাওয়া যাইতে পারে। 


আযারোমেটিক যৌগসমূহ ও 


Cle Cla Cla 
C,H, ———+0,H Cl —— 0-H C—C ইত্যাদি 
cafea ক্লোরোবেনজিন ডাইক্লোরে- ট্রাইক্লোরো- 


বেনজিন বেনজিন 
উচ্চ-উষ্ণতায় এবং জারক-পদার্থের যথা, নাইট্রিক-আযাসিড, আয়োডিক-অ্যাসিড, 
ফেরিক ক্লোরাইড, ইত্যাদির উপস্থিতিতে ব্নোজিন আয়োডিনের সহিত বিক্রিয়া 
কারয়া আয়োডোবেনজিন, C,H,I উৎপন্ন করে। জারক পদার্থগুলি উৎপন্ন 
হাইড্রিয়াডক-অ্াসিডকে বিয়োজিত করিয়া দেয় । CsH6 +I: =CcH sl + HI. 
(iv) স্থধালোকে ক্লোরণ ও ব্রোমিন বেনজিনের সহিত যুতযৌগ গঠন করে ; 
50°—60° সেন্টিগ্রেড cps বেনজিন হেল্সাক্লোরাইড এবং বেনজিন হেক্সাব্রোমাইভ 
উৎপন্ন হয়। ইহারা ছুঃস্থিত যৌগ; এমান উত্তপ্ত করিলে অথবা PRE পটাসের 
আযালকোলে দ্রবণের সহিত উত্তপ্ত করিলে ইহার! বিয়োজিত হয়। 
0,75015 + 3KOH = Cs HsOls + 3KO + 3H20 
(v) গাঢ় সলফিউরিক-আযা(সডের উপস্থিতিতে বেন্জিন গাঢ় নাইন্রিক আযাসিডের 
সহিত সহজেই বিক্রিয়া করিয়া নাইট্রোবেনজিনে পরিণত হয়। 
CoH, + HNOs = CsHsNOs + H,O 
নাইট্রোবেনজিন 
(yi) গাঢ় সলফিউরিক-আাসিডের সহিত উত্তপ্ত করিলে বেনজিন হইতে বেনজিন 
অলফোনিক-আযাসিড উৎপন্ন হয়। 


C,H, +H80.=CoH«SOsH + Hs 
বেন'জনসলফোনিক-আযাদিভ 


ধূযায়মান সলফিউরিক আযাদিডের সহিত বিক্রিয়ায় বেনজিন হইতে aafaa ডাই- 


সলফোনিক-আযা-সড Gad হয়। 


C,H,SOsH + H280. =0,H,(80sH)s+H20 


বেনজিন ডাইসলফোনিক 
আযাসিড 


(vii) ওজোনের সহিত বেনজিন ধীরে ধীরে বিক্রিয়া করিয়া বেনজিনট্রাই- 
ওজোনাইভ গঠিত করে (পৃঃ ৩৫৫ তে ইথি:লনের সহিত জোনের বিক্রিয়া দেখ )। 


উঠ রসায়নের গোড়ার কথা 
এই ট্রাইওজোনাইডের সহিত জলের বিক্রিয়া ঘটিয়া গ্লাইঅক্সেল এবং হাইড্রোজেন 


পারঅক্মাইড উৎপন্ন হয়। CH, +303 =0, H609 
ওজোন বেনজিন ড্রাই- 
ওজোনাইভ 
= ০১ 
Su `H ৩৩ 
"i NCH Q—c g 
| | না 30; ছি ? |H 
\ 4 H \ 
CH © 70 
বেনজিন ওজোন HY? 
(হ্যাল্নিস,১৯১০) 
অথবা ক 
Sex 
H 
H DL 
Ò 1 
| H C—O 
BA a7 
AA 
(আধুনিক, মতহুসারে) 
CoHoO.+3H.0=3H, 202 +30HC=CHO Í 
প্লাইঅক্সেল 


বনজিন অপরিপূক্ত হাইডরোকার্বন। এই 
শৃঙ্খল যৌগে পরিণত ey | 

শাইয়া মিশ্রণকে সুক্ষ্ম নিকেলের গু'ড়ার 
ত করিলে হেল্সাহাইড্রোবেনজিন অথবা 


এই বিক্রিয়া হইতে বুঝা যায় যে ¢ 
বিক্রিয়ায় বেনজিন একেবারে ভায়া গিয়া Te- 
(viii) বেনজিনের সহিত হাইড্রোজেন মি 
উপর দিয়া 209° সেট্টিগ্রেড উষ্ণতায় চালি 


সাইক্লোহেক্সেন, 06,2, উৎপন্ন Sy | 
CsHs + 3H. =CsHis 


আযারোমেটিক যৌগসমূহ ৪৪৩, 
সংযুতি সংকেত ARCs, দ্বিবদ্ধগুলি খুলিয়া গিয়া সাধারণ যোজ্যতাক় 
পরিণত হয়। 


Hc’ ২০] f বি 
|, + wa S ij | i 
HC. CH 
N 1720 CH 
sch 2 2 
c `ch, 
ইল্লোহেক্জেন 
অথবা 


(ix) wat আযালুমিনিয়াম ক্লোরাইড অন্থুঘটকের উপস্থিতিতে বেনজিনের 
মিথাইল ক্লোরাইডের অথবা যে কোন আযালকাইল ক্লোরাইড অথবা ব্রোমাইডের 
সহিত বিক্রিয়া সংঘটিত হয় এবং তাহার ফলে বেনজিনের হাইড্রোজেন আযালকাইল 


মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। 


i CH 
73 10 ২০০৫৭ 
fe aly + PO নল 
He. CH Nd 

`í CH 
টলুইন্‌ 


BF বিক্রিয়া ( Friedel Crafts reaction ) 


এই প্রক্রিয়াকে ফ্রিডেল aT 
গাত্রীয় (homologous ) হাইড্রোকার্বন 


বলে। এই বিক্রিয়া দ্বারা বেনজিনের সমং 
ABS করা হয়। 

বেনজিনের ব্যবহার £ বেনজিন একটি মূল্যবান teq aie; ইহ! তৈল 
ও চৰি, রবার, রেসিন ইত্যাদির ভ্রাবক হিসাবে ব্যবহৃত হয়। ইহা শুদ্ধ জামা- 
কাপড় জলের অনুপস্থিতিতে পরিষ্কার করার জন্য ব্যহত হয়। পেট্রোলের সঙ্গ 
মিশাইয়া ইহা মটরের ( motors ) জালানিরূপে ব্যবহৃত হয়। বেনজিন হইতে 
নাইট্রোবেনজিন এবং তথা হইতে নানাবিধ গুষধ ও রং, ফিনল এবং 'ফনল হইতে 
নাইলন ( Nylon ) এবং প্লাষ্টিক উৎপাদন করা ইয়। ক্লোগোবেনজিন বেনাজন হইতে 


ass রসায়নের গোড়ার কথা 


পাওয়া যায় এবং উহা D. D. T. ও ফিনল প্রস্তুত করিতে ব্যবহৃত হয়। বেনজিন 
হইতে উৎপন্ন প্যারাহাইড্রক্সি এজে| বেনদ্রিন, 


a = রং 
< ৮ম -মর্€₹_ Non ate 
আযার্টিফেবরিন্‌ < NHCOCH; একটি জরনাশক Bay ; 


C.COCH, z 
আ্যাস্পিরিন্‌ ২৯০০০ একটি বেদনানাশক Bgy ; 
ফিনল COR 
3 | 
H \ | 
Í বা 
HC £ 
“a 
Nt 
CH 
রেসরসিনল ( Resorcinol ) HC ৯০ OH NARS ব্যবহৃত zy | 
HG CH 
SL 
“on 


নিয়ে সাধারণভাবে প্রয়োজনীয় 


বেনজিন হইতে উদ্ভূত কয়েকটি সরল যৌগের 
আলোচনা প্রদত্ত হইল। 


(i) টলুইন ( Toluene ), CcH,CHy; এই হাইডরোকার্বনটি বেনজিনের 
সমগোত্রীয় যৌগ ( Homologous compound )| Sz] প্রস্তুত করিতে হইলে 
অনার্দর-আ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ইথার ঘটিত প্রবণে বেনভিন ও 
মিথাইল ক্লোরাইড মিশাইতে হয়। তাহা হই 


ইলেই টলুইন উৎপন্ন হয়। ইহা বর্ণহীন 
তরল পদার্থ এবং ইহার ক্ফুনাস্ক 110০ সেট্িগ্রেড। ইহার আপেক্ষিক গুরুত্ব 08691 ; | 


ইহা জলের সহিত যোটেই মেশে না। বেনজিন হইতে ইহার পার্থক্য | 
হইল এই যে ইহাকে জারিত করিলে CH, মুলকটি জারিত হইয়া আযাসিড A 


আযারোমেটিক যৌগসমূহ sse 
মূলকে (-COOH) পরিণত হয় এবং বেনজোয়িক-আযাসিভ, C,H,COOH 
উৎপন্ন SF | 
(ii) জাইলিন (Xylene), CoH.(CHe)o; জাইগিন হইল ডাই-মিথাইল 
বেনজিন; ইহা ইথাইল বেনজ্রিনের সহিত সমযোগী (Isomeric)| তিনপ্রকার 
জাইলিন লাইট অয়েল হইতে পাওয়া যায়। যথা__ 


CCH CCH aes 
BG ~ CH, ne ae ne ‘eH 
HC. „CH HC. £.CH; HC cH 

‘A ‘a Wie. 


স্কুটনাক্ষে HAH লুুটনাক্ষ 
142° সেন্টিগ্রেড 139" সোণ্টগ্রেড 137*সোন্টিগ্রেভ 
Hy এই সংকেত দ্বারা চারিটি বৃত্তাকার হাইড্রোকার্বনকে 
বুঝায়, তিনটি হইল তিন প্রকারের জাইলিন এবং অন্তটি ইথাইল বেনজিন। 
লাইট অয়েলের আংশিক-পাতন দ্বারা তিনটি জাইলিনকে একত্রে পাতিত 
তরলরূপে পাওয়া যায়। গাঢ় সলফিউরিক অআ্যাঁসিডের সহিত শীতল অবস্থায় 
বিক্রিয়া করাইলে অর্থো-এবং মেটা-জাইলিন তাহাদের সলফোনিক আযাঁসিভে। 
পরিণত হয়, কিন্তু প্যারাজাইলিনের কোন পরিবর্তন হয় না এবং মিশ্রণ হইতে উহাকে 
সহজেই অপসারিত করিয়া পৃথকভাবে সংগ্রহ করা যায়। জাইলিন সলফোনিক' 
আযসিডকে সোডিয়াম লবণে পরিণত করিয়া কেলাসিত করিলে প্রথমতঃ কেলাসরূপে 
পাওয়া যার অর্থোযৌগকে। সেই কেলাসগুলি সংগ্রহ করিয়া পরে দ্রবণকে 
কেলাপিত করিলে পাওয়া যায় মেটা-যৌগ ॥ সোডিয়াম লবণ ছুইটিতে পৃথকভাবে 
আযাঁসিড যোগ করিয়া পরে আর্্রবিশ্লেষিত করিলে অর্থো এবং মেটা জাইলিন 
পৃথকভাবে পাওয়া যায়। ইহাদের goats পূর্বেই উল্লিখিত হইয়াছে। ইহারা 
বর্ণহীন দাহ তরল ; জলের সহিত ইহারা মোটেই মিশ্রিত হয় না এবং ইহারা ষ্টামের: 


সহিত Sati I ; 
এখানে একটি বিষয় লক্ষ্য করিতে হইবে | বেনজিন ষড়ভুজে দুইটি হাইড্রোজেন 
পরমাণু যদি দুইটি অন্ত মৌল বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে সেইভাবে 


উৎপন্ন যৌগের£ তিনটি প্রকারভেদ দেখ! যায়। তাহাদের অর্থে (ortho ), মেটা 


তাহা হইলে 0৪ 


ও রসায়নের গোড়ার কথা 


(meta) এবং প্যারা (para) যৌগ (সাধারণতঃ ০-,%- এবং p- বলিয়া 
উল্লেখ করা হয়) বলে। একমাত্র ষডভুজ দ্বারা বেনজিনের সংযুতি-সংকেত প্রকাশ 
করিলে বেজিনের ট্াইওজোনাইভ গঠন এবং এই তিনগুকার যৌগের উৎপত্তির বিষয় 
ব্যাখ)] কর। যায়। 

টলুইন বা-ঞ্জাইলিন বেনজিনে্র এই দুইটি সমগোত্রীয় ( homologous) হাইডে| 
কার্বনের ধর্মে বেনভিন হইতে এই পার্থক্য দেখা যায় যে Gig জারক পদার্থের দ্বার] 
উহার! জারিত হইবার সময় বেন ভন বড়তুজের সহিত সংযুক্ত মূলক আক্রান্ত হয় 


এবং TR- COOH মুলকে পরিণত হয়; বেনভিনের সেইরূপ কোন পরিবর্তন 
হয় না। 


(i) atari বেন্জিন ( Nitro-benzene ), 0০ল ৪05 


বেনজিনকে গ ঢ় সলাফউরিক aiae ও গাঢ় নাইট্রিক আাসিডের (আঃ € 


V4) সমআয়তনিক মিশ্রণ শীতল sian তাহাতে ধীরে ধীরে যোগ করা হয়। 
মিশ্রণকে ঝাকাইয়া প্রয়োজন মত Hea করিয়া উষ্ণতা 50° সে্টিগ্রেডে রাখা হয়। 


পরে মিশ্রণটিকে জলগাহের উপর রাখিয়া 70° frav উষ্ণতায় 16 মিনিট ধরিয়া 
উত্তপ্ত করা হয়। পরে উহাকে শীতল wary অধিক জলে ঢালিয়া দেওয়া হয়। 
হু রংএর ভারা তৈলের মত জলে অদ্রাব্য নাইট্রোবেনজিন ভরে নীচে জম] হয়। 
Raas ফানেলে ঢালিয়া তৈল-সদৃশ পদার্থকে জল দিয়া ধুইফ পরে সোডিয়াম 
কাবনেটের পাতলা দ্রবণ দিয়া ধৌত করা হয় পরে পুনরায় জল দিয়া ধুইয়া একটি 
পাত্রে লঃয়া গলিত ক্যালাসয়াম ক্লোরাইড যোগ করিয়া রাখিয়া দেওয়া হয়। পরে 


একটি NEAT. (815০5855595) BIEN পাতন ফ্লাস্ক হইতে পাতিত করিলে 
যে তরল 907° হইতে 911০ 


সেটিগ্রেডে পাতিত হইয়া আসে তাহাই বিশুদ্ধ 
নাইট্রোবেন জন 


নাইট্রোবেনজিন ঈষৎ হলুদ রংএর তৈলের মত তরল পদার্থ। ইহার ক্ষুটনা্ষ 
209° AFLAT এবং ইহার আপোর্ষক গুরুত্ব 1204 ; 821 একটি উত্তম দ্রাবক। 


ব্যবহার £_ ইহা সাধারণতঃ আযানিলিন প্রস্তুত করিতে ব্যবহৃত হয় এবং FTI 
সাবানে ও বুটপালিশে NERI হিসাবে ব্যবহৃত হয়। 


(4) আযানিলিন (Aniline), 0,H,NH, নাইট্রোবেনজিনকে একটি 
HB লইয়া উহাতে টিন এবং একটু একটু করিয়া গাঢ় হাইড্রোর্লোরিক SIMS 


আযারোমেটিক যৌগসমূহ ৪৪৭ 


gih করা হয়। তাহাতে ফ্রাস্কের উষ্ণতা বৃদ্ধি পায়, কিন্তু উহাকে ঠাণ্ডা জলে ডুবাইয়া 
উষ্ণতা 9০০ সেটিগ্রেডের ভিতর রাখা হয়। পরে ফ্রাঙ্কটিকে দ্রব্যাদি সমেত জলগাহে 
ফুটন্ত জলে ডুবাইয়া বিক্রিয়াটি সম্পূর্ণ করা হয়। উদ্ভুত জায়মান হাইড্রোজেন দ্বারা 
নাইট্রোবেনজিন বিজারিত হইয়া আনিলিনে পরিণত হয়। / 
Co Hs NOs +380 + 6HC1=C,H;NHe +3SnCla + 20.0 

বিক্রিয়া শেষ হইলে মিশ্রণে ধীরে ধীরে কষ্টিক সোডার দ্রবণ অধিক পরিমাণে যোগ Fal 
হয়। তাহাতে আ্যানিলিন মুক্ত হইয়া বাদামী রংএর তৈলের আকারে মিশ্রণের উপর 
ভাসিতে থাকে । উহাকে Daa সহিত পাতিত করিয়া পৃথক্‌ করা হয় (ষ্টীম দিয়া 
পাতিত করিবার প্রণালী এই পুস্তকের পৃঃ ৩১৪ তে বণিত হইয়াছে)। পাতিত তরলে 
সাধারণ লবণের গুড়া যোগ করিয়া ঝাঁকাইয়! ইথারের দ্বারা আযানিলিনকে দ্রাবিত 
করিয়া জল হইতে পৃথক্‌ করা zal ইথারে অযানিলিনের wane কষ্টিক পটাশের 
গুড়ার সাহায্যে saté করিয়া পাতনক্রিয়া ঘারা ইথার তাড়াইলে আযানিলিন পাওয়া 


যায় এবং পুনঃ পাতন ছারা ইহাকে বিশুদ্ধ করা হয়। 

eats আযানিলিন বর্ণহীন তৈলের মত তরল পদার্থ। ইহার স্ফুটনাঙ্ক 183° 
সেটিগ্রেড । ইহার একটি বিশিষ্ট গন্ধ আছে। ইহা জলের অপেক্গ] সামা ভারী, 
ইহার আপেক্ষিক গুরুত্ব হইল 10941 ইহ! জলে সামান্যই দ্রাবিত হয়। আ্যাল্‌কোহল, 
ইথার বা বেনজিনে ইহা সহজেই দ্রাবিত হয়। ইহা একটি দুর্বল ক্ষারক এবং 


স্যামিডের সহিত ইহা লবণ দিয়া থাকে। 
ব্যবহার £_নানাপ্রকার ৪১ সাংশ্লেষিক পদ্ধতিতে নীল, নানাপ্রকীর ওষধ 
abaa, জরের 7 আযান্টিফেত্রিণ ইত্যাদি) CNS 


(যেমন ঘুম-রোগের জন্য 
রবারে দ্রুততার সহিত সলফার যোগ করিবার oF 


আযানিলিন ব্যবহৃত হয়। 


আযানিলিন ( accelerator ) ব্যবহৃত হয়। 
(5) কিনল ( Phenol ), 0505০ 5 ইহাকে কার্বলিক আযাসিড ( Carbolic 


acia) নামেও অভিহিত করা হয়৷৷ আন্তাত্রার waga পাতনে উৎপন্ন মিডিল 
অয়েল ( Middle oil) হইতে ইহাকে পাওয়া যায়। বাজারে যে কালিক অ্যাসিড 


পাওয়া যায় তাহার বেশীর ভাগই আলকাতরা হইতে উৎপন্ন হয়। মিডিল অয়েলে 
পাতলা কষ্টিক সোডার দ্রবণ যোগ করিলে ফিনল জাতীয় দ্রব্যগুলি (যথা ফিনল ও 
ক্রেসলসমুহ ) ভ্রাবিত হইয়া আসে | এই দ্রবণকে তৈলাক্ত পদার্থ হইতে সহজেই পৃথক 
করিয়া লওয়া যায়; কার 


ণ ইহা তৈলাক্ত পদার্থের সহিত মোটেই মেশে না। পরে 


৪৪৮ রসায়নের গোড়ার কথা 


এই কষ্টক সোডাঘটিত দ্রবণে সলফিউরিক আাসিভ যোগ করিয়। আংশিক পাতন-ক্রিয়! 
(fractional distillation ) fa করিলে ফিনলগুলিকে পাওয়া যায় | 
নিয়লিখিত উপায়ে বেনজিন হইতে ফিনল পাওয়া যায় £__ 
Os Sn + HC] 
— > C.H; NO, ———— > 0,H;NH, 
+175904 (ন্‌) 

HNO. C,H,N,Cl H.O 
7৯ 


G) CsHs 


—-> CsH OH 
0° সেটিগ্রেড বেনজিন ভায়াজোনিয়াম উত্তপ্ত করিলে ফিনল 
উষ্ণতায় ক্লোরাইড 
গাঢ় 8,50, KOH 
(i) OH — — > 0.4,S0,H— ——0,H;S0,K 
উত্তপ্ত করিলে বেনভিনপলফো।নক যোগ farl কঠিন পটাসিয়াম 
STAG শুক করিলে বেনজিনসলফোনেট 


কঠিন KOH HCl 
———> CcH;0K——-+0,H,08 


উত্তাপ দিলে পটাসিয়াম ফিনল 
(350° সেটিগ্রেড) ফেনেট 


বিশুদ্ধ অবস্থার ফিনল বর্ণহান কেলোদিত কঠিন পদার্থ | 
স্পর্শে ইহা ধীরে ধীরে জারত Zal গোলাপীবণ হই 
49° সেন্টিগ্রেড এবং তরলের OAS 181° সেটিগ্রেড। 
গন্ধ আছে এবং এই গন্ধ দ্বারাহ ইহাকে সনাক্ত কখা যায় 
কিন্তু 97” সেটিগ্রেড উষ্ণতার উপর ইহা জলের সা 
faae পদার্থ | 


কিন্তু বায়ু ও আলোকের 
য়া যায়। ইহার গলনাক্ষ 
ফিনলের একটি উগ্র fae 
1 ইহ জলে সামান্ত দ্রাব্য» 
হত সম্পূর্ণ ভাবে afa যায়। PRA 


ব্যবহার £__ফিনল বাঁজবারক ও বাজাণুনাশকরূপে ব্যবহৃত 
উদ্দেশ্যে ইহা সাবানে বা লোন ( Lotion ) রূপে ব্যবহৃত হইয়া থাকে । হহার 
শতকরা 3 ভাগযুক্ত দ্রবণ ঘা ধুহতে ব্যবহৃত হয়। ব্যাক্লোহট নামক ates, 
পিকারক anfas নামক বিস্ফোরক ও পোড়ার ওধধ, স্তালসাহালক আসি, 
ফিনল্থ্যালন নামক স্থচক AGS কারতে Iraq ব্যবহৃত হয়। 
বেশী পরিমাণে প্রাষ্টিকশিল্পে ব্যবহৃত হয়। 


হয় এবং সেই 


taqa ataria 
ফিনল হইতে আয়রণের গু ডার 


আযারোমোটিক যৌগসমুহ as 


উপস্থিতিতে ক্লোরিণ যোগ করিয়া পেপ্টাক্লোরোফিনল, 05(07)015 প্রস্তুত করা হয় 
এবং উহা কাষ্ঠ সংরক্ষণে এবং ছত্রাকধ্বংসে ব্যবহৃত হয়। 

দ্রষ্টব্য £__ফিনল হইতে বেনজিন পাইতে হইলে উহাকে জিঙ্কের গুঁড়ার সহিত 
মিশাইয়া পাঁতিত করিতে হয়। 

C,H,;OH + Zn=C,H, + Zn0. 

(6) বেনজাইল অালকৌহুল ( Benzyl alcohol ), C,H,CH.OH 

ইহা টলুইনের পার্খশৃঙ্খলে অবস্থিত মিথাইল পুঞ্জের একটি হাইড্রোজেন পরমাণুকে 
একটি হাইডুক্সিলমূলক দারা প্রতিস্থাপিত করিয়া পাওয়া যায়। ইহা টলুইন হইতে 
প্রস্তুত করা যায়। ফুটন্ত টলুইনের ভিতর শুদ্ধ ক্লোরিণ গ্যাস পরিমাণমত চালনা 
করিলে বেনজাইল pe (Benzyl chloride, Cs H;CHa 01) গাওয়া 
যায়। ইহার paiz 179° সেটিগ্রেড এবং এই পদার্থটির উৎপাদনে আপেক্ষিক 
গুরুত্ব দেখিয়া ব| টলুইনের হিসাবমত ওজন বৃদ্ধি হইতে প্রায় বিশুদ্বরূপে উৎপাদন 
করা যায় । আংশিক-পাতন দ্বারা বেনজাইল ক্লোরাইডের বিশুদ্ধতা সম্পাদন করিয়া 
সংগ্রহ করা হয় এবং উহা মৃদ্ক্ষারের সহিত (যথা, AS অফ লাইম, Ca(OH), 
অথবা সোডিয়াম কার্বনেটের দ্রবণ) ফুটাইয়া বেনজাইল আযালকোহল উৎপাদন 
করা হয়। 

20617507501 + Ca(OH). =20,H,CH,OH + CaCl. 

তবে ইহা বেনজ্যালডিহাইভ হইতে কষ্টিক সোডা মিশাইয়া ফুটাইয়া পাতন ক্রিয়া 
দ্বারা উৎপাদন করা হয়। বেনজাইল আালকোহল একটি বর্ণহীন, স্থগন্ধযুক্ত তরল 
পদার্থ। ইহার RENE 206° ATAS এবং ইহার ঘনত্ব 1051 জলে ইহা খুব 
কমই দ্রাব্য, কিন্তু আলকোহল অথবা ইথারের সহিত সহজেই মিশ্রিত হয় 

ব্যবহার £__ ইহার চেতনানাশক গুণ আছে। ইহা ওষধে, মলম প্রস্ততে, ইহার 
বেনজোয়েট জুরভিরূপে ( perfume ) এবং কৃত্রিম রেসিন উৎপাদনে ব্যবহৃত হয়। 


(7) বেনজ্যালডিহাইড ( Benzaldehyde ), C;H;CHO 
বেনজাইল আযালকোহলকে পাতলা নাইট্রিক আযাসিভ যোগ করিয়া জারিত করিলে 


বেনজ্যালডিহাইড উৎপন্ন হয়। 
0৪175 CH,OH+0O=C.H; CHO+H.O 
কিন্তু বেনজ্যালভিহাইডের পণ্য-উতপাদন টলুইন হইতে হইয়া থাকে। ফুটন্ত 
টলুইনের ভিতর দিয়া অধিক পরিমাণে শুদ্ধ ক্লোরিণ গ্যাস চালনা করিয়া বেনজ্যাল 


za—( ৩য়) 


VA রসায়নের গোড়ার কথা 


ক্লোরাইড (Benzal chloride, C,H,CHCI,) উৎপাদন করা হয় এবং 
উহাকে অধিক চাপে কলিচুন দিয়া ফুটাইরা বেনজ্যালডিহাইডে পরিণত করা 
হয়। এখানেও টলুইনের ওজনের বৃদ্ধি হইতে বেনজ্যাল ক্লোরাইডের গঠিত হওয়। 
বুঝা যায়। 


Cle Ca(OH): 
05750নও ——C,H,CHCl, ————_0C,H,0HO 


টলুইন বেনজ্যাল ক্লোরাইড বেনজ্যালডিহাইড 
বেনজ্যালডিহাইড একটি বর্ণহীন তরল পদার্থ । ইহার poate 179° 
সেটিগ্রেড। ইহা জলে সামান্ত দ্রাব্য, কিন্তু অযালকোহল ও ইথারে ইহা বিশেষ 
দ্রবশীয়। ইহার গন্ধ কাঠবাদামের ভিতরের গন্ধের মত। ইহা ট্টিমের সহিত 
উদ্ধায়ী। বেনজ্যালডিহাইডকে eRe নোডার বা কষ্টিক পটাসের ভ্রবণের সহিত 
ফুটাইলে Vel সোডিয়াম বা পটাসিয়াম বেনজোয়েট ও বেনজাইল আযালকোহলে 
পরিণত হয়। 
CoH<CHO + NaOH = C,H,COONa  +0,H,CH,OH 
বেনজ্যালডিহাইড সোডিয়াম বেনজোয়েট বেনজাইল 
আযলকোহল | 
বেনজাইল আযালকোহলকে ইথারের সাহায্যে সোডিয়াম বেনজোরেটের দ্রবণ 
হইতে পৃথক করা যায় এবং পরে ইথার জলগাহ হইতে পাতিত করিয়া অপসারিত 
করিলে বেনজাইল আযালকোহল পাওয়া যায়। বর্তমানে এই উপায়েই বেনজাইল 


আ্যালকোইল প্রস্তুত করা হয়। বেনজ্যালডিহাইডের কিক ক্ষারের এই প্রকার 
বিক্রিয়াকে “ক্যাম্নিজারে! বিক্রিয়া” ( Cannizzaro reaction )বলে। 


ব্যবহার £_ইহা খান্ধদ্রব্যকে সুগন্ধি করিতে ( as flavouring agent ), এবং 
নানাপ্রকার রং উৎপাদনে (যথা, ম্যালাকাইট গ্রীণ, বেন্জোক্র্যাভিন, আ্যাক্রিডিন 
Brag আর, ইত্যাদি) ব্যবহৃত হইয়া থাকে। 

(8) বেনজোয়িক জ্যাসিড ( Benzoic acid ), C.,H,COOH 


এই sie প্রাকৃতিক রেসিনে, যথা গাম বেনজোয়িন, পেরুবালসাম 
(Perubalsam ) ইত্যাদিতে পাওয়া যায়। দেই সমস্ত প্রাকৃতিক পদার্থে ইহা 
বেনজোয়িক এন্টার, C.-H,COOCH.C,H, রূপে fanta থাকে এবং উহাদের 
উত্তপ্ত করিলেই বেনজোয়িক আযাপিড উৎক্ষেপরূপে ( sublimate ) জমা হয় | 


আযারোমেটিক যৌগসমূহ yak, 


ইহার পণ্য উৎপাদন টলুইন হইতে নিষ্পন্ন করা হয়। ফুটন্ত টলুইনে অত্যধিক 
পরিমাণে শুদ্ধ ক্লোরিণ গ্যাস চালনা করিয়া বেনজোট্রাইক্লোরাইড (bonzotrichloride 
0১850015, TETE 213° সেট্টিগ্রেড) উৎপাদন করা হয়। উহাকে 50° নি 
উষ্ণতায় লোহাচুরের উপস্থিতিতে চুনগোলার সহিত উত্তপ্ত করিলে উহা wig 
বিশ্লেষিত হইয়া বেনজোয়িক আযাসিডে এবং তথা লাইমের সহিত বিক্রির করিয়! 
ক্যালসিয়াম বেনজোয়েটে পরিণত হয়। পরে উহাতে অধিক পরিমাণে পাতলা 
খনিজ অ্যাপিড যোগ করিলে বেনজোয়িক আযাসিভ উৎপন্ন হয়। এই বেনজোয়িক 
আাসিড শীতল জলে SHIT, কিন্তু গরম জলে বেশ দ্রাব্য। তাই জল দিয়া ফুটাইয়া 
ভাকিয়া লইয়া ভ্রবণকে ঠাণ্ডা করিলে বেনজোয়িক আযাসিডের সাদা চকৃচকে কেলাস 
পাওয়া যায়। 

বেনজোয়িক আযাপিড সাদা চক্চকে কেলাসিত কঠিন পদার্থ। ইহার গলনাঙ্ক 
121০ সেটিগ্রেড এবং 100° সেটিগ্রেড উষ্ণতায় ইহা উর্ধ্বপাতিত হয় এবং ষ্টীমের সহিত 
ইহা উদ্বায়ী। ইহা ঠাণ্ডা জলে অন্রাব্য, কিন্তু গরম জলে, আযাল্‌কোহলে এবং ইথারে 
দ্রাব্য। ইহার বাষ্প নাকে মুখে লাগিলে জালার সৃষ্টি করে এবং তাহাতে হাচি ও 
কাসি হইয়া থাকে। ইহার দ্রবণে ফেরিক ক্লোরাইড যোগ করিলে বাদামী রংএর 


ফেরিক বেনজোয়েট অধঃক্ষিপ্ত হয় 

ব্যবহার £_বেনজোয়িক STAG SAY দেহ হইতে ইউরিক আযাসিড বাহির 
করিয়া দিতে ব্যবহৃত হয়। ইহার সোডিয়াম লবণ খাদ্য সংরক্ষণে এবং বাত ও 
zagaa ওষধ হিসাবে WIA হইয়া থাকে। কোন কোন রং এবং সুগন্ধি দ্রব্য 
প্রস্ততে এসটার রূপে ইহার ব্যবহার হইয়া থাকে। 

(9) স্যালিসাইলিক Arthas (Salicylic acid) 0০135008)000 ইহা 
একটি ফিনলঘটিত আযাসিড। ইহার নাম হইল অর্থোহা ইড়ক্মি বেনজোয়িক অযাসিড। 
ইহা “উইন্টারগ্রীণের তৈল’ (oil of wintergreen) নামক পদার্থে মিথাইল 
এস্টাররূপে বর্তমান | 

ইহার পণ্য উৎপাদন কোল্বির (Kolbe ) পদ্ধতি ছারা নিষ্পন্ন করা হয়। এই 
কোল্বির পদ্ধতি fas (Schmidt ) কর্তৃক সংশোধিত হওয়ার ফলে সহজেই এই 
বিক্রিয়া নিষ্পন্ন হয়। 

. ফিনলে-কষ্টিক সোডার দ্রবণ যোগ করিয়া wats সোডিয়াম ফেনেট উৎপাদন 


করা হয়। উত্তাপ প্রয়োগে জল বাষ্পীভূত করিয়া তাড়াইলে কঠিন সোডিয়াম 


৪৫২ রসায়নের গোড়ার কথা 


ফেনেট উৎপন্ন হয় । তাহাকে সম্পূর্ণরূপে শুক করিয়া একটি আবদ্ধ পাঁত্রে লইয়া কার্বন 
ডাইঅব্সাইডের সহিত উচ্চচাপে (প্রায় 100 পাউণ্ড চাপে অর্থাৎ বায়ুচাপের প্রায় 7 
গুণ চাপে ).130° সেটিগ্রেড উষ্ণতায় কয়েক ঘণ্টা ধরিয়া উত্তপ্ত করিলে সোডিয়াম 
স্তালিসাইলেট উৎপন্ন হয়। 


C,H,ONa + CO, =C,H,0COONa>0,H,(OH)COONa 
ফিনল সোডিয়াম ফিনাইল সোডিয়াম স্তালিসাইলেট 
কার্বনেট 


উৎপন্ন কঠিন পদার্থকে জল দিয়া গলাইলে দ্রবণে সোডিয়াম স্তালিসাইলেট আসে | 
উক্ত দ্রবণে খনিজ অ্যাসিড যোগ করিলে শ্যালিসাইলিক আ্যাপিড অধঃক্ষি্ত হয়| 
জলের সহিত এই অধঃক্ষেপকে ফুটাইলে উহা দ্রবীভূত হয় । গরম অবস্থায় দ্রবণকে 


ছাকিয়া লইয়া শীতল করিলে স্থচের মত কেলাসরূপে স্তালিসাইলিক আযাসিভ বিশুদ্ধ 
অবস্থার পাওয়া যায়। 


ইহা একটি বর্ণহীন স্ুচের মত কেলাসিত কঠিন। ইহার গলনাস্ক 159° 
সেটিগ্রেড। ইহা ঠাণ্ড জলে খুবই কম দ্রাব্য কিন্তু গরম জলে, আযালকোহলে এবং 


ইথারে সহজেই দ্রাব্য। ফিনলের মত ইহা ফেরিক ক্লোরাইডের দ্রবণের সহিত 
বিক্রিয়া করিয়া গাঢ় বেগুনী রংএর দ্রবণ উৎপন্ন করে। 


ব্যবহার £_ স্তালিসাইলিক আ'যাসিড একটি বিশিষ্ট বীজবারক এবং জরনাশক। 
ইহা AIRI সংরক্ষণে, রং এবং সুগন্ধি গ্স্তুতে ব্যবহৃত হয়। ইহা হইতে নানা প্রকার 
উষধ, বথা স্তালল ( Salol, phenyl salicylate ), আযাসপিরিন (aspirin, acetyl 
salicylic’ acid ), সোডিয়াম স্তালিসাইলেট প্রভৃতি উৎপাদিত করা হয়।' স্তালল 
ওধধরূপে গ্রহণ করিলে পেটে যাইয়া উহ! ফিনল ও স্তালিসাইলিক আযাসিডে আর্দ্র 
Rate হয় এবং এই ছুইটিই জীবাণুনাশকরপে কার্ করে। আযাসপিরিন যে" 
কোনপ্রকার বেদনা (যথা, মাথা ধরা, গায়ের বেদনা) নাশ করিতে ব্যবহৃত হয়, 
কিন্তু ইহা হংপিণ্ডের অবসাদ লইয়া আসে বলিয়া উহাকে ক্যাফিনের ( Caffeine, 
চাএর পাতায় অবস্থিত আযালকালয়েড, যাহা হৃংপিণ্ডের উপর উত্তেজকরূপে কার্য করে ) 
সহিত মিশাইয়া ক্যাফিয়াস্পিরিণরূপে ব্যবহার করা হয়। সোডিয়াম স্তালিসাইলেট 
বাতের Say হিসাবে ব্যবহৃত হয়। 


আযারোমেটিক যৌগসমূহ a 


Questions 

1. What are the important differences between aliphatic and aromatic 
compounds ? Illustrate your answer by reference to methane, ethylene and 
benzene. 

si আালিফ্যাটিক এবং আরোমেটিক যৌগগুলির ভিতর বিশেষ বিশেষ পার্থক্যগুলির উল্লেখ 
কর। মিথেন, ইথিলিন ও বেনজিন এই তিনটি যোগ-লইয়া পার্থক্যগুলির বর্ণনা দাও | 

2. Write briefly how the fractional distillation of coaltar carried out. What 
s obtained and what are their main constituents ? 


fe fe বিভিন্ন অংশ বিভিন্ন উষ্ণতায় 


are the different fraction: 
২। আলকাতরার আংশিক পাতন সংক্ষেপে বর্ণনা কর। 
সংগ্রহ করা হয় এবং উক্ত অংশগুলিতে প্রধানতঃ কোন্‌ কোন্‌ পদার্থ থাকে ? 


3. How can pure benzene be obtained from coaltar? In this connection 


mention the impurities in coaltar benzene and their removal. 


৩। আলকাতরা হইতে বিশুদ্ধ বেনজিন কিভাবে পাওয়! যার? এই প্রসঙ্গে সাধারণভাবে উৎপন্ন 


বেনজিনের অশুদ্ধিগুলি উল্লেখ কর এবং কোন্‌ উপায়ে তাহাদের অপসারিত করা হয় তাহা 


বর্ণনা কর। 


4, What is the structural formula of benzene? How would you prove that 


ene contains three double bonds ? 


benz 
নের সংযুতি সংকেত কি প্রকার ? বেনজিনের অণুতে যে তিনটি fava আছে তাহা 


st বেনজি 
কিভাবে প্রমাণ করিবে ? 


5, How can the following benzene derivatives be prepared from benzene ? 


(a) toluene, (৮) phenol, (c) aniline, এ) nitrobenzene and (e) bromo-benzene. 


e uses of the above compounds ? 


What are th 

el বেনজিন হইতে ARs যৌগগুলি কিভাবে প্রস্তুত কর। হয়_কে) টলুইন, (খ) ফিনল, 
গে) আযানিলিন, (ঘ) নাইন্্রোবেনজিন, এবং (ঙ) ব্রোমোবেনজিন। উক্ত যৌগগুলির ব্যবহার সম্বন্ধে 
যাহা জান faq l 


owing compounds ? 


m toluene how can you obtain the foll: 
d (4) parachloro- 


6. Starting fro. 
aldehyde, (c) benzoic acid an 


(a) benzyl chloride, (b) benz 
toluene. What are their uses ? 
৬। টলুইন হইতে নিম্নলিখিত যৌগগুলির উৎপাদন প্রণালী বর্ণনা কর £_(ক) বেন্জাইল 


ক্লোরাইড, (খ) বেনজ্যালডিহাইড, (গ) বেনজোয়িক আযাসিড এবং (T) প্যারাক্লোরোটলুইন | 


ইহাদের ব্যবহার AWA যাহা জান লিখ। 


8৫৪ রসায়নের গোড়ার কথা 


7. How can acetylene be converted into benzene and benzene converted 


into glyoxal ? 
৭। কিভাবে আযাদিটিলিন হইতে বেনজিন উৎপন্ন হয় এবং বেনজিনকে গ্রাইঅক্সেল-এ পরিবর্তিত 
কর! যায়? 


8. Describe two methods of Preparing phenol from benzene. 
৮। বেনজিন হইতে ফিনল প্রস্তুতের দুইটি প্রণালী বর্ণনা কর। 


9. How is benzene obtained on a large scale ? State the peculiarities of 


benzene and its homologues. [W. B. H. S.. Science, 1963 compartmental} 


অধিক পরিমাণে বেনজিন কিভাবে উৎপাদন করা হয় ? বেনজিন ও তাহার সমগোত্রীয়দের 
বিশেষত্ব বর্ণনা কর। 


10, 


al 


What is benzene ? How is it obtained ona large scale? Give the 
structural formula of benzene and two of its higher homologues—and state how 


they differ from methane and its homologues. [W. B. H. S., Science, 1964] 


ইহা! অধিক পরিমাণে কিভাবে উৎপাদন করা হয়? 
গাত্রীয় যৌগের সংযুতি সংকেত লিখিয়। দেখাও_এবং 
হা কিভাবের পার্থক্য দেখায় তাহা উল্লেখ কর। 


১০। বেনজিন কি প্রকার পদার্থ? 
বেনজিনের এবং দুইটি বেনজিনের উচ্চ সময 
মিথেন ও তাহার সমগোত্রীয় যৌগ হইতে ই 


11. Write short notes on— 


(d) structural formula of the benzene molecule. 


[W. B. H. S., Science 1965 (compartmental) ] 
১১। সংক্ষেপে টীকা লিখ £__ 


(₹) বেনজিনের সংযুতি সংকেত। 


sò Sets 
Aig ( Food ) 


Qirga উপাদান ( Proximate Principles of food )-আমাদের দেহের 
বিভিন্ন অংশের গঠনে কুড়িটি মৌলিক পদার্থ ব্যবহৃত হইয়াছে বলিয়া দেখা যায় ; তবে 
এই সকল মৌলের ভিতর প্রধানত: হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং 
কার্বনকেই বেশী দেখিতে পাওয়া যায়। এই মৌলগুলির বিভিন্ন প্রকার সংযোগে 
বিভিন্ন পদার্থ উৎপন্ন হইয়া দেহের বিভিন্ন অংশে বর্তমান থাকে । এই জৈব যৌগগুলি 
সাধারণতঃ আমরা! যে খাষ্ গ্রহণ করি তাহা হইতেই আসে | l 

আমরা যে ata গ্রহণ করি তাহাকে ছুই ভাগে ভাগ কর! যায়, (1) পুষ্টিদাধক 
অংশ ( nutrients ) এবং (2) অসার অংশ ( roughage ) | 

() খাদের পুষ্টিসাধক অংশকে উহার সারাংশও বলে। এইগুলি জীর্ণ হয় 
এবং তাহার ফলেই আমাদের দেহের পুষ্টি সাধিত হয়। পুষ্টিদাধক খাদ্ের উপাদান- 
গুলি হইল_(ক) কার্বোহাইড্রেট (Carbohydrate, ইহাদের সম্বন্ধে পূর্বেই 
আলোচনা করা হইয়াছে; পৃঃ ৪১৪ দেখ); (খ) প্রোটিন (Proteins বা আমিষ 
জাতীয় যৌগ; ইহারা নাইট্রোজেন ঘটিত জটিল যৌগ ); (গ) CHE দ্রব্য ( Fats, 
ইহাদের সম্বন্ধেও আলোচনা পূর্বে করা হইয়াছে; পৃঃ ৪১১ দেখ); (9) জল 


(Water); (8) লবণসমূহ (Salts) এবং (চ) ভাইটামিন (Vitamins, 


খাছ্াপ্রাণ )। 
(i) aega অসার অংশ জীর্ণ হয় না বটে, কিন্তু এগুলি না থাকিলে অন্যান্য 


ara জীর্ণ করা বা মলত্যাগ সহজে নিষ্পন্ন করা সম্ভব হয় না। তাই এই প্রকার 
খাছেরও প্রয়োজনীয়তা আছে। 

খানের প্রয়োজনীয়তা £ দেহের বিভিন্ন অংশের ক্রিয়ায় যে শক্তির প্রয়োজন 
হয় তাহা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের খান্ভই যোগাইয়া থাকে । GIRS 
দেহ হইতে যে তাপ নিশ্বাস, মলমৃত্র এবং ঘর্মের সহিত বাহির হইয়া যায়, এবং চর্ম 
হইতে বিকিরণের ( radiation ) ফলে যে তাপ ক্ষয় হয় তাহার সমতা রক্ষার জন্য 
ataa প্রয়োজন হয়। MOTT দেহের ভিতর উৎপন্ন হইয়া শোণিতে আসিয়া পড়ে 
দেখানে অক্সিজেনের সহিত উহার মৃতু দহন ক্রিয়া সম্পন্ন হয়, তাহীতেই শরীরে 


এবং 
bs সেইভাবে উৎপন্ন তাপই দেহের তাপের সাম্যাবস্থা 


তাপ উৎপন্ন হয় এবং 
আনয়ন FTA l 


৪৫৬ বদারনের গোড়ার কথা 


ataa কার্বন, হাইড্রোজেন প্রভৃতি প্রশ্বাদের সহিত গৃহীত অক্সিজেনের সহিত 
বিক্রিয়া করিয়া কর্মশক্তি ও তাপ উৎপাদন করিয়া থাকে, তাই খাছ্কে ইঞ্জিনের 
ইন্ধনের সহিত তুলনা করা হইয়া থাকে। 


দেহের বিভিন্ন যন্ত্রাদি যথা হস্ত, পদ, হৎপিণ্ড, ফুসফুদ প্রভৃতি প্রতিনিয়ত কার্য 
করার ফলে HRY GRATE ( tissues ) সর্বদাই ক্ষরিত হইতেছে। এই ক্ষয়পুরণের 
জন্য এবং দেহের গঠনের বৃদ্ধির জন্য ata গ্রহণ করা প্রয়োজন। যে সমস্ত 
মৌল দেহের ভিতর দেখিতে পাওয়া বার, সে 
wea আছে তাহাই আমাদের দেহ গঠনে ও 
উচিত। 


ই সমস্ত মৌলের মূলগুলি ষে সমস্ত 
উহাতে শক্তি সঞ্চারণে গ্রহণ কর! 


এইবার খান্বের পু্টিসাধক অংশগুলির সম্বন্ধে নিয়ে আলোচনা করা হইল £__ 


(ক) কার্বোহাইড়েট  শ্বেতসার ও শর্কর। জাতীয় to £_শ্বেতসার 


সাধারণতঃ চাউল, গম, আলু, বালি, SBI, সাগুদানা প্রভৃতি হইতে পাওয়া যায়। 
আমরা যে ভাত, রুটি, মুড়ি, তরিতরকারী ay 


তি আহার করি তাহার মূল উপাদান 
হইল খ্বেতদার জাতীয় পদার্থ। চিনি জাতীয় পদার্থ আখের চিনি, মধু বা ফল হইতে 
পাওয়া যায়। পূর্বেই উল্লিখিত হইয়াছে যে, চিনি জাতীয় পদার্থ ও শ্বেতসার জাতীয় 
পদার্থ উভয়ই কাৰ্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমবায়ে গঠিত। সকল প্রকার 
কার্বোহাইড্রেটই অস্ত্রের রস দ্বারা জীর্ণ হইয়া রক্ষা শর্করার (Grape sugar ) 
পরিণত হয় এবং ইহা রক্তের সহিত মিশিয়| যায়। রক্তে অক্সিজেন ata ইহা জারিত 
হইয়া কার্বন ডাই-অক্সাইডে এবং জলে পরিণত হয় এবং এই বিক্রিয়ায় উৎপন্ন তাপই 
শরীরের শক্তি জোগাইয়া থাকে | 

দ্রষ্টব্য sli) প্যান্ক্ৰিয়াস্‌ ( Pancreas, 

(Insulin) নামক রস fares হইয়া রক্তে আট 
(দ্রাক্ষা শর্করার) জারণে সহায়তা করে। 
ইন্সিউলিন নির্গমন ব্যাহত হওয়ার ফলে 
কারণে RE রোগীর রক্তে গ্রকোজের প 
যায়। 


অগ্যাশয় ) হইতে  ইন্সিউলিন 
শ এবং এই ইন্সিউলিন গ্রকোজের 
RE রোগীর দেহে অগ্ল্যাশয় হইতে 
ধকোজের জারণ হইতে পায় না। এই 
পরিমাণ বৃদ্ধি পার এবং যত্রে arate দেখা 


(ii) খাছ মুখের ভিতর লওয়ার সঙ্গে সং 
হয়। চিবাইবার সময় মুখের লালার সঙ্গে 
উৎপন্ন হইয়া শ্বেতদারকে ate বিশ্লেষিত 


দ উহার শ্বেতসারের হজমক্রিয়া আর্ত 
টায়ালিন ( ptyalin ) নামক এন্‌জাইম 
করে ; তাহার ফলে মল্টোজ (maltose ) 


aa ৪৫৭ 


নামক চিনি উৎপন্ন হয়। এই প্রক্রিয়া উদরের মধ্যেও সংঘটিত হইয়া থাকে। 
অগ্ন্যাশর হইতে অন্য একপ্রকার রস, অামাইলেজ, ( amylase ) উৎপন্ন হইয়া এবং 
অন্যান্য এনজাইমও উৎপাদিত হইয়া মলটোজকে গ্রকোজে পরিণত করে। সিদ্ধ করা 
শ্বেতসার সহজে হজম হয়। দেহের ভিতর উৎপন্ন অতিরিক্ত গ্রকোজ IS যাইয়া 
প্রধানতঃ গ্লাইকোজেন ( glycogen ) রূপে জমা হইয়া থাকে । ইহা লিভারে সংরক্ষিত 
খাছ ( reserved food ) রূপে বিদ্যমান থাকে ; যখন দেহের কোন অংশে গ্রকোজের 
প্রয়োজন হয় তখন ষরুত আযাড়িনালিন (Adrenalin ) নামক হরমোনরসের 


(Harmone ) সাহায্যে গ্লাইকোজেনকে গ্রকোজে পরিণত করিয়া সেইখানে 


পাঠাইয় দেয়। 

(a) প্রোটিন (Protein) বা আমিষ প্রধান NI £_ এই প্রকার খাদ্য 
সর্বপ্রকারে দেহের গঠনে এবং যে ANE কোষ Faas হয় তাহা পুনরুজ্জীবিত 
করিতে ব্যবহৃত হয়। প্রোটিন ছাড়া ভীবের জীবন সম্ভব নয় এবং ইহা সমস্ত জীবিত 
কোষের উপাদান । ইহাতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন 
আছে। কোন কোন প্রোটিনে এই চারিটি মৌল ছাড়াও ফসফোরাস, সলফার এবং 
আয়রণ দেখিতে পাওয়া যায়। উদ্ভিদেরা তাহাদের নিজেদের ভিতর প্রোটিন 
সংশ্নেবিত করিতে পারে, কিন্তু আমাদের প্রোটিনের চাহিদা মিটাইতে উদ্ভিদ বা 
অন্ত প্রাণীর উপর নির্ভর করিতে হয়। মাছ, মাংস, ছানা, দুগ্ধ ইত্যাদি প্রোটিন 
প্রধান প্রাণীজ খান্ত ; মন্র, মুগ, ছোলা ইত্যাদির ডালও প্রোটিন-গুধান Us; এই 
সকল খাদ্যে যে প্রোটিন বর্তমান তাহাকে উদ্ভিজ্জ-প্রোটিন বলে । বেশীর ভাগ উদ্ভিজ্জ 
প্রোটিন ছুপ্াচ্য। এই সকল প্রোটিন-প্রধান খাছ হইতে দেহের মাংস, মাংসপেশী 
এবং দেহের অন্ঠান্য অংশ, যথা মস্তিষ্ক, লিভার, বৃক্ক এবং হৃংপিণ্ড গঠিত হয়। ইহা 
ছাড়াও প্রোটিন-প্রধান ata ইন্ধনরূপে ব্যবহৃত হইয়া দেহে শক্তি উৎপাদন করিয়া 


থাকে। 

(গ) aaa 
ইহাদের উপাদান হইল কারন, 
উদ্ভিচ্জ খাচ্ছে বিদ্যমান দেখা যায়। 


ধান AO (Fats): ইহাদের লিপিভও (lipid ) বলা হয়। 
হাইড্রোজেন ও অব্িজেন | ইহাদের প্রাণীজ এবং 
উদ্ভিজ স্লেহপদার্থ হইল নারিকেল তৈল, 
সরিষার তৈল, বাদাম তৈল প্রভৃতি; আর প্রাণীজ স্নেহ পদার্থ হইল মাখন, TE, 
মাছের তৈল এবং ছাগ মাংসের স্েহপদার্থ। চাউল ও গমে অতি সামান্য CAR- 
পদার্থ আছে। প্রোটিন ব। শর্করা জাতীয় বস্তু হইতেও দেহের ভিতর ন্মেহজাতীয় 


মা E 


নি রসায়নের গোড়ার কথা 


পদার্থের উৎপত্তি হইয়| থাকে। চবি কতকগুলি ace আবৃত করিয়া রাখিয়া তাহাদের 
সংরক্ষণের কার্য করিয়া থাকে। স্েহপদার্থ হইতে কার্বোহাইডেট অপেক্ষা বেশী 
কৰ্মশক্তি ও তাপ পাওয়া WH; প্রকৃতপক্ষে কার্বোহাইড্রেটের ও প্রোটিনের সমান 
ওজনের স্মেহজাতীয় পদার্থ হইতে উক্ত দুই প্রকার খাদ্য হইতে উৎপয় শক্তির দ্বিগুণ 
শক্তি পাওয়া যায়। CHE জাতীয় পদার্থের জারণ হইতে শক্তি উৎপন্ন হয়; সময় 
সময় দেহে চবিরূপে CREAM সঞ্চিত হয় এবং উপবাসের সময় সেই সঞ্চিত চবি হইতে 
খাদ্যের চাহিদা মেটে | 

TG: শ্েহজাতীয় পদার্থ উদরে যাইয়া পাচক রসের far rem আযাসিড এবং গ্লিসারিণে 


পরিণত হয়। এই প্রক্রিয়াটি লিপেজ (lipase ) নামক এন্জাইমের ক্রিয়ায় ঘটিয়া থাকে। চবি 
অপেক্ষা তৈল সহজে হজম হয়। 


(ঘ) জল ( Water ) £_আমাদের দেহের ওজনের প্রায় শতকরা 65 ভাগ জল। 


ইহা শরীরের পক্ষে অত্যাবশ্যক ভ্রব্য। ইহা রক্তের প্রধান অংশ । জল শরীরের 
প্রত্যেক অংশকে ধৌত করে এবং শরীরের বহু দূষিত পদার্থকে মূত্র, ঘাম ও দেহ 
হইতে নির্গত জলীয় বাপ্পের সহিত মিশ্রিত করিয়া দেহ হইতে বাহির করিয়া দেয়। 
এইভাবে জল দেহ হইতে বাহির হইয়া যায় বলিয়া আমাদের দেহে জলের অভাব 
ঘটে এবং আমাদের তৃষ্ণা পায়। 


© লবণ (Salt) প্রত্যহ আমরা যে আহার গ্রহণ করি, তাহার সহিভ 
লানাপ্রকার লবণ আমাদের দেহে প্রবেশ করে। তন্মধ্যে সাধারণ লবণ (সোডিয়াম 
ক্লোরাইড) প্রধান এবং ইহা রক্তে বর্তমান দেখা যায়। 

ক্যালসিয়াম £_ ক্যালসিয়াম ফসফেট আমাদের দেহের অস্থির প্রধান উপাদান 
এবং ইহা অস্থির (bones) শতকরা 60 ভাগ । রক্তে ক্যালসিয়াম লবণ বর্তমান 


দেখা যায়। রক্তে সোডিয়াম ও ক্যালসিয়াম থাকার ফলে হৃৎপিণ্ডের সঙ্কোচন ও 
প্রসারণ নিয়ন্ত্রিত হয়। দুধ, মাছ, ডিম, আলু, শাক-সবজি, পানের চুন ইত্যাদি 
হইতে দেহের পক্ষে প্রয়োজনীয় ক্যালসিয়াম পাওয়া বায়। আমাদের প্রাত্যহিক 
UCD অন্ততঃ 0'65 গ্রাম ক্যালসিয়াম থাকা প্রয়োজন। 


ফস ফোরাস £_জীবমাত্রেরই অস্থিতে, মস্তিষ্কে, aige, মজ্জায় এবং কোষে 
যে প্রোটিন থাকে তাহাতে ফদ্‌ফোরাস বিদ্যমান দেখা যায় ৷ তাই আমাদের দৈনন্দিন 
আহার্ষে অন্ততঃ একগ্রাম ফন্‌ফোরাস থাকা গ্রয়োজন| দুধ, মাছ, মাংস, বাদাম, 


কডাইশুটি প্রভৃতি হইতে ফস্ফোরাস পাওয়া যায়। যাহারা মস্তিষ্কের FT 


খাদ্য ৪৫৯ 


করে তাহাদের মস্তিষ্ক পরিচলিনায় ফন্ফোরাসঘটিত যৌগ অধিক পরিমাণে WS 
হয় এবং সেই কারণে তাহাদের ফস্‌্ফোরাস ঘটিত খাদ্য অধিক গ্রহণ Fah 
উচিত। 

আয়োডিনঘটিত লবণ £_-আয়োডিনের অভাব হইলে গলগণ্ড (Goitre ) 
রোগ sata | থায়রয়েড-গ্রন্থিতে (Thyroid gland ) আয়োডিনঘটিত জৈব যৌগ 
বিদ্যমান থাকিতে দেখা যায়। তাই অতি সামান্য পরিমাণে হইলেও আয়োডিন 
শরীরের পক্ষে বিশেষ গ্রয়োজনীয় | কভ্‌লিভার-তৈলে, FACT এবং পেঁয়াজে__ 
আয়োডিনঘটিত জৈব যৌগ আছে এবং সেই সমস্ত খাদ্য ব্যবহার করিলে দেহের 
প্রয়োজনীয় আয়োডিন পাওয়া যায় | 
_ রক্তে যে হোমোগ্লোবিন নামক প্রোটিন দেখা যায় তাহাতে লৌহ 
বর্তমান আছে। এই লোঁহ ফুসফুসে বায়ু হইতে অক্সিজেন গ্রহণ করিয়া af- 
হোমোগ্লোবিন তৈয়ারী করে ; সেই অক্সি-হোমোগোবিন দেহের সর্বত্র চালিত হয়_ 
এবং উহা সহজেই খাদ্য zata বিজারিত হইয়া হোমোগ্লোবিনে পরিণত হইয়া আবার 
পূর্বের মত কার্য করে। থাছ্য-রস জারিত হইয়া কার্বন ভাই-অক্মাইড ও জল উৎপন্ন 
sal ডিমের gA, শাক-সবজি, ডুমুর ইত্যাদি হইতে আমাদের দেহের পক্ষে 


প্রয়োজনীয় আয়রণ সংগৃহীত হয়। 

(5) ভাইটামিন ( Vitamins ) Matte উপরে উল্লিখিত পীচ প্রকারের 
aig ব্যতীত আর এক শ্রেণীর ara আমাদের শরীরের পুষ্টি ও স্বাস্থ্যরক্ষাকল্পে 
প্রয়োজন হয়। তাহারা সাক্ষাৎভাবে শরীরের শক্তি-উৎপাদনে ব্যবহৃত না৷ হইলেও 


তাহাদের অভাবে অন্য সমস্ত ACTF উপাদানগুলি যথাযথভাবে আমাদের দেহের কাধে 


আসে না। খান্ছে ইহাদের অভাব হইলে আমাদের দেহের বৃদ্ধি বন্ধ হইয়া যায় 
এবং দেহ ন 


সনাপ্রকার রোগের, যথা, বেরিবেরি ( Beri Beri ), রিকেটস্‌ ( Rickets ), 
zfs (Scurvy ) 


আয়রণ s 


প্রভৃতির আকর হইয়া পড়ে। বাসি, পচা, ভেজালযুক্ত খান্ত, 
কলে ছাটা চাউল, টিনবন্দি খাবার, কড়া করিয়া ভাজা বা বেশী জাল দেওয়া! খানা 
ভাইটামিনশৃন্ত হয়। সেইকারণে উক্তপ্রকার খাদ্যের ব্যবহারের ফলে উপরে লিখিত 
নানাপ্রকার রোগ হইয়া থাকে। টাটকা এবং একবল্কাঁ দুধ, টাটকা 
ফলমূল, শাক-সবজি, কপি, মটরশুঁটি, টম্যাটো, কমলালেবু, টাটকা মাছ, 
মাংস এবং ডিমে প্রচুর ভাইটামিন থাকে। এই ভাইটামিনসমূহ দেহের ভাঙ্গীগড়ীর 


( metabolism ) কার্ধে সাহায্য করে এবং বাসায়নিক-প্রত্রিয়া় অনুঘটক 


দির ব্রসায়নের গোড়ার কথা 


araa পরিমাণ ও উহা! গ্রহণের নিয়ম s—a (Nutrition ) :— 
ataa পরিমাণ ওজনের দ্বার! স্থির করা হয় না, উহা হইতে উৎপন্ন তাপশক্তির 
দ্বারা উহার পরিমাণ নির্ণয় করা হয়। বিভিন্ন NIIA এক গ্রাম ওজন হইতে 
বিভিন্ন পরিমাণ শক্তি উৎপন্ন হয়। যথা, 1 গ্রাম চবি (fat) হইতে ? ক্যালরি, 
1 গ্রাম কার্বোহাইডেট হইতে 4'1 ক্যালরি, 1 গ্রাম প্রোটিন ( protien ) হইতেও 
21 ক্যালরি তাপ পাওয়া যায়। 1 ক্যালরি বলিতে সেই শরিমাণ তাপকে বুঝায় 
যাহা] গ্রাম জলকে 14'5° সেটিগ্রেড উষ্ণতা হইতে 15'5° সেন্টিগ্রেড উষ্ণতায় 
আনিতে পারে। 

ডাক্তারগণ হিসাব করিয়া দেখাইয়াছেন, প্রত্যেক স্বাস্থ্যবান লোকেরই 2700 - 
2900 ক্যালরি তাপ শক্তি উৎপাদক খাদ্য গ্রহণ কর] উচিত। এই «fs উৎপাদনের 
জন্য to নিয়লিখিত উপাদানগুলি নিয়লিখিত পরিমাণে গ্রহণ করা উচিত; এই 
প্রকারের UV প্রমাণ খাদ্য ( Standard diet ) বলা হয়। 


প্রোটিন 65 গ্রাম আয়রণ 0'020 গ্রাম 
টি 60 গ্রাম ভাইটামিন “এ” 8000 আন্তর্জাতিক 
ইউনিট 
কার্বোহাইড্রেট 350 গ্রাম ভাইটামিন “বি” 300 
ফদফর ' 
ay is 1 গ্রাম ভাইটামিন “সি” 0:090- 0050 গ্রাম 
0:69 গ্রাম ভাইটামিন “ডি” উপযুক্ত পরিমাণ 


যে আহার্ধে উপরে লিখিত ভ্রব্যগুলি q 
টাটকা হওয়া বাঞ্চনীয়, আর যাহা সহজে 
নিয়ম মানিয়া না চলিলে পরিপাক যন্ত্রের উপর অত্যধিক চাপ পড়ার ফলে উহা 
দুর্বল হইয়া যার। উপরন্ত আহারের সময় এই পরিমাণ নিয়ন্ত্রণের বিশেষ প্রয়োজন 
আছে। এই নিয়মানবতিতার ফলে শরীরের সাধিত টি বলিতে 
'জীবকোযগুলির ক্ষতিপূরণ এবং নূতন জীবকোষ সৃষ্টি হওয়া i eae ঃ ই জীবদেহের 
উত্তাপ, কর্মশক্তি ও রোগ প্রতিরোধক ক্ষমতা উৎপন্ন হয়। Aa SRi 
MOTT পায়, ততক্ষণ আমাদের দেহের পুষ্টি এবং বৃদ্ধি স্বাভাবিকভাবেই সংঘটিত 
হয়। যখন খাদ্যের অভাব হয় (উপবাস ইত্যাদির সময় ) তখন প্রথমে দেহের সঞ্চিত 
aia প্রশ্োজনস্থলে চালিত হইয়া দেহ কর্তৃক গৃহীত হর়। সেই সকল সঞ্চিত ATF 


থাযথ থাকে তাহা গ্রহণ করিবার সময় 
হজম হয় তাহাই খাওয়া উচিত। এই 


খাদ্য ত 
শেষ হইলে দেহের ক্ষয় আরম্ভ হয় এবং এই অবস্থা চলিতে থাকিলে মৃত্যু পর্যন্ত 
হইরা থাকে। : 

সুষম খাদ্য ( Balanced diet ) $_যে ata প্রয়োজনীয় উপাদানগুলি উপযুক্ত 
পরিমাণে থাকে এবং যাহা নির্দিষ্ট পরিমাণ ক্যালরি সরবরাহ করিতে পারে তাহাকেই 
yag খাছ বলে। এই প্রকার সুষম খান্ত স্থানীয় জলবায়ু, ব্যক্তির বয়স ও তাহার 
বৃত্তির উপর নির্ভর করে। একজন শ্রমিকের পক্ষে যাহা সুষম MD তাহা একজন 
বুদ্ধিজীবীর পক্ষে সুষম খাদ্য হিসাবে চলিতে পারে Ai | 

রুটি অনুসারে নিঙ্গের ato তালিকার সময় সমর পরিবর্তন করা উচিত। 


পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক NI নিয়লিথিতরূপ হইলে তাহা জুষম খাদ্য বলিয়া 


গণ্য হয় £ 


পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক খাদ্যের উপাদানসমূহ ও তাহাদের পরিমাণ :_ 


খাদ্যের উপাদানের নীম £_ পরিমাণ e— 
ঢে'কিছাটা চাউল ৪ আউন্স 
বা জাতার ভাঙগা আটা | { বা এক পোয়া 
3 আউন্স 
re { বা 14 ছটাক 
4 আউন্স 
মাছ, মাংস, ডিম f daei 
12 SICH 
তরকারি ও শাক-সবজি (রাধবার FT ) | বাট ছটাক 
16 আউন্স 
হু দই i বা 8 ছটাক 
তৈল, TS, মাখন { IU 
বা 1} ছটাক 


৪৬৪ রসায়নের গোড়ার কথা 


খাদ্যের উপাদানের নীম ৪ পরিমাণ s— 

1 আউন্স 
চিনি, গুড 

aid ছটাক 

$ আউন্স 
লবণ 

বা gs ছটাক 
তিলে আধখানা 
(7৮8 আবশ্যক অনুসারে 


রষ্টব্য £_বর্তমানে যে মেট্রিক ওজন প্রবতিত হইয়াছে তাহাতে 1 পাউণ্ড বা 
16 আউন্সকে 458" গ্রাম ধরিয়া উপরে উল্লিখিত Ataa ওজনগুলিকে মেট্রিক ওজনে 
ASH যাইবে । যথা__ 
8 SITA =226'8 গ্রাম 
4 আউন্স = 118'4 গ্রাম 
1 আউন্স = 99'85 গ্রাম 
Ato পরিপাক (Digestion ) ই পূর্বেই ‘উল্লিখিত হইয়াছে যে, NT- 


aaa পরিপাক আর্ত হয় মুখবিবর হইতেই। মুখ হইতে খাদ্যদ্রব্য পাকস্থলীতে 


যায় এবং সেখান হইয়া উহা ক্ষুদ্রান্তে ata | এই সকল বিভিন্ন স্থান হইতে বিভিন্ন 
প্রকার রস fS হইয়া পরিপাক ক্রিয়ায় সাহায্য করে। যেমন, মুখে লালার 


মধ্যে টায়ালিন (৮5৪19) নামক জারক-রস (enzyme) খাগ্ের ভিতর থে 


COATT SICH তাহাকে মলটোজ ( maltose ) নামক চিনিতে পরিণত করে। 


তাহার পর পাকস্থলীতে নিঃসৃত হর হাইড্রোক্লোরিক ae এবং পেপনিন 


(Pepsin) ও রেনিন (Renin) নামক জারক-রস) ইহারাও কার্বোহাইডেটকে 
ALAS পরিণত করে এবং প্রোটিনকে আ্যামাইনো entice পরিনত যারে 
রেনিন ছুধকে ছানার পরিণত করে। gaia পিত্তরস (bile), warts 
(pancreatic juice) এবং আন্ত্রিকরস (intestinal juice) নিঃস্থত হয়। 
Mare রসে জ্যায়াইলেজ (৪58৩) ট্রিপ সিন (trypsin) এবং লিপেজ 
(lipase) নামক এনজাইম বা জারক-রস দেখা যায়। এবং উহা মলটোজকে 
Armia পরিণত করে। অগ্্যাশয় হইতে আরও একটি পদার্থ নিঃস্থত হয়, 
তাহার নাম ইন্সিউলিন (Insulin) | এই ইন্সিউলিন নামক রাসায়নিক পদার্থ 


খাপ্ত 8৬৫ 


প্রকোজকে জারিত করিয়া দেহে তাপ উত্পাদন TA | পূর্বেই উল্লিখিত হইয়াছে 
স বা sor ইন্্‌সিউলিন Pree করিতে 
পারে না, তাই এই প্রকারের রোগীর রক্তে গ্লুকোজ থাকিয়া যায় এবং উহা উক্ত 
প্রকারের রোগীর প্রতাবের সহিত গ্কোভরূপেই দেহ হইতে বাহির হইয়া যায়। 
আন্রক-রসে ইরেপদীন (erepsin ), সুত্রে (sucrase ), লযাকটেজ (lactase ) 
এবং মল্টেজ ( maltase ) নামক এনজাইম বা জারক-রস থাকে। এই সমস্ত 
জারক-রস ইক্ষু-শর্করাকে প্রকোজে এবং ফকটোজে, ga শর্করাকে গ্রকোজে 
এবং অন্য চিনিকেও ATTICS পরিণত করে । এইভাবে উৎপন্ন গ্ৰ [কোজই আমাদের 
দেহের পু্টিসাধনরূপ aid লাগে। পূর্বেই বলা হইয়াছে যে, পাকস্থলীতে উৎপন্ন 
atas রসগুলি প্রোটিনকে আযামাইনো আযাসিডে পরিবতিত করে । এইভাবে উৎপন্ন 
আযামাইনে আ্যাদিড দেহকোষ সংস্কারে এবং নৃতন কোষ সৃষ্টি করিতে ব্যবহৃত হয়। 


মাইনে! TAG অতরিক্ত থাকে তাহা রক্তের সহিত যক্কৃতে (liver ) WA I 


GUAT 
ages উৎপন্ন জারক-রণ উহাকে গ্লকোজে পরিণত করে এবং পরে পুনরায় রক্তে 


পাঠাইয়া দেয়। চবিকে অগ্র্যাশয় হইতে RS লাইপেজ (lipase) নামক 
জারক-রস এবং ASG হইতে উৎপন্ন পিত্তরস ( bile ) BACT প্লিলারিণ ও জৈব আযাঁসিডে 
পরিণত করে এবং ক্রমশঃ উহারা রক্তে আসিয়া RS হইয়া তাপ ও শক্তি 


উৎপন্ন করে | 


উপরোক্ত এনজ 
ছাড়া আর কিছুই নয়। 
সম্পূর্ণ হইলে নিয্নলিখিতভাং 


যে, বহুমূত্ৰ রোগীর দেহে প্যানক্রিয়া 


ee we বিশ্লেষণ ( hydrolysis ) 
ইতে বুঝা যায় যে, পরিপাক ক্রিয়া 
উপাদানগুলির পরিবর্তন 


নাইম ঘটিত বিক্রিয়াগুলি সম 
উপরের আলোচনা হ 
ব yanga বিভিন্ন 


সাধিত হয় £_ 
(i) Beal শ্বেতপার সরলতম শর্করা ধর কোজে পরিণত হয় ; 
(ii) প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য আযামাইনো আযাপিভে পরিণত হয় ; এবং 
1 স্নেহ দ্ৰব্য বলিয়া পরিচিত তাহা গ্রিসারিণ ও 


বা ফ্যাট (fat) যাহ 
ড পরিণত হয়। 

শোষণ ক্ষুতরন্ত্রের সাহায্যে সংঘটিত হয়। খাদ্যের 
পর রক্তের মধ্যে আসিয়া পৌঁছায় এবং রক্ত- 
পৌঁছায়। সেখানে খাগ্ঘরস প্রোটো- 


এর অংশ হইয়া যায় এবং প্রশ্থীসের সহিত গৃহীত 


(i) চবি 
নানাপ্রকার rT আযাপিত 
ইহার পর জীর্ণ খাঘের অব 


স্রোতের সহিত দে 
প্রাজম ( Protoplasm ) 
wo—( ৩য় ) 


৪৬৬ রসায়নের গোড়ার কথা 


বায়ুর অক্সিজেনের সংস্পর্শে আসিয়া মৃতু-দহন ক্রিয়ায় যোগ দেয়। তাহাতে উদ্ভূত 
তাপ শরীরের শক্তি যোগায় এবং শরীরের উষ্ণতা স্থিরাঙ্কে রাখে । 


Questions 
1, Classify food according to their functions, Explain the importance of 
food, Discuss the relationship that exists between our food and nutrition. 
৯। aon কার্যকারিতা অনুসারে তাহার বিভাগ উল্লেখ কর। খাদ্বের প্রয়োজনীয়তা বর্ণনা 
করিয়া বুঝাইয়া দাও। আমাদের খাছ্ের এবং পুষ্টির ভিতর সম্পর্ক সম্বন্ধে আলোচনা কর | 


2. What are the active principles vf our food ? What is meant by balanced 
diet ? 


২। আমাদের খাছের কার্যকরী অংশ কি কি, “eam খাদ্য” বলিতে কি বুঝায়? 
3. Write an essay on vitamins. 

৩। ভাইটামিন সম্বন্ধে একটি নীতিদীর্ঘ প্রবন্ধ লিখ। 

4, Write a connected account about the metabolism of our food. 
81 আমাদের খাদ্যের পরিপাক সম্বন্ধে একটি RATE আলোচনা কর। 


MEIRE 
পর্যায়-সারণী 


পর্যায় সূত্রের উদ্ভবের ইতিহাস? মৌলগুলির ভিতর পৌসাদৃশ্তকে ভিত্তি 
করিয়া তাঁহাদের বিভাগ করার চেষ্টা অনেকদিন হইতেই হইয়া আসিতেছে 
মোটামুটি তাহাদিগকে ধাতব ও অধাতব মোলে বিভক্ত করা হয়, কিন্ত এইভাবে 
বিভক্ত মৌলগুলির ধর্মের পার্থক্য অনেক সময় ঠিক হয় না। যেমন নাতি 
খাতুবিভাগে অবস্থিত, কিন্তু অধাতব মৌলের মত তাহার উচ্চ অক্সাইড আযাসিভধমী ; 
আবার গ্রাফাইট (কার্বনের একটি রূপ) নিশ্চয়ই অধাতু বিভাগে পড়ে, কিন্ত ইহা 
ধাতুর স্যায় ওজ্জল্য বিশিষ্ট । এই সমস্ত কারণে এই প্রকার বিভাগ সুষ্ঠ বলিয়া মানিয়া 


ওয়া যায় না। 


ইহার পর মৌলগুলিকে তাহাদের যোজ্যতা অঙ্ছদারে ভাগ করা হয়। কিন্ত 


তাহাতেও বিভিন্ধর্মী মৌল একই শ্রেণীতে আসিয়া যায়। যথা, সোডিয়াম ও ক্লোরিণ 
এই ছুইটি মৌলই একযোজী, কিন্তু সোডিয়াম ধাতব মৌল এবং ক্লোরিণ অধাতব 
মৌল; সোডিয়াম ধনাত্মক তড়িতাহিত মৌল ( electropositive element ) এবং 
ক্লোরিণ AIE তড়িতাহিত মৌল (electronegative element ) | কাজেই 


এইভাবে মৌলগুলিকে বিভক্ত করাও খুব সুবিধাজনক নয়। 
তাই ইহার পরের চেষ্টাই হইল মৌলগুলিকে তাহাদের পারমাণবিক ওজন 


অনুসারে সাজানো । 

এই প্রচেষ্টাগুলির উদ্ভাবকের মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য হইল ডোবারিণারের 
নাম। তিনি 1817 খৃষ্টাব্দে দেখান যে তিনটি করিয়া রাসায়নিক ধর্মে সাদৃযুক্ত মৌল 
সাজাইয়া লইলে উক্ত মৌল তিনটির পারমাণবিক ওজন নিয়মান্গ্গভাবে পরিবতিত 
হইতে দেখা যায়। এই তিনটি মৌলের মধ্যমটির পারমাণবিক ওজন প্রথম ও তৃতীয় 
মৌলের পারমাণবিক ওজনের গড অর্থাৎ যোগ করিয়া যাহা হয় তাহার অর্ধেক। 
বর্তমানে PEAS পারমাণবিক ওজন ব্যবহার করিয়া উদাহরণ স্বরূপ দেখান যায় 


aao তিনটি করিয়া সমধর্মী মৌলের সমাবেশের ক্ষেত্রে উহা প্রযোভ্য 


হইয়াছে। 


৪৬৮ রসায়নের গোড়ার কথা 


I II III 
Cl—35'5 Ca—40 S—32 
Br—80 9788 Se—79 
I—127 Ba—137 Te—128 


ইহাকে ডোবারিণারের ANTA (law of triads) বলে। ভোবারিণারের। 
ধারণা ছিল যে সমস্ত মৌলকে এইরূপ তিনটির একত্র সমাবেশে ভাগ করা যাইবে | 

1859 খৃষ্টাব্দে ডি স্তাস্কোটয়িস (de Chaucourtois ) মৌলগুলিকে তাহাদের 
ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অঙ্গুলারে এক সি'লিণ্ডারের ( cylinder ) গায়ে স্পাইরেল। 
(Spiral) ভাবে কাগজ জড়াইয়৷ তাহাতে Assi লন এবং দেখিতে পান যে 
agge মৌলগুলি একই aca উপর অবস্থিত। 

কিন্তু 1859 খৃষ্টাব্দে ক্যান্সিদারো! (08007145879) কর্তৃক নির্ভুলভাবে 
পারমাণবিক ওজন নির্ধারণ করিবার পদ্ধতি উদ্ভাবিত হওয়ার পর মৌলগুলিকে 
এইভাবে ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অনুসারে সাজানোর চেষ্টা বিশেষভাবে 
আরম্ভ হয়। 


নিউল্যা ডের arga ( Newland’s Law of Octaves )— 


1864 খৃষ্টাব্দে fate তখনকার দিনে জান! মৌলগুলিকে কোন একটি নির্দিষ্ট 
মৌল হইতে আর্ত করিয়া তাহাদের ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অনুসারে সাজান 
এবং দেখিতে পান যে প্রতি অষ্টম মোলে ধর্সের পুনরাবৃত্তি ঘটে। 

Li Gl B 0 N 
Na Mg Al Si P 


যথা, 
০ F 


, S Cl 
তাই তিনি বলেন যে মৌলগুলিকে যদি তাহাদের ক্রমবর্ধমান পারমাণবিক ওজন 


অনুসারে সাজানো হয় তবে কোন একটি মৌল হইতে অষ্টম যৌলে ধর্মগুলির পুনরা-. 


বৃত্তি ঘটে যেমন উপরের তালিকায় লিথিয়াম হইতে আরস্ত করিয়া যতই মৌলের 
পারমাণবিক ওজন বৃদ্ধির দিকে যায় ততই মৌলগুজির ধর্ম পর্িবতিত হয়, কিন্ত 
এইভাবে সাতটি মৌল অতিক্রম করিয়া অষ্টম মৌল সোডিয়ামে উপনীত হইলে 
দেখ| যায় যে দোডিয়ামের ও লিথিয়ামের ধর্মের ভিতর বিশেষ args বিদ্যমান ৷ 
সঙ্গীতশাপ্তের, সাতটি সুরের পুনরাবর্তনের সহিত সাদৃশ্য দেখিয়া নিউল্যাওড এই 
বিষয়টির FJA (Law of Octaves ) বলিয়া নামকরণ করেন। কিন্তু নিউ- 


পর্যাক়-সারণী Oh 


ল্যাপ্ডের সার্ণীতে এত বেশী অসামঞ্জস্ত দেখা যায় যে তাহা কেহই মানিয়া লইতে 


চায় না। 
পর্যায় জূত্র ( Periodi 
'মেণ্ডেলিফ ( Mendelejeeff 


o Law): ইহার পরে রাশিয়ার শ্রেষ্ট রসায়নবিদ্‌ 
) 1869 খৃষ্টাব্দে এবং gáta রসায়নবিদ লথার মায়ার 
(Lothar Meyer) 1870 খৃষ্টাব্দে পরস্পর নিরপেক্ষভাবে পরায় সূত্র আবিষ্কার 
ace ae সর্বক্ষেত্রে রাসায়নিক ধর্মে সৌসাদৃশ্যের উপর লক্ষ্য রাখিয়া 
মোলগুলিকে তাহাদের ক্রমবর্ধমান পারমাণবিক ওজন অনুসারে একটি সান্দলীতে 
(Table) সাজাইয়া এবং aata মায়ার উহাদের ভৌত ধর্মের ভিতর MIA প্রতি 
লক্ষ্য রাখিয়া উক্ত ভাবে সাজাইয়া একই স্ত্রে পৌছান। মেণ্ডেলিফের উক্তি অনুসারে 


qa নিয়লিখিতভাবে প্রকাশ করা হয় :_ 
মৌলগুলির ও তাঁহাদের যৌগগুলির ভৌত ও রাসায়নিক ধর্মাবলী 
পর্যায়ক্রমে ভাহাদের পারমাণবিক-ওজনের ARS আবতিত হয়। 


পৰ্যায়ক্ৰমে আবর্তনের উদাহরণ আমরা প্রকৃতিতে অহরহঃ দেখিতে পাই দিবা 
ও রাত্রির ও খতুগুলির আবর্তনের সময়। সময় আগাইয়া চলিতেছে কিন্ত দিবা ও 


রাত্রি এবং খতুগুলি পুনরাবতিত হইতেছে। 
মেগডেলিফ নিয়ে gatas ৮টি দফায় AA উল্লেখ করেন £__ 
(1) মৌলগুলিকে যদি তাহাদের ক্রমবর্ধমান পারমাণবিক-ওজন Senter সাজান 


যায় তাহা হইলে তাহাদের রযায়ক্রম সহজেই বুঝা যায় অর্থাৎ নির্দিষ্ট ব্যবধানের পর 
সমান গুণসম্পন্ন মৌলের অস্তিত্ব দেখা যায়। 

(2) যে মৌলগুলির রাসায়নিক ধর্ম একই প্রকার তাহাদের পারমাণবিক ওজন 
প্রায় সমান দেখা যায়_-( যেমন প্লাটিনাম, ইরিডিয়াম, অস্মিয়াম ) অথবা তাহাদের, 
পারমাণবিক ওজনের ব্যবধান প্রায় সমান হয় (যেমন, পটাসিয়াম, রুবিডিয়াম 


সিজিয়াম ) | 
(3) এইভাবে মৌলগুলিকে অথবা 


নইলে এই fants উহা 
চীতে বা শ্রেণীতে স্থাপিত হয়। 


(4) যে সমস্ত মৌল প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাঁহাদের পারমাণবিক 
ওজন খুব কম এবং তাহাদের ধর্মগুলি বিশিষ্টভাবে নির্দিষ্ট । সলেইকাঁরণে তাহাদের 


«আদৰ্শ মৌল” বলা হয়। 


করেন। 


মৌলপুপ্জকে ক্রমবর্ধমান পারমাণবিক ওজন 
দর যোজ্যতা অনুসারে হইয়া থাকে এবং সদৃশ 


৪৭০ রসায়নের গোড়ার কথা 


(5) পারমাণবিক ওজনের উপর মৌলের প্রকৃতি ও ধর্ম নির্ভর করে। 
(6) এইভাবে মৌলগুলিকে সাজাইলে বুঝা যায় থে এখনও অনেক মৌল 
আবিষ্কৃত হইতে বাকী আছে। 


(7) মৌলের নিণীত পারমাণবিক ওজনে ভুল থাকিলে তাহা পর্যায়-সারণীতে 
উহার কাছাকাছি অবস্থিত যৌলগুলির পারমাণবিক ওজন দেখিয়া সংশোধন 
করা যায়। 


(1) মৌলের পারমাণবিক ওজন জানা থাকিলে তাহার ধর্মগুলি সমন্ধে ভবিষ্যদ্বাণী 
করা যায়। 


এই তথ্যগুলিকে একক্রিত করিয়া বলা যায় যে মৌলের ধর্ম গুলি মৌলের 
পারমাণবিক ওজনের উপর পর্যায়ক্রমে নির্ভরশীল। 

উপরের উক্ত আটটি দফা ভালভাবে আলোচনা! করিলেই দেখা যাইবে যে উহার 
ভিতরই পর্ধায়-সারণীর বীজ নিহিত আছে। 

পর্যার-সারণী ( The Periodic Table 
গুলিকে একটি আন্ুভূঘিকক্ষেত্রে সাজান__ 
ক্ষেত্রকে পর্যায়-সারণী বলা হয়। 
পারমাণবিক ওজন অনুসারে সাজা 
হইতে আরম্ত করিয়া 
পংক্তিতে পাওয়া যায় 


) এই স্থত্রাহ্গসারে মেণ্ডেলিফ cta- 
এইভাবে সাজানো মৌলযুক্ত আনুভূমিক 

এই সারণীতে মৌলগুলিকে তাহাদের ক্রমবর্ধমান 
নো হয়। হাইডরোজেনকে বাদ রাখিয়া! লিথিয়াম 
এইভাবে মৌলগুলি সাজাইলে প্রথম আনুভূমিক 


Li 4 Bot ১:88 ay 
ফুয়োরিণের পর পারমাণবিক-ওজন অঙ্গসারে আসে 
লিথিয়ামের নীচে বসাইলে একই ধর্ম বিশিষ্ট দুইটি মৌ 
এইরূপে আর একটি বিভিন্ন মৌলবিশিষ্ট আশ্ভূমিক রেখা 


Nea Mg Al gi p 
এখানেও পর পর মৌলগুলি 
পুনরাবৃত্তিমাত্র। এইভাবে সা 


Oo F 

সোডিয়াম* এবং তাহাকে 
ল একই ল্ষ-সারিতে আসে | 
পাওয়া যায়, যথা £__ 

S Cl 

উহাদের উপরে পূর্ব রেখায় অবস্থিত মৌলগুলির 
তট মৌল পরপর অতিক্রান্ত হইলে আসে পটাসিয়াম 


* তৎকালে নিক্তিয় গ্যাসগুলি জান! ছিল না 
পারমাণবিক ওজন অনুসারে বসান। 


ডি 


» তাই মেগডেলিফ ফ্লুয়োরিণের পরই সোডিয়ামকে 


পর্যীয়-সারণী ৪৭১ 


এবং তাহার স্থান দেওয়া হয় সোডিয়ামের 
এবং তথা লিখিয়ামের বিশেষ সাদৃশ্য বিদ্যমান ৮8175 
এইভাবে মৌলগুলিকে সাজাইলে দেখিতে পাওয়া যায় যে উহার! কতকগুলি 
অন্নুভূমিক পংক্তিতে এবং কতকগুলি az পংক্তিতে আসিয়া থাকে। অঙ্গ রি 
পংক্তিগুলিকে “পর্যায়” (Period) এবং লঙ্ব পংক্তিকে “শ্রেণী? (Group = 
হইয়া থাকে। শ্রেণীকে রোমান সংখ্যা ! হইতে VII পর্যন্ত চিহ্ন দেওয়া হয় এবং 
নিক্ধিয়-গ্যাসগুলি আবিষ্কৃত হইলে তাহাদের একটি ভিন্ন শ্রেণীতে বসাইয়! তাহাকে 
0 সংখ্যা দিয়া চিহ্নিত করা হর। প্রত্যেক পর্যায়ে অবস্থিত মৌলগুলির ধর্ম বিভিন্ন 
উহাদের ধর্মগুলি পারমাণবিক-ওজনের পরিবর্তনের সঙ্গে নিয়মিত ভাবে 
g প্রত্যেক শ্রেণীতে অবস্থিত মৌলগুলির ধর্মের ভিতর যথেষ্ট 
উহাদের রাসায়নিক ধর্মগুলি একই প্রকারের হয় 5 তাই উক্ত 
ত মৌলগুলিকে এক পরিবার বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত মনে 


হয় এবং 
পরিবতিত হয়। কি 
সাদৃশ্য দেখা যায় এবং 
প্রকারের at পংক্তিতে afz 
করা যাইতে পারে। 


পর্যায়-সারণীর বৈশিষ্ট্য ( Features ) £_ বর্তমানে প্রচলিত পর্যায়-সারণী 
q উহাতে 7টি পর্যায় (7 Periods ) এবং নয়টি arad আছে দেখা যায় । 


agait 
নিয়লিথিত প্রকার দেখা যায় +— 


প্রত্যেক পর্যায়ে মৌলপংখ্যা 
Q 1 নং পর্যায়ে মাত্র gaf মৌল H এবং He আছে। 
পর্যায়ের প্রত্যেকটিতে আটটি করিয়া মৌল আছে। 
এই দুইটি পর্যায়কে 37 (Short ) পর্যায় ara) এনং পর্যায়ে তীব্রভাবে ধনাত্মক 
) মৌল Li হইতে তীব্রভাবে খণাআক (electronegative ) 
q ধর্ম ক্রমশঃ পরিবতিত হইতে দেখা যায় এবং এই 
মৌল কার্বনের ভিতর দিয়া যাইয়া সংঘটিত হয়। 
কার্বনকে ভড়িৎনিরপেক্ষ বলা হয়, কারণ ইহা ধনাত্মক-মৌল Het সহিত থে 
যৌগ উৎপন্ন করে তাহা যতখানি স্থায়িত্শীল ইহার ৰণাত্মক-মৌল 0]-এর সহিত 
যৌগও ততথানি স্থন্থিত। INK পর্যায়ে মৌলগুলি হইল Li, Be, B, O, N 
0, F, No এবং ৪নং পর্যায়ে মৌলগুলি হইল Na, Mg, Al, Si, P, S, 0, A 
a 3 , 5, Gl, A. 
ইহাতে অবস্থিত Na Lie সহিত সমধর্মী, Mg Bosi সহিত সমধৰ্মী 


ইত্যাদি | 


(i) 2 নং এবং ৪ নং 


( electropositive 
মৌল F পৰ্যন্ত মৌলগুলি 


পরিবর্তন তড়িৎনিরপেক্ষ 


৪৭৪ রসায়নের গোড়ার কথা 


এই সারণী হইতে দেখা বার যে আল্ুভূমিক সারিতে মৌলগুলিকে ক্রমবর্ধমান 
পারমাণবিক ওজন STAT এরূপভাবে সাজানো হইয়াছে যে সমধর্মী মৌজগুলি একই 
শ্রেণীতে আসিয়া পড়িয়াছে। 

এই সারণীতে আরও দেখা যায় যে প্রত্যেক দীর্ঘপর্ধায়ের মধ্যস্থলে VILI নং 
শ্রেণীতে তিনটি করিয়া মৌল আছে। ইহারা পরস্পর সমধর্মী এবং ইহাদের 
পারমাণবিক ওজনের পার্থক্য খুবই কম। ইহাদিগকে “সন্বিগত মৌল” 
( Transitional elements ) বলে | এনং পর্যায়ে এইরূপ VI শ্রেণীতে যে “UA” 
আছে তাহারা হইল Fe, Co, Ni ; 5নং পর্যায়ে উক্ত প্রকার ত্রয়ী হইল Ru, Rh, Pa 
এবং 6নং পর্যায়ে ত্রয়ী হইল Os, Ir, Pt | 

[ দ্রষ্টব্য £_বর্তমানে “সন্ধিগত মৌল” বলিতে আরও অনেক মৌলকে বুঝায়। 
যে সমস্ত মৌলের ইলেকট্রনীয় গঠন এরূপ যে কয়েকটি ইলেকট্রন শেষের স্তরের পূর্বের 
স্তর (Penultimate Shell) হইতে সর্ববহিঃস্থ সরে আসিয়া যোজ্যতার ইলেকট্টনরূপে 
কাজ করিতে পারে তাহাদেরই সন্ধিগত মোল বলে। 
এবং ম্যাগ্নেট দ্বারা আকষিত zy | 
তাই বর্তমানে নং পর্যায়ে স্ক্যানডিয়া 


ইহাদের আয়নগুলি রংযুক্ত 
ইহারা অস্ঘটকরূপে ব্যবহৃত হইতে পারে | 
ম হইতে কপার পর্যন্ত মৌলকে, ঠনং পর্যায়ে 
ইট্িয়াম হইতে সিলভার পর্যন্ত মৌলকে এবং 6নং পর্যায়ে ল্যান্থানম হইতে গোল্ড 
পর্যন্ত মৌলকে সন্ধিগত মৌল বলা হইয়া atte | ল্যান্থানম্‌ হইতে লুটেসিয়াম পর্যন্ত 
বিরলমুতিক মৌল গুলিকে ল্যান্থানাইড শ্রেণী বলিয়া উল্লেখ কর! হয়।] 

দীর্ঘ পর্যায়ের প্রথম সাতটি মৌলকে জোড় SAT (even series) অন্তর্ভুক্ত বলা 
হয় এবং শেষের সাতটি মৌলকে বিজোড় ক্রমের ( odd series ) ভিতর ধরা হয়। 
প্রত্যেক শ্রেণীকে দুইটি উপশ্রেশীতে (sub-group) ভাগ কর] হইয়াছে, এবং তাহাদের 
A ও B উপশ্ৰেণী বলা হয়। জোড়ব্রমের মৌলগুলি বাম দিকের উপশ্রেণী &-তে 
পড়ে এবং বিজোড়ন্রমের যৌলগুলি ভানদীকের উপশ্রেণী B-তে পড়ে। উপশ্রেণীর 
মৌলগুলি পরষ্পর বেশী সমধর্মী হয়। i 

[নং পর্যায়ের মৌলগুলি সকলেই তেজক্রিয় ( 
আ্যার্টিনাইভ (actinide) মৌল বলে এবং 
আ্যা্টিনাইড শ্রেণীতে ফেলা হইয়াছে। 


radioactive)!  ইহাদিগকে 
ট্যান্‌স্‌ ইউরেনিক্‌ মৌলগুলিকেও এই 


পারমাণবিক ওজন ও ধর্মাবলীর পুনরাবৃত্তি ( Periodicity of proper” 


ties with change of Atomic Weights )-মেণেলিফের পর্যায়সারণী মৌলগুলির 
পারমাণবিক ওজনের MICH উৎপন্ন হইয়াছে বটে ; কিন্তু দেখা যায় যে এই পর্যায়গত 


পর্যার-সারণী ৪৭৫ 
বিভাগে মৌলগুলির সমস্ত ধর্মই, কি ভৌত কি রাসায়নিক, একই রকমভাবে আবতিত 
হয়। মৌলের ধর্মগুলির ভিতর কয়েকটি লইঙ্জা এইখানে তাহাদের আবর্তন 
দেখান হইল £__ 


ATOMIC NUMBERS 
চিত্র 43—21 


e & eran 31801 
(ক) ভৌত ধর্মাবজী £ ($) মৌলসমূহের পারমাণবিক আয়তন ( Atomic 


volume) তাঁহাদের পারমাণবিক ওজনের সহিত পথায়ক্রমে পরিবর্তনশীল এই 


৪৭৬ রসায়নের গোড়ার কথা 


তথ্যটি লোথার মায়ার প্রথম 1870 খৃষ্টাব্দে দেখান এবং এই ধর্মের আলোচনা 
করিয়াই তিনি পর্যায়স্ত্র উদ্ভাবিত করেন। এক গ্রাম-পরমাণু পরিমাণ যে কোন 
মৌলের আয়তনকে পারমাণবিক আয়তন বলা হয়। মৌলের পারমাণবিক ওজনকে 


উহার আপেক্ষিক গুরুত্ব দিয়া ভাগ দিলে উহার পারমাণবিক আয়তন পাওয়া 
যায়। 


যে কোন মৌলের পারমাণবিক আয়তন = উহার পারমাণবিক ওজন | লোথার মায়ার 
উহার আপেক্ষিক গুরুত্ব 
পারমাণবিক ওজনকে Se ( abscissa ) ধরিয়া এবং পারমাণবিক আয়তনকে কোটি 
( ordinate ) ধরিয়া একটি ছক ( graph) আাকেন। সেই ছকটি ছবিতে পারমাণবিক 
্রমান্ধকে ga ধরিয়া প্রদশিত হইল। এই ছকে দেখা যায় যে ক্ষার ধাতুগুলি ছকের 
(crests ) শীর্ষস্থানগুলি অধিকার করিয়া আছে এবং অতি উচ্চ উত্তাপে বিগলিত হয় 
এইরূপ মৌলগুলি গর্ভগুলিতে ( hollows ) অবস্থিত। এক ছকে প্রত্যেক পধায় একটি 
'ঢেউএর মত। ঢেউএর শীর্ষে থাকে ক্ষার ধাতু এবং ঢেউএর গর্তে থাকে উচ্চ তাপে 
গলে এবং কম বিক্রিয়াশীল এরূপ মৌল। ঢেউএর ঢালু ( slope ) 
ধনাত্মক মৌল অথবা ধাতব মোল; চড়াই ( ascending ) 
খণাত্মক মৌল অথবা অধাতব মৌল। 
(i) এইরূপে মৌলগুলির অন্তান্য cetei, যথা গলনাঙ্ক, goats, চাপে 
ংকোচনশীলতা ( compressibility ), তড়িৎপরিবহন FAS (electrical 
conductivity) ইত্যাদি পূর্বে উল্লিখিত উপায়ে মৌলগুলির পারমাণবিক ওজনকে 
ভু এবং উক্ত ধর্মগুলির আস্কিক মানকে কোটি ধরিয়া ছক আকিলে ঠিক পূর্বে প্রদশিত 


কের মত ছক পাওয়া যায়। ইহাতে প্রমাণিত হয় যে উল্লিখিত ভৌত ধর্মগুলি 
আবর্তনশীল। 


অংশে থাকে তড়িৎ- 
অংশে থাকে তড়িৎ 


[দ্রষ্টব্য ? একমাত্র ভৌত ধর্ম যাহা সাধারণ Sawin আবতিত হয় না তাহা পারমাণবিক 
তাপ (atomic heat=at wt, ১৪, heat) , ইহার মান fear, (64), মৌলের পারমাণবিক ওজন 
যাহাই হউক ন! কেন। কিন্তু যদি মৌলের আপেক্ষিক তাপ (sp. heat) 
হাইড্রোজেনের উষ্ণতায়) স্থির করা হয় তবে এই 
পাওয়া যায়।] 

(খ) রাসায়নিক ধর্মাবলী £_এখানে মৌলের সমস্ত রাসায়নিক ধর্গ একটি 
একটি করিয়া আলোচনার অন্তর্ভুক্ত না করিয়া দুইটি বিশিষ্ট রাসায়নিক ধর্ম যে 
আবর্তনশীল তাহা দেখান হয় এবং তাহা হইতেই aig রাসায়নিক ধর্মগুলিও 


অতি নিম্ন উষ্ণতায় (তরল 
পারমাণবিক তাপও আবর্তনণীল তাহা ছক হইতে 


পর্যার-সারণী 
৪৭৭ 


বর্তনশীল হয় তাহা বুঝা যায় । এই দুইটি রাসায়নিক ধর্ম হইল মৌলগুলির 


যে আ 
এবং উহাদের তড়িৎ রাসায়নিক ( electro- 


যোজ্যতা (valency ) 
chemical ) ধৰ্ম । 

i) ঘোজ্যত! ঃ_ক - 

O যোজ্য (ক) হাইড্োোজেন-যোজ্যত! | Hydrogen-Valency ) 
পর্যায়ের মৌলগুলি নিস্নলিখিত হাইড্রাইডগুলি গঠন করে £_ 

Li, 30172, (BHs)s, CHa NHs, OHe, FH zzi হইতে এবং ROS 
ga: পর্যায়ের মৌলগুলির হাইড্রাইডগুলির কথা বিবেচনা করিলে দেখা যায় যে মৌলের 
ভাইড্রোজেন-যোজ্যতা প্রথম শ্ৰেণী হইতে চতুর্থ শ্রেণী পৰ্যন্ত বৃদ্ধি পাইয়| এক হইতে 
চারে পৌছায় এবং আবার নিয়মান্গভাবে কমিয়া সপ্তম শ্রেণীতে এক হয়। এখানে, 


কিছু নিয়ম বহিভূর্ত হাইড্রাইডও দৃষ্ট হইয়া থাকে। 


(2) অক্সিজেন যোজ্যতা ( Oxygen valency ) $— এই. প্রকার যোজ্যতা 
লে প্রথমে RA পর্যায় আলোচনায় আনিলে দেখা যায় যে উক্ত 


লির অক্সাইড হইল £_ 


প্রথম ga: 


বিবেচনা করিতে গে 
দুই পর্যায়ের মৌলগু 


[8,0, 7390, 13903, COs, 5055 [509৯ 

বিটি ১9277 

এই অক্মাইডগুলি দেখিলে বুঝা যায় যে অক্সিজেন-যোজ্যতা প্রথম শ্রেণী হইতে AAT- 
{ত পর্যন্ত বৃদ্ধি পায়। অষ্টম শ্রেণীর মৌল অস্মিয়াম-এর' 


শ্ৰেণী te এক হইতে T 
অক্সাইড হইল 0804 এবং সেখানে শ্রেণীগত যোজ্যতা দেখা যায় আট। এইখানে: 


মৌলগুলির বিভিন্ন AS q যে অক্সাইডে উহার সব চেয়ে বেশী যোজ্যতা, 


দেখায় তাহাই আলোচনায় 
যে কোনও শ্রেণীতে অ 

যোজ্যতা যোগ করিলে আট হয়। 
রাসায়নিকের মত মৌলের অক্সিজেন- 


দ্রষ্টব্য £ কোন কোন 

উর faatasi বিবেচনা করিলে ভাল হয়, কারণ HLM APACS মৌলের সর্বাপেক্ষা, 
র জয় 

বেশী যোজ্যতা কার্যকরী করিয়া যোগ উৎপাদন করিয়। থাকে । 
(ii) তড়িৎ রাসায়নিক 4% ( Electrochemical Character ) £_একই 

পর্যায়ে অবস্থিত মৌলগুলির তড়িৎ রাসায়নিক ধর্ম যদি পর্যালোচনা! করা যায় তবে 


দেখা যাইবে যে প্রথম শ্রেণীতে অবস্থিত মৌল সর্বাপেক্ষ। তড়িৎ ধনাত্মক বা ধাতব, 


ইভের ভিত 
অন্তর্ভুক্ত করা হইয়াছে। 
বস্থিত মৌলের হাইড্রোজেন-যৌজ্যতা এবং অক্সিজেন- 


ataol বিবেচনা না করিয়া 


৪৭৮ রসায়নের গোড়ার কথা 


গুণযুক্ত (highly electro-positive or metallic), কিন্তু ক্ৰমশঃ দ্বিতীয় শ্রেণীর 
ভিতর দিয়া পরপর শ্রেণী পার হইতে হইলে দেখা যায় যে তড়িৎ ধনাত্মক গুণের 
পরিমাণ কমিয়া আসে এবং চতুর্থ শ্রেণীতে তড়িৎ-নিরপেক্ষ মৌলের ভিতর দিয়া 
যাইয়া তড়িৎ-বণাত্মক মৌলে পৌছান যায় এবং তড়িৎ খণাত্মক ধর্ম ক্রমশঃ gfe প্রাপ্ত 
হইয়া সপ্তম শ্রেণীতে সর্বাপেক্ষা বেশী হয়। উদাহরণ স্বরূপ দ্বিতীয় Ba পায়ে 
সোডিয়াম সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক গুণ-সম্পন্ন মৌল (ধাতু), ম্যাগনেসিয়াম সোডিয়াম 
অপেক্ষা কম তড়িৎ ধনাত্মক গুণ-সম্পন্ন মৌল (ধাতু), সিলিকন তড়িৎ নিরপেক্ষ মৌল; 
ইহার দুইটি যৌগ SiH, এবং 8801, সমান সুস্থিত। (অধাতু) ফদফোরাস তড়িৎ 
খণাত্মক গুণসম্পন্ন মৌল। (অধাতু), সলফার ফসফোরাস অপেক্ষা বেশী তড়িৎ 
aas গুণসম্পন্ন মৌল (অধাতু), ক্লোরিণ এই পর্যায়ে সর্বাপেক্ষা বেশী তড়িৎ- 
খণাত্মক গুণসম্পন্ন মৌল (অধাতু)। পরের পর্যায়ে ঠিক IZET পরিবর্তন 
লক্ষিত Sz | 


তাহা হইলে দেখা যায় যে মৌলের পারমাণবিক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌলের 
তড়িৎ রাসায়নিক ধর্ম সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল হইতে আরম্ত করিয়া সৰ্বাপেক্ষা 
তড়িৎ খণাত্মক মৌলে পৌছায় এবং তাহার পর আবার তড়িৎ ধনাত্মক মৌলে ফিরিয়া 
আসে। তড়িৎ ধনাত্মক ধর্ম বিশিষ্ট মৌল হইতে তড়িৎ খণাত্মক ধর্নবিশিষ্ট মৌলে 
আসিতে তড়িৎ নিরপেক্ষ মৌলের ভিতর দিয়া আসিতে হয়। নেই Bie 
বগাত্মক ধর্ম বিশিষ্ট মৌল হইতে তড়িৎ ধনাত্মক ধর্গবিশিষ্ট মৌলে আসিতে বর্তমানে 
sites নিক্রিয় গ্যাসের, যাহাদের যোজ্যতা শূন্ত এবং যাহাদের এই ধর্মের সহিত 
ama ANS রাখিয়া 0 (zero বা শৃষ্ শ্রেণীতে বসান হইয়াছে) শ্রেণীতে বসান 
হইয়াছে, তাহার ভিতর দিয়া যাইতে ইয়। : মেণ্ডেলিফের পর্যায় সারনীতে হঠাৎ এই 
পরিবর্তন হইত এবং তাহাতে সারণীর সামধ্রস্ত নষ্ট হইয়া WT | 


দ্রষ্টব্য £_এইখানে উল্লেখ করিতে হয় যে একই শ্রে 


শীতে পারমাণবিক ওজন বৃদ্ধির সঙ্গে 
তড়িৎ-রাসায়নিক ধর্মের পরিবর্তন দেখা যায়। শ্রেণীর সর্বাপেক্ষা কম পারমাণবিক ওজন বিশিষ্ট মৌল 
অপেক্ষা উহার সর্বাপেক্ষা বেশী পারমাণবিক ওজন বিশিষ্ট মৌল তড়িৎ-ধনাত্মক গুণ বেশী দেখাইয়া 
থাকে। উদাহরণ স্বরূপ, প্রথম শ্রেণীতে লিথিয়াম অপেক্ষা সিজিয়াম অনেক বেশী তড়িৎ ধনাত্মক 
গুণসম্পন্ন Git আবার সপ্তম শ্রেণীতে F, 01. 


Brow I এই চারিটি মৌলের ভিতর ফ্লুয়োরিণ 
সর্বাপেক্ষা বেণী তড়িৎ খণাত্বক ধর্মবিশিষ্ট, কিন্ত আয়োডিনে অনেক তড়িৎ ধনাত্মক গণ দেখা যাঁয়। 


পর্যার়-সারণী ৪৭১ 


পর্যায় atada উপকারিভা ( Utility of the Periodic Table ) :— 

(ক) ইহা মৌলের ধর্গত উৎরুষ্টতম শ্রেণী-বিভাগ | এই সারণী রসায়নশাস্ত্রের 
অধ্যয়ন অনেক সুগম করিয়া দিয়াছে । জানা যতগুলি মৌল আছে এবং পরেও যে 
সমস্ত মৌল পরীক্ষাগারে উৎপন্ন করা হইয়াছে (আ্যা্টিনাইভ মৌলসমূহের শেবগুলি 
বা ট্র্যানস-ইউরেনিক মৌলসমূহ) এই সারণীতে এমন স্সঙ্গতভাবে শ্রেণীবদ্ধ করা 
হইয়াছে যে, যে কোন মোলের স্থান লক্ষ্য করিয়া তাহার শ্রেণী জানিতে পারিলে সেই 
মোঁলের এবং উহার যৌগসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী জানা যায়। উদাহরণ 
gat, পটাপিয়ামের সারণীতে অবস্থিতি দেখিয়া জানা যায় যে উহা প্রথম শ্রেণীতে 
অন্যান্ত ক্ষার ধাতুর সহিত অবস্থিত। অতএব উহার ধর্জাবলী অন্যান্য ক্ষার ধাতুর 
মতই হইবে । আমাদের জানা আছে যে লিথিয়াম ও সোডিয়াম সাধারণ উত্তাপে 
জলকে বিয়োজিত করিয়া হাইড্রোজেন উৎপন্ন করে। পটাসিয়ামেও উক্ত ধর্ম দেখা 
যাইবে । সোডিয়ামের দুইটি অক্সাইড, NaO এবং 12051 পটাসিয়ামের 
দুইটি অক্সাইড থাকিবে; ৪0 এবং 75051 তবে পটাসিয়ামের ব্যক্তিত্ব বিভিন্ন 
হইবে, তাই জলকে ইহা এরূপভাবে বিয়োজিত করে যে উৎপন্ন হাইড্রোজেনে আগুন 
ধরিয়া যায়, লিথিয়াম বা সোডিয়ামের বেলায় তাহা হয় না। পটাসিয়ামের উক্ত 
দুইটি অক্সাইড ছাড়াও আরও একটি অক্সাইড হইয়া থাকে, যথা KOs l এইরূপে 
99টি জান! মৌলের পৃথক্‌ AAT ভাবে ধর্মগুলি মনে রাখা সম্ভব নয় বটে, কিন্তু Catal 
যে [টি শ্রেণীতে পড়িয়াছে সেই দটি শ্রেণীর ধর্মাবলী জানিলেই সমস্ত মৌলের ধর্ম 


জানা যাইবে। 


(খ) নুতন মৌল সম্বন্ধে ভবিষ্যৎ-বাঁণী (Prediction of unknown 
elements ) £__মেগ্ডেলিফের মূল সারণীতে অনেকগুলি শূন্যস্থান ছিল। মেগডেলিফ 


তথনকার দিনে জানা মৌলগুলিকে পারমাণবিক ওজন অনুসারে সাজাইতে গিয়া 
রাসায়নিক ধর্মের প্রতি লক্ষ্য রাখিয়া তাহাদের সাজান। সেইজন্তই এই স্থানগুলির 
উৎপত্তি হয়। RT স্থানে একটি সেই পর্যন্ত অনাবিদ্ধত মৌল বসিবে তাহা 
মেগ্ডেলিফ GRIN করেন এবং সেই সঙ্গে উক্ত শৃষ্াস্থানের চতুলপার্শ্বে অবস্থিত 
মৌলগুলির পারমাণবিক ওজন ও ধর্মগুলি পর্যালোচনা করিয়া শুষ্স্থানের অনাবিষ্কৃত 
মৌলের পারমাণবিক ওজন ও ধর্গাবলী সম্পর্কেও ভবিষ্যদ্বাণী করেন। মেগ্ডেলিফ 


৪৮০ রসায়নের গোড়ার কথা 


তাহার জীবদ্দশায় এই শূন্তস্থানগুলির মৌল আবিষ্কৃত হইতে দেখেন এবং উক্ত মৌল 
সকলের ধর্াবলী স্থিরীকৃত হইলে দেখা গেল যে উক্ত ধর্মগুলি ও মেণ্ডেলিফের 
ভবিষ্যদ্বাণীতে উচ্চারিত ধর্গাবলী একই | উদাহরণ স্বরূপ, মেগ্ডেলিফের AAG 
তৃতীয় শ্রেণীতে বোরনের নীচে অবস্থিত মৌল, আালুমিনিয়ামের নীচে অবস্থিত মৌল 
এবং চতুর্থ শ্রেণীতে সিলিকনের নীচে অবস্থিত মৌল এই তিনটি জানা ছিল না এবং 
তিনি উহাদের নামকরণ করেন একা বোৌরন ( Ekaboron ), একা -আযালুমিনিয়ম 
( Bka-aluminium ) এবং একা সিলিকন ( Bka-silicon)1 এই তিনটি মৌলই 
তাহার জীবদ্দশায় আবিষ্কৃত হর £ প্রথমটির নাম হয় স্ক্যানডিয়াম ও নীলসন 
(Nilson) উহাকে আবিষ্কার করেন 1879 খৃষ্টাব্দে, দ্বিতীয়টির নাম হয় 
গ্যালিয়াম এবং উহার অবিদ্ধর্তা লেকো ডো বরিঘবোড়া (Lecoq de Boisbaudran) 
1875 খৃষ্টাব্দে উহাকে আবিদ্ধার করেন; তৃতীয়টির নাম হয় জার্সেনিয়ীম 
এবং উইঙ্কলার (Winkler) উহাকে আবিষ্কার করেন 1886 খৃষ্টাব্দে । 


ইহার একটিকে লইয়া মেণ্ডেলিফের ভবিষ্যদ্বাণী কতখানি মিলিয়াছিল তাহা 
দেখান গেল। যথা £ 


———————— _ _————— — ———————————————————___—_—_—_———— 
—— ——--— 


এক৷ সিলিকন জাৰ্মেনিয়াম 


ধর্মীবলী (যাহা মেণ্ডেলিফ ভবিষ্যদ্বাণী 
করিয়াছিলেন) 

পারমাণবিক ওজন 12, গুরুত্ব 
5'5, পারমাণবিক আয়তন 13 

রং ধূদর, অক্সাইড [7505 সাদা 
গুড়া, ধাতুটি ষ্টামকে কষ্টের সহিত 
বিয়োজিত করিবে । 

আযাপিডের খুব কম বিক্রিয়া 
হয়, ক্ষারের বিক্রিয়া বিশেষভাবে 
ঘটিবে। 


ধর্মাবলী (যাহা পরে স্থিরীকৃত 
হয়) 
পারমাণবিক ওজন 726, গুরুত্ব 
847, পারমাণবিক আয়তন 13°2 
রং ধূসর আভাযুক্ত সাদা, অক্মাইভ 
GeO. সাদ] গুঁড়া | 
ধাতুটি hace বিয়োজিত করে at I 
ধাতুটি হাইড্রোক্লোরিক আযাপি- 
ডের সহিত বিক্রিয়া করে al কিন্ত 
অশ্ররাজে (aqua regia ) ভ্রাবিত 
হয়। কষ্টিক পটাসের জলীয় দ্রবণের 


পথায়-সারণী aot 


এক! সিলিকন 


জার্মেনিরাম 


E502  অক্মাইডের আপেক্ষিক 
গুরুত্ব 47 ইহা টাইটানিয়াম 
অক্সাইড বা টিন ডাই-অক্সাইড অপেক্ষা 
কম ক্ষারকীয় কিন্ত SiO. অপেক্ষা 
বেশী ক্ষারকীর। ক্লোরাইডের সংকেত 
হইবে 501, এবং উহা তরল হইবে। 
তরলের oat 100° সেটিগ্রেড 
উষ্ণতার নীচে হইবে এবং উক্ত 
তরলের আপেক্ষিক গুরুত্ব হইবে 
1'9 (০০ সেটিগ্রেড ) 

ফ্লয়োরাইড হইবে 7837 এবং 
উহা গ্যাসীয় হইবে না। 


এইভাবে পর্যায় সারণী হইতে 


সন্দেহজনক পার 
ful atomic weights ) 
জনক পারমাণবিক ওজন নির্ভুল 


হুইল বেরিলিয়ামের 


গিয়াছিল 4°5 | 
উহার যোজ্যতা আযালুমিনিয় 


ওজন হয় 45 x 3=13°5 | 
উহাকে কার্য 
ara প্ুদ্ হইয়া 


বেরিলিয়মের যোজ্যতা হ 
এই পারমাণবিক ওজন 


৩১ ওয়) 


যায়। 


=9| 


মাণবিক ওজনের সংশোধন (0 


: পৰ্যায় সারণীর সাহায্যে অনেক 
ভাবে স্থির করা সম্ভব হইয়াছে। 


উহার 


পারমাণবিক ওজন। 
মের সহিত রাসায়নিক সাদৃশ্য হইতে 


প্রথমে উহার অ্যালুমিনিয়া' 
মের মত ধরা হয়। 


কিন্তু বেরিলিয়ামের 
স্থান দিতে হয়। কিন্তু তাহাতে সমস্ত 


সেইজন্ত মেণ্ডেলিফ সাহম সহকারে বলেন থে 
উহার পারমাণবিক ওজন হইবে $5২9 


ন ও নাইট্রোজেনের ভিতর 


ইবে ছুই এবং 
বিশিষ্ট মৌল 


কোন বিক্রিয়া হয় না, কিন্তু গলিত 
কষ্টিক পটাস ধাতুটিকে জারিত করে । 

GeO, অক্মাইডের আপেক্ষিক 
গুরুত্ব 4703; অতি অল্প পরিমাণে 
ক্ষারকীয় এবং ধাতব জার্মানেট পাওয়া 
যায়। ক্লোরাইডের সংকেত হইল 
3901, এবং উহা তরল পদার্থ । 
তরলের স্ফুটনাঙ্ক 86°5° সেটিগ্রেড এবং 
উক্ত তরলের আপেক্ষিক গুরুত্ব হইল 
788? ( 18° সেটিগ্রেড ) 


ফ্ুয়োরাইড হইল 997 ; 8750 
এবং ইহা সাদা কেলাসিত কঠিন। 


নৃতন ata আবিষ্ধারের প্রেরণা আসিয়াছে। 


orrection of doubt- 
মৌলপদার্থের সন্দেহ- 
প্রথম উদাহরণ 


তুল্যাঙ্ক নির্ণয় করিয়া পাওয়া 


তাহাতে তাহার পারমাণবিক 
উক্ত পারমাণবিক ওজন ধরিলে 


লিথিয়াম ও বোরনের ভিতর দ্বিতীয় 


৪৮২ রসায়নের গোড়ার কথা 
শ্ৰেণীতে বসিবে। তাহাতে উহার সহিত দ্বিতীয় শ্রেণীর অন্তান্ত মৌলের, যথা 


ম্যাগনেসিয়ামের সহিত রাসায়নিক সাদৃশ্য দেখা যায়। বেরিলিয়ামের সাধারণ. 


উষ্ণতায় আপেক্ষিক তাপ হইতে গণনা দ্বারা বাহির করা পারমাণবিক ওজনও হইল 
13°51 কিন্তু নিলসন্‌ এবং পিটারসন্‌ (Nilson and Petterson, 1884) 
বেরিলিয়াম ক্লোরাইডের আণবিক ওজন তাহার বাম্পীর় ঘনত্ব (40) হইতে পরীক্ষা- 
মূলক ভাবে বাহির করেন এবং তাহা হইতে বেরিলিয়াম ক্লোরাইডের আণবিক 
সংকেত হয় 9012 ও বেরিলির়ামের পারমাণবিক ওজন হয় 9। 79015 সংকেত 
হইলে উহার আণবিক ওজন হয় 120 এবং TIAA ঘনত্ব Veal উচিত 601 হামপিজও 
(Humpidge, 1885—86 ) 500° সেন্টিগ্রেড উষ্ণতায় বেরিলিয়ামের আপেক্ষিক 
তাপ নির্ণয় করিয়া পান 06906 এবং তাহা হইতে বেরিলিয়ীমের পারমাণবিক 


ওজন গণনা দ্বারা পাওয়া যায় 98) ইহ! হইতেই মেগ্ডেলিফের উক্তির সত্যতা 
প্রমাণিত হয়। 


দ্বিতীয় উদাহরণ হইল ইণ্ডিয়ামের (Indium) পারমাণবিক ওজনের ক্ষেত্রে | 
ইণ্ডিয়ামের তুল্যাঙ্ক হইল 381 ইহার যোজ্যতা ধরা হইয়াছিল 9। তাহাতে ইহার 
পারমাণবিক ওজন হয় 8৪ -দ%6। এই পারমাণবিক ওজন বিশিষ্ট মৌলের স্থান 
হওয়া উচিত আর্পেনিক ও সেলেনিয়ামের মধ্যে । কিন্ত সেখানে সেরূপ কোন মৌল 
বসিতে পারে না। মেগডেলিফ ইণ্ডিয়ামের ধর্ম আলোচনা করিয়া উহার যোজ্যতা 
8 বলিয়া স্থির করেন এবং উহার পারমাণবিক ওজন তাহাতে হয় 38 *« 3=114 | 
এই পারমাণবিক ওজন বিশিষ্ট ইত্ডিয়ামকে তিনি ক্যাডমিয়াম ও টিনের ভিতর স্থান 


দেন। পরে সঠিকভাবে ইত্ডিয়ামের পারমাণবিক ওজন নির্ণয় করিয়া পাওয়া 
গিয়াছে 114 | 


ইহা ছাড়া পারমাণবিক ওজনে সামান্য ভুলও মেগ্ডেলিফ সংশোধিত করেন, যেমন, 
গোন্ডের পারমাণবিক ওজন মেগডেলিফের সময প্রাটিনামের পারমাণবিক ওজন অপেক্ষা 
কম বলিয়া ধরা হইত। কিন্ত রাসায়নিক সাদৃশ্য হইতে যেগ্ডেলিফ গোল্ডকে কপার ও 
সিলভারের সহিত একই শ্রেণীতে বদান এবং তাহাতে গোল্ডের পারমাণবিক ওজন 


প্রাটনামের অপেক্ষ| বেশী হয়। পরে বিশুদ্ধভাবে গোল্ডের পারমাণবিক ওজন নির্ণয় 
করিয়া দেখা গিয়াছে যে মেগ্ডেলিফের উক্তিই সত্য | 


(৪) এই পৰ্যায় সারণী রাসায়নিক গবেষণায় প্রেরণা দিয়াছে | 


পধায়-সারণী ৪৮৩ 
পর্যায়-সারণীর P (Difficulties in the Periodic Table ) 8_-অনেক 
দিক হইতে মৌলগুলিকে এইভাবের পর্যায় সারণীতে সাজানো খুব সন্তোষজনক বটে; 


কিন্তু তাহা সত্বেও উহার ভিতর কিছু কিছু ক্রটি দেখা যায়। 
1, এই পৰ্যায় সারণীতে যদিও পারমাণবিক ওজন বৃদ্ধির ক্রম অঙ্থসারে মৌল- 


গুলিকে সাজানো হইয়াছে, তথাপি অন্ততঃ: তিনটি ক্ষেত্র শ্রেণীগত ANY বজায় 
রাখিতে এই নিয়মের ব্যতিক্রম করিতে হইয়াছে। 


যথা, 
আরগন = 39'9 কোবাণ্ট = 58'94 টেলিউরিয়াম = 1274 
পটাসিয়াম = 391 farsa =58'69 আয়োডিন = 126683 
ত্বও আরগন, কোবাণ্ট এবং টেলিউরিয়ামকে 


পারমাণবিক ওজন অধিকতর হওয়া সং 


যথাক্রমে কম পারমাণবিক ওজন বিশিষ্ট পটাসিয়াম, নিকেল ও আয়োডিনের পূর্বে স্থান 


দেওয়া হইয়াছে | ) 
2, হাইড্রোজেনের পৰ্যায়-সারণীতে স্থান লইয়া বিশেষ গোলযোগ দেখা যার়। 

তাহার কারণ £ 
হয় ইহাকে 1 নং শ্রেণীতে ক্ষারীয় ধাতুর 


G) হাইড্রোজেন একযোজী বলিয়া 
সহিত বসাইতে হয়, অথবা, নং শ্রেণীতে হা 


দিতে হয়। 

ক্ষারীয় ধাঁতুর সহিত হাইড্রোজেনের NEY ও পার্থক্য ৫ ক্ষারীয় ধাতুর 
ধনাত্মক তড়িতাহিত, অধাতুর সহিত যুক্ত হইয়া WR 
যোগ উৎপন্ন করে, স্থিত অক্সাইড গঠন করে, কোন কোন বিজারক ধাতুর সহিত 
সুস্থিত হাইডাইড গঠন করে; কিন্ত হাইড্রোজেনের অণু দ্বিপরমাণুক, ক্ষারীয় ধাতুর 

asta অণু এক পরমাণুক 5 হাইড্রোজেন গ্যাস, ক্ষারীয় ধাতু কঠিন। 
জনের সহিত হাইড্রোজেনের সাদৃশ্য ও পার্থক্য £_ হালোজেনের 
।ইড্রোজেন একটি গ্যাস এবং অধাতু। 


হালোং 
প্রথম দিকের মৌল দুইটির (F এবং 01) মত হ 
ইটির অগুর মত হাইড্রোজেনের অণু দ্বিপরমাণুক। 


গ্যাসীয় হ্যালোজেন মৌল ছু 

হাঁলোজেনের একটি একটি পরমাণু দ্বার! জৈব-যৌগে (Organic compound ) 
বিদ্যমান হাইড্রোজেন পরমাণুর একটি একটি প্রতিস্থাপিত করা যায় এবং তাহাতে যে 
যোগ উৎপন্ন হয় তাহাও হাইডোলেন-যুক্ত জৈবযৌগের মত সুস্থিত হয়। ধাতুর 
মৌলের যেমন হালাইড লবণ (যথা, NaCl, 08015) গঠিত হয়, সেইরূপ কিছু ধাতুর 


ataa মৌলগুলির সহিত স্থান 


মত হাইড্রোজেন একযোজী, 


৪৮৪ ব্রসায়নের গোড়ার কথা 


(Na, k, ca) লবণের মত গুণ-সম্পন্ন হাইডাইড প্রস্তুত কর! যায়। ধাতব হালাইডকে 
গলিত অবস্থায় তড়িং-বিশ্লষ্ট করিলে যেমন ধনাত্মক তড়িৎদ্বারে হ্থালোজেন মৌল 
পাওয়া যায়, সেইরূপ ধাতব হাইড্রাইডকে গলিত অবস্থার তড়িং-বিশ্লিষ্ট করিলে 
ধনাত্মক তড়িৎদ্বারে হাইড়ৌজেন উৎপন্ন হয়। (এইখানে মনে রাখিতে হইবে 
যে হাইড্রোজেনের সহিত হালোজেন মৌলের সংযোগে উৎপন্ন যৌগকে তড়িৎ-বিশ্লিষ্ট 
করিলে হাইড্রোজেন খণাত্মক তড়িতছারে মুক্ত হর।) এই সাদৃশ্ত থাকা সত্বেও 
দেখা যার যে হাইড্রোজেন সুস্থিত অক্সাইড গঠন করে, হালোজেন ছুঃস্থিত অক্মাইড 


গঠন করে; আরও পার্থক্য এই যে হাইড্রোজেন প্রবল বিজারক, হালোজেন মৌলগুলি 
প্রবল জারক | 


Gi) যদি হাইড্রোজেনকে 1 নং শ্রেণীতে স্থান দেওয়া হয় তবে সারণীতে 
হাইড্রোজেন ও হিলিয়ামের ভিতর ছয়টি স্থান শূন্য থাকে । এই শূন্ত স্থানগুলি অজান! 
মৌলের সংকেত দেয় বলিয়া স্বতঃই মনে হয়। কিন্তু ইহা অসম্ভব, কারণ পারমাণবিক 
ওজন 1-বিশিষ্ট হাইড্রোজেন ও পারমাণবিক ওজন 4-যুক্ত হিলিয়ামের ভিতর কোন 


মৌল থাকিতে পারে না। যদি হাইড্রোজেনকে 7 নং শ্রেণীতে বসান হয় তবে এই 
গোলযোগেয় অবসান হয়। 


(ii) হাইড্রোজেনকে 1 নং শ্রেণীতে বদাইলে এই শ্রেণীর পরবর্তী ala 
লিথিয়ামের পারমাণবিক ওজনের সহিত ইহার পারমাণবিক ওজনের 
পার্থক্য হয় 6, কিন্তু ইহাকে 7 নং শ্রেণীতে রাখিলে উক্ত শ্রেণীর পরবর্তী মৌল 
ফ্লুয়োরিণের পারমাণবিক ওজনের সহিত ইহার পারমাণবিক ওজনের পার্থক্য 
হয় 18; এই দ্বিতীয় পাৰ্থক্যই সাধারণতঃ 1নং এবং এনং পর্যায়ে প্রত্যেক শ্রেণীতে 
অবস্থিত পর পর দুইটি মৌলের পারমাণবিক ওজনের পার্থক্য বলিয়া দেখা যায় 


(Na-Li=23-7=16, Mg-Be=24-9=15. 
ইত্যাদি ) | 


এই সমস্ত বিবেচনা করিয়া মেণ্ডেলিফ হাইড্রোজেনকে একটি ৫ (rogue) 
মৌল” আখ্যা দেন এবং উহাকে সমগ্র সারণীর মাথায় একটি বিভিন্ন পর্যায়ে 
স্থান দেন। i 


P-N=31-14=17 


হাইড্রোজেনের এই প্রকার দ্বৈত (dual) ব্যবহারের মূলে রহিয়াছে উহার 
পরমাণুর ইলেকট্রনীয় গঠন। ইহার পরমাণুতে একটি খণাত্মক ভড়িৎশক্তিবিশিষ্ট 
ইলেকট্রন এবং একটি ধনাত্মক তড়িৎশক্তিবিশিষ্ট প্রোটন-আছে। যৌগ-উৎপাদনের 


পধাযু-সারণী চা 


সময় হয় ইহার ইলেকট্রন অন্ত মৌলকে দেয়, তখন কেবল MATE AACA ( Proton ) 
পড়ি Tee) ২1 মৌল হইতে একটি ইলেকট্রন গ্রহণ করিয়া বণাত্মক-অবশেষে 
পরিণত হয় এবং সেইভাবে AT গঠন করে। আবার অন্ত মৌলের সহিত ইহা 
দুইটি ইলেকট্রন সাধারণভাবে ধরিয়া রাখিতে পারে। তাই হাইডোজেনের 
ইলেকট্রনীয় যোজ্যতা দেখা যায় এবং সমযোজ্যতাও দেখা যায়; সুতরাং ইহার 


যোজ্যতা বিশেষ ধরণের | ভাই হাইড্রোজেনকে সারণীতে অবস্থিত সমস্ত মৌলের 
হয়, কারণ সমস্ত মৌলের ধর্মই অল্পবিস্তর 


পূৰ্বাভাষ ( prototype ) বলিয়া ধরা 
হাইড্রোজেনে দেখিতে পাওয়া যায়। তাই ইহাকে কোন শ্রেণীবিশেষে না বসাইয়া 
সমস্ত সারণীর মাথার উপর বনানই যুক্তিযুক্ত। 
3. তৃতীয় শ্রেণীতে সর্বাপেক্ষা FE পর্ষায়ে একটিমাত্র স্থানে 14টি বিরল 
afer মৌলকে (rare earth elements ) স্থান দেওয়া হইয়াছে | এই 14টি 
মৌল এত বেশী সাদৃশ্যুক্ত এবং একইপ্রকার ধর্স-বিশিষ্ট যে তাহাদের পৃথকীকরণ 
খুবই শক্ত। তাই তাহাদের একই শ্রেণীতে একই স্থানে বসান হইয়াছে। কিন্ত 
এইভাবে উক্ত 14টি মৌলকে বসানর 9? পর্ধায়গত বিভাগের মূলনীতি ভঙ্গ করা 
হইয়াছে। এই 14টি মৌলের পারমাণবিক-ওজন 1 বা 9 দ্বার! ক্রমশঃ বৃদ্ধি 
পাইয়াছে, কিন্তু এই বধিত পারমাণবিক ওজন অঙুদারে ইহাদের সাজানো 


না থাকিলেও তাহাদের 


হয় নাই। 

4. কতকগুলি মৌলের ভিতর যথেষ্ট পরিমাণ NGF 
একই শ্রেণীতে স্থান দেওয়া হইয়াছে। যথা, Cu, Ag, এবং Au এই তিনটি বরধাতু 
ক্ষারধাতু Li, Na, [-এর সহিত একই AMS বর্তমান দেখ! যায়। 

5, কতকগুলি সমধর্মী মৌলকে বিভিন্ন শ্রেণীতে সন্নিবিষ্ট করা হইয়াছে l যথা, Ba 
এবং Pb; Cu এবং Hg; বেরিয়াম দ্বি-যোজী এবং THT সলফেট দেয়, লেডও 
দ্বি-ঘোজী এবং STV সলফেট দেয়, তাহা হইলেও বেরিয়ামকে 9নং শ্রেণীতে এবং 
লেডকে এনং শ্রেণীতে বসানো হইয়াছে। 

6, ৪নং শ্রেণীতে তিনটি করিয়া মৌল, Fe, Co, Nis waal Os, Ir, Pt একত্রে 
gata হইয়াছে | ইহাও AUIS বিভাগের মূলনীতির বিরোধী I 


মেণ্ডেলিফের পর্ধায়নারণীর উপরে উল্লিখিত abaa আর 


Table) নাই | তাহার কারণ পরমাণুর ইলেকট্রনীয় 
ওয়ার পর 


জামপ্রান্ত-বিধান £ 
বর্তমান লম্বা সারণীতে (Long 


গঠন জানিবার পর এবং মৌলগুলির সমস্থানিক (isotopes) আবিষ্কৃত হ 


৪৮৬ বসারনের গোড়ার কথা 


পর্বায়-স্থত্রটিই বিজ্ঞানীরা পরিবতিত করিয়া দিয়াছেন। বর্তমানে পর্যার-সুত্রটি 
নিয়লিখিতভাবে উল্লেখ করা হয় £ 


“মৌলিক পদার্থগুলির ও তাহাদের যোৌগপমুহের ধর্ম তাহাদের 
পরমাণু ক্রমাঙ্ক (atomic number ) অনুসারে পর্যায়ক্রমে আবতিত aq 1” 

কোন মৌলের পারমাণবিক ওজন যৌলের মূলগত ধর্ম ( fundamental or 
inherent property) নয় ; প্রায় সমস্ত মৌলেরই সমস্থানিক আবিষ্কৃত হওয়ার 
পর বুঝিতে পারা গিয়াছে যে সমস্থানিকগুলি একই মৌলের বিভিন্ন পরমাণবিক 
ওজন-বিশিষ্ট পরমাণু ; ইহাদের রাপায়নিক ধর্ম হুবহু এক। অর্থাৎ অন্তভাবে বলিতে 
গেলে বলিতে হয় যে একই মৌলের বিভিন্ন পারমাণবিক ওজন থাকিতে পারে। 
few একই মৌলের বিভিন্ন পারমাণবিক ওজনবিশিষ্ট পরমাণুগুলির পরমাণু ক্রমাঙ্ক 
একই হয়; ইহার কারণ একই মৌলের প্রত্যেকটি পরমাণুর কেন্দ্রঘরে ( nucleus ) 
একই সংখ্যক ধনাত্মক তড়িৎশক্তিবিশিষ্ট প্রোটন থাকে; কেবল নিউট্রনের সংখ্যায় 
তারতম্য হয়, তাই তাহাদের পারমাণবিক ওজনে পার্থক্য হইয়া থাকে। যখন 
মৌলগুলিকে তাহাদের পারমাণবিক ওজন অনুসারে না সাজাইয়া তাহাদের পরমাণু 
oats অঙ্গুসারে সাজানো হয় তখন উপরে উল্লিখিত প্রায় সমস্ত ক্রটিরই সমাধান হইয়া 
যার। (i) এইভাবে সাজাইতে হইলে পরমাণু ক্রমাঙ্ক দেখা যায় H=1, He=2, 
Li=3, Be=4, B=5 ইত্যাদি এবং সর্বোচ্চ পারমাণবিক ওজনবিশিষ্ট 
ইউরেনিয়ামের ( Uranium, U) পারমাণবিক ক্রমাঙ্ক _99। ভূত্বকে বর্তমান 
অদ্যাবধি আবিষ্কৃত মৌল সংখ্যা হইল 92, অতএব প্রত্যেকটি মৌলের পর্যায়-মারণীতে 
একটি নির্দিষ্ট স্থান আছে বলিয়া জানা যায়। এখানে উল্লেখ করা যাইতে পারে যে 
পরে পরীক্ষাগারে প্রস্তুত ইউরেনিয়ামের পরবর্তী 11টি মৌলও পারমাণবিক ক্রমাঙ্ক 
অঙ্ছসারে বর্তমান পর্যার-সারণীতে স্থান পাইয়াছে। (অধুনা আরও একটি 
ট্রানস্ইউরেনিক মৌল ( পারমাণবিক ত্রমাঙ্ক 103) আবিষ্কৃত হওয়ায় সর্বসমেত 11টি 
উক্ত মৌল জানা গিয়ছে। Gi) আবার এই পারমাণবিক mats অনুসারে 
মৌলগুলিকে সাজাইলে ( A, K); (Co, Ni) এবং (Te, I) এই-যৌলগুলির 
পারমাণবিক ওজন অনুসারে যে পরিস্থিতির উদ্ভব হয় তাহার অবসান ঘটে, আরগনের 
পারমাণবিক ক্রমাঙ্ক পটাশিয়ামের অপেক্ষা কম; সেইরূপ অন্তান্ত ক্ষেত্রেও দেখা 
গিয়াছে। (1) পারমাণবিক ক্রমান্ক পরীক্ষামূলকভাবে স্থির করিয়া দেখা গিয়াছে 
যেবিরল ধাতুর সংখ্যা ঠিক 14 এবং সিরিয়াম ( Cerium, 58 ) হইতে লুটেসিয়াম 


পর্যায়-সারণী ay 


( Lutecium, 71) পর্যন্ত 1 করিয়া ইহা বৃদ্ধি পায়। কিন্তু ইহাদের ক্ষেত্রে যেমন 
একটি করিয়া প্রোটন ইহাদের পরমাণুর CFAA যোগ হইলে যে ইলেকট্রন্‌ ইহাদের 
পরমাণুতে আসে তাহা সর্ববহিঃস্থ কক্ষে না আসিয়া শেষের দিক হইতে তৃতীয় কক্ষে 
যুক্ত হয় সর্বশেষ কক্ষে তাই ইলেকট্রনের সংখ্যা এই সকল রিতা 
একই থাকিয়া যায়। তাই ইহারা সর্বদাই ত্রিযোজী এবং ইহাদের একত্র TIT শ্রেণীতে 
বসান বিধেয়। (iv) বেরিয়ামের সর্ববহিঃস্থ কক্ষে দুইটি ইলেকট্রনই থাকে তাই 
. ইহার স্থান বা শ্রেণীতে ; লেডের সর্ববহিঃস্থ কক্ষে চারিটি ইলেকট্রন থাকে, তাই উহার 
স্থান ry শ্রেণীতে। স্থায়ী যৌগ উৎপাদনের সময় res RD তোরা আয 


(inert ) হইয়া থাকে। 


পরিভাষা 


Acidimetry—অশ্ৰমিতি 
Acidity of a base 
_ক্ষারের অম্নগ্রাহিতা 
Additive ০০৷৷০০॥॥d--যুতযৌগ 
Additive reaction 
_ যোগশীল বিক্রিয়া 
Absorption—অধিশোষণ 
Air floatation process 
UT ভাসন-ক্রিয়া 
Alcohol beverage—¥3j, মদ 
1195011০-__স্েহজ বৃত্তাকার 
Aliphatic—েেহজ 
Alkali metals—ক্ষারধাতু 
Alkalimetry—ক্ষারমিতি 
Alkaline earth metals 
Ita ধাতু 
Alloy Steels—সংকর ইস্পাত 
Alpha 125৪-_ আল্ফা রশ্মি 
Amalgamation—সংরসীকরণ 
Amethyst—যকুত 
Anaesthesia—বিবশক 
Anaesthetic 
_চিতনাশাশক, নিশ্চেতক 
Anion—বণাত্মক তড়িৎশক্তিযুক্ত 


আয়ন 


Ancde—ত্যানোড বা ধনাত্মক 
মেরু সংযুক্ত তড়িৎদ্বার 
Annealing of glass— 
__কাঁচের কোমলায়ন 
Aqueous tension 
-জলীয়বান্পের চাপ 
Aromatie—গন্ধবহ 
Artificial ৪1]- কৃত্রিম রেশম 
Assimilation—আ তীক রণ 
Atomic energy 
_পারমাণবিক শক্তি 
Atomic heat—পারমাণবিক তাপ 
Atomic number 
_পারমাণবিক Gaps 
Aviation spirit—faatastaaty 
ব্যবহৃত স্পিরিট 
Balanced diet—Rayq খাদ্য 
38:০7586০-_চাপমান qq 
Basic—ক্ষারকীয়, ক্ষারীয় 
Basicity of an acid 
-আ্যাসিডের ক্ষারগ্রাহিতা 
Bell metal—abtaty, কীসা 
Bessemer Converter 
—fifiata বিবর্তকচুল্লী 
Beta rays—বিটা রশ্মি 


৪৮৯ 


পরিভাষা 


Bile—পিত্তরস 

Binary Compound—feart 
Black Ash—#¥24 

Blast Furnace—a1#Spal 
Blister 0০০৮-_ঝাঝরা তামা 
Blue 3৮০1 নীলকানীস, তু তে 
Boat, porcelain 
_চৌনামাটির নৌকা 
Bond—বন্ধনী 

73%95-_-পিতল 

Bronza—owls 

By-product — SITS পদার্থ 
0%1০-৪_ ক্যালরি, তাপমাত্রা 
Camphor—ক্পূর 


Carbohydrate—তলার ও 
চিনিজাতীয় পদার্থ 


Carbon reduction 
__কার্বন বিজারণ 
Cast Tron— otal? লোহা 
0%৮০০-_খণাত্মক মেরুর সহিত 
সংযুক্ত তড়িৎদ্বার 
Cathode ray — ক্যাথোড রশ্মি 


08০7--ধনাত্মক তড়িংশক্তিযুক্ত 
; আয়ন 


Causticising process 
_ ক্ষারীকরণ প্রক্রিয়া 


091] কোষ 
Coment—faatst মাটি 


Chalk—afeatte 


Classification শ্রেণীবিভাগ : 


Clinker—¥¥4 
Closed ,810- বৃত্তাকার, 
Coal gas—F9 গ্যাস 


Coal tar— আল্কাতরা 


Combining ৪1৫৮ যোজনভার 


_ দহন-চুলী 
Combustion tube—"#2497 
Conductor—7 রিবাহী 

Copper sulphate—তু তে 
0০80৫ কুরুবিন্দ 


Co-ordinate Co-valency 
__অসমযোজ্যতা 


Combustion Furnace 


0০৮19865-_সমযোজ্য তা 
08116 ভালা (পুরাতন ) কাচ 


Cup and cone arrangement 
_ বাটি ও শঙ্কু ব্যবস্থা 


spirit 


Denatured 
_পানের অযোগ্য সূরা 


70150055800 মধ্যাবরক 


Di gostion—7164 
Dilution—লখুতা সম্পাদন 


Disintegration—পরমাণু 

ভাঙ্গিয়া যাওয়া 
Dissociation—facateat 
Double bond—faa% 
Dying ০1__বিশোষক তৈল 
Electric charge—ত UNS 


৪৯5 রসায়নের গোড়ার কথা 


Electro-chemical Equivalent 
wits রাসায়নিক তুল্যাঙ্ক 
Electro-chemical series 
sits রাসায়নিক শ্রেণী 
Electrode—sfecata 
Blectrolysis—S Gs বিশ্লেষণ 
Electrolyte—sfes fara পদার্থ 
Electrolytic dissociation 
তড়িৎ বিয়োজন 
Electrolytic process, Theory of 
বৈদ্যুতিক পদ্ধতিবাদ 
Electro-magnet—তড়িৎ চুম্বক 
Electro-negative 
_খণাত্মক তডিত্ধর্মী 
Electro-plating—তডিৎলেপন 
Electropositive 
_ধনাত্মকতডিত্ধর্মী 
Electro-valency—ইলেকট্রনীয়- 
যোজ্যতা বা.বিসমযোজ্যত! 
Emerald—*fal 
Empirical Formula— 
- স্কুল সংকেত 
1074য07-_জারকরস 
Eauivalent weight—ত্ল্যাহ্কভার 
Essence—সরভী 
Factor —ণক 
Faraday’s Laws of Electrolysis 
_ফ্যারাডের তড়িৎ্বিশ্রেষণের 
yatta 


Fatty ০০0- স্সেহজ আযাসিড 
Fermentation—্যাজানো, সন্ধান 
Firebriek-—-অগ্নিসহ -ইষ্টক 
Flash Doint—জলনান্ক 
110৮ চকৃমকি পাথর 
Flux—faatae 
Food—2ta 
Fractional distillation 
_-আংশিক পাতন 
7০৮ ফেনা 
Functional group 
_ শ্রেণী প্রতিমূলক 
Furnace, Reverberatory— 
_ পরাবর্-চু্জী 
—  , 081896-মারুত pat 
—  , Muffle—asqu pat 
Fused—7 fae 


j 38155019510 দস্তীলেপন 


Gamma rays— ita] রশি 
380৭০__খনিজমল 
Gastric juice—পাচক রস 
Gem—ay 
9927950৪11৪, কৃত্রিম রূপা 
Glass—কাচ 

— Soft, — 737 
Glaze—foaq লেপ 
9190999- দ্রাক্ষাশর্করা 
301:৪-_গলগণ্ড 
Gram-equivalent—ata- Gals 


Group—4, শ্রেণী 
Gun metal—কামান ধাতু 
Hard soap “iS সাবান 
7870, চুলীবক্ষ 
Homologous — AIÑ 
Homologue—সগণ 
Hydrate _জলযোজিত 
Indicator_স্চক, নির্দেশক 
Intestine— অন্ত 
Ionic dissociation — আয়নীয় 
( উভমূখী ) বিয়োজন 


Tonic valency —Staala যোজ্যতা 


Isomorphism—7U1F SX 
1৪০$০9৪-_সমস্থানিক 
[)9019-_হাতা 
— perforated, EIKEN 
Lead, white—লীণ, শ্বেত 


Litharge— 7a 

Liver— IFS 

Marsh gas — Ta] জায়গা হইতে 
উদ্ভূত গ্যাস, মিথেন 


Measuring flask মাপক ফ্রান্স 


Metabolisim— বিপাক 
Metallic clink— ধাতব শব্দ 
q BRA 


Metallic Tustre— ধাত 
a wie 


Methane— মিথেন 
( Marsh gas দেখ) 


Mica— অভ্ৰ 


৪৯১ 


পরিভাষা 


Mild Steel—434 ইস্পাত 

Mixed crystals —মিশ্র কেলাস 

Molar 50!0৮i০০_আঁণবিক দ্রবণ 

Mordant—a‘2 পক, রাগবন্ধক 

Muffle furnace—7\@S pal 

Natural ৫৩_ প্রাকৃতিক গ্যাস 

॥_ প্রশমিত দ্রবণ, 
নিরপেক্ষ দ্রবণ 

Neutral 0030৮ প্রশমন ক্ষণ 

Neutronit 


Noble metals বরধাতু 
ygan 


Neutral solutio 


Normalit 
Normal solution— 


gatal দ্রবণ' 
Nutrition— 
৪__কেন্দ্রঘর 


ation process 


_ ফেনভাসন, পদ্ধতি 


Nucleu 


Oil float 


Oil bath STE 
Open chain মু্ত-শৃঙ্খল 


Orbit কঃ পথ 


Organic chemistry 
_ জৈব-রসায়ন' 


Over-growth crystals 
__অধিবৃদ্ধ কেলাস' 
Pancreas — SUMA 


Pancreatic juice অগ্যাশয়- 
নিঃসৃত রস 


Passive iron AANE 


৪৯২ রসায়নের গোড়ার কথা 


Paste—CAz 

Percent strength —ISFai 
হিদাবে শক্তি (দ্রবণের) 

7১9:1০6- পর্যার 

Periodic Law—পধায্ 2H 

Periodic Table—প্যায-সারণী 

Petroleum—aay তৈল 


Philosopher’s wool— 


দার্শনিকের উল 
Pig iron—vtate লোহা 
Foling process—*tb1 কাঠের 
সাহায্যে আডোলন 
Porcelain boat 
_চীনামাটির নৌকা 
Positive rays— ধনাত্মক তড়িৎ- 
শক্তিযুক্ত রশ্মি 
70691061]-_তড়িৎ বিভব 
Producer &৪৪__প্রযৌজক গ্যাস 
Protein—atfaa 


7:০৮০০- প্রোটন 
Radio-active emanation— 
তেজক্রিয়-নিঃসার 


Radio-active :5৪-__তেজক্তিয় 
পদার্থ হইতে নির্গত রশি 

Raw material—কীচা মাল 

73৪5০- কৃত্রিম রেশম 

Red lead--মেটে figa 

Refinery —শোধনাগার 


Replacement— প্রতিস্থাপন 
Roasting— ভর্জন 
Rotatory furnace 

_ ঘূর্ণায়মান pat 
Ruby—চণী 
Rust—মরিচা 
Rusting ( of iron )—( লোহায় ) 

মরিচা ধর! 

Rust prevention—মরিচ] নিবারণ 


Salt cake—aaqq পিষ্টক 
Saliva লালা 

Sand ১৪৮ বালি গাহ 
Sapphire—a}ayj 

Scrap 1700-_ছাটাই-লোহা 
Scrap 969০] ছাটাই-ইন্পাত 
Self-reduction—স্বতঃবিজ্ঞারণ 
5০tin৪--জমাট-বাধ! 

Shell স্তর 


Single ০০1]__এককোষী 
5989৮ ইষ্ট 

9108191)000-_-একবন্ধ 

Slow combustion—43 দহন 

Slow 29৪০$1০০-_মন্থর বিক্রিয়া 

Small intestine _ ক্ষুদ্র অন্ত 

Smelting—faaaa 

Soda ash— সোডা ভস্ম 

Soda crystals—caatfis সোডা 


Soft ৪০৪৮০--নরম সাবান 


পরিভাষা 


৪০109: _ঝালাই ধাতু 
Specific heet—আপেক্ষিক তাপ 
Stainless steel 

__মরিচাবিহীন ইস্পাত 
Strength—atal, শক্তি 
96০০1 ইস্পাত 
9০072%01,_ পাকস্থলী 
Structuro— 57, কাঠামো 
Structural formula 

__সংযুতি সংকেত 

30961658চ- প্রতিস্থাপন 
90০:০9০-__ইক্ষুশর্করা 
Synthesisod _সংক্সেষিত 
Table— সারণী 
Taphole— A IAA 
Tanning চর্ম-সংক্করণ 
Tensile strength— %11 ক্ষমতা 
Tertiary— তৃতীয়ক 
Theory -বাঁদ 
Tin—ats 
Titration—পরিমাপন 
Topaz —<tI at 
Tougbness— PI! 


৪৯৩ 


Transmutation—রূপাস্তর 
Transparent soap— স্বচ্ছ সাবান 
Triple bond—ত্ৰিবন্ধ 
গ'055:০-__চুলী মধ্যে গ্যাস 

প্রবেশ করাইবার নল 
Valency 9০৫ -ধোজক 
Viscose silk—feactty 

পদ্ধতিতে উৎপন্ন কৃত্রিম রেশম 

15০০৪ শান্ত 
Vital forco প্রাণশক্তি 
Vitreous—কীচাভ, কাচীয় 
Vitri PINA 
Voltameter—ভোণ্টামিটার বা 

তড়িং-বিশ্লেষণের পাত্র 
ভা৪9০০০ধোতাগার 


Water gas Fal” 
০--ওজন, 

করিবার বোতল 
White leaa সীসম্বেত, সফেদা 


Wood ৫8৪ _কাঠগ্যাস 
Wrought 1০০-_পেটা] লোহা 


X-ray—3 44 রশ্মি 
/_ ইষ্ট, এককোষী উদ্ভিদ 


Weighing bottl 


Yeas 


= 


West Bengal Secondary Board Higher Secondary (Science) 
CHEMISTRY (compartmental) 
1966 
First Paper 
Group A 
1. (a) Explain, giving examples where necessary any three of the 
following :— 


(i) colloidal solution ; (ii) distillation ; (iii) valency ; (iv) delique- 


scence. 3x3=9 
(b) What is a solvent ? Name three solvents other than water 
that are used in arts and industries, 3 
2. State the law of multiple proportions. Give two examples to 
illustrate the law. 4+(2+2)=8 


Two chlorides of a metal contain 35'9 and 52'8% of chlorine 
respectively. Show that the results are in agreement with the 
law. 4 

3. The ue in a room was tested for carbon dioxide by drawing 
100 pines cient at 15°C and 750 mm. through caustic potash ; the 
Increase in weight of the potash was 10 gm. Calculate the percentage 
by weight of COs in the air in the room. (Density of air (H= 1)=14°4] 

} 9 

How is the balance between oxygen and carbon dioxide maintained 
in atmospheric air ? Give a sketch of the carbon cycle 3 

4. Describe a method for Preparing oxygen in the laboratory. 
Suggest two methods for obtaining oxygen—directly or indirectly 
from air, z 4+2=6 

Olassify the following oxides according to their chemical pro- 

perties :—(a) Phosphorus pentoxide ; (b) calcium oxide ; (c) zine 
oxide ; (৫) BaO.. 

Give equations to justify your classification. 15x 4=6. 

5. How is hydrogen prepared from zinc and sulphuric acid ? 
What precautions should be taken before collecting the gas? What 


প্র ৪৯৫ 


impurities are present in the gas as thus prepared and how are they 


removed? 4+2+2=8 
What do you know of nascent hydrogen ? 2 
Mention jour important uses of hydrogen. 9 
Group B 
6. Describe how nitric acid is prepared on a large scale from 
ammonia. 6 
What happens when the following substances are heated ? 
(a) nitric acid ; (6) lead nitrate ; (c) ammonium nitrate. 
Give equations. 2x3=6 
7. Starting with potassium bromide, how could bromine be 
prepared in the laboratory ? 3 
Compare the physical and chemical properties of bromine with 
those of chlorine and iodine. 3x3=9 
8. How would you prepare and collect pure carbon monoxide in 
the laboratory ? 4 
ose of carbon dioxide. 4 


Compare its properties with th 


How can carbon monoxide be converted into pure carbon dioxide 


4 


ances does chlorine react with 
(a) water ; (b) caustic soda i (c) ammonia 5 (৫) potassium bromide $ 
(e) carbon monoxide ; (f) slaked lime ? Give equations. ats 6=12 

10. Describe the preparation of dry sulphur dioxide tee 


and vice versa ? 


9. How and under what circumsti 


ide on a large 


sulphuric acid. A 

State the conditions for its oxidation 6০ sulphur triox ; 
soale. i TA 

Contrast the bleaching actions of chlorine and sulphur dioxide. 4 

1966 
(Compartmental) 
Second Paper 
Group A 


(Answer TWO questions only) 


w about (a) protons, electrons and 


Write what you kno 
(c) electro-chemical series of metals. 


1. 
radio-activity ; 


neutrons ; (b) 


তি বরসায়নের গোড়ার কথা 


2. Explain what is meant by atomic weight of an element. 
Describe how Avogadro’s hypothesis is utilised for the determination 
of atomic weights of elements. Illustrate your answer with a suitable 
example. How is accurate atomic weight of an element obtained ? 

3. Define ‘normal solution’. Illustrate with two examples. 50 ml. 
of a solution of sodium carbonate containing 25 gm. of 82009 per 
litre were diluted to 250 ml. 25 ml. of the diluted solution required. 
28 ml ofa solution of sulphuric acid for neutralisation, 
the strength of the acid in Grams per litre. 

(Na, 23; O, 12; and S, 89.] 

4. A solution containing 10 gm. of 08019 required 100 ml. of a 
solution of NaaCOs for complete reaction. Sodium carbonate was 
not in excess after the reaction. Calculate the strength of the sodium 
carbonate solution in terms of normality. 

Calculate the exact volume of carbon dioxide at N T.P. required to 
dissolve completely in presence of water the Precipitate formed in the 
reaction stated above. 

What will happen if the clear solution o 
Give equation. 


Calculate 


btained finally is boiled ? 


5+5+2 
[Ca, 40 01, 35'5 ; Na, 23 ; 0, 19.] 


Group B 


(Answer any FOUR questions), 

5, Starting with a carbonate ore of m 

prepare crystalline (a) 
sulphate ? 


How is magnesium (metal) obtained ? 4 
Under what conditions does magnesium react with (i) water and 
(ti) carbon dioxide? Give equati 


ঃ Ons, 94+9=4 
6, How is lead extracted from its most important ore? Give 


equations for the reactions involved and State the uses of the 

metal, 8 
What happens when dilute nitric acid and hot and concentrated 

hydrochloric acid act on the metal Separately ? Give equations. 


2+2 
State the changes observed and chemical reactions which take 


agnesium how would you 
magnesium chloride and (b) magnesium 


2+9=4 


7. 


ona “es 


h red hot coke, (b) steam is 
over a mixture 
(a) pure ferrous 

84+3+3t 3 
pared in the laboratory. 


throug 
c) chlorine js passed 


heated strongly, and 


place when—(a) airis blown 
passed through red hot coke, ( 
of aluminium oxide and carbon 
sulphate is heated in air. Give equations. 
r 8. Describe how ethyl acetate is pre 

Give a neat sketch of the apparatus. 5+3 
What do you mean by 0১507015515 of esters ? Illustrate with an 
equation, What is soap? 2+1+1 
9. How are the following compow! 

(a) acetylene, (b) acetic acid, (c) 
formulae. 3x4=12 
10, Describe how benzene is obtained from coaltar. Why is 
How does it differ from an 


it called an aromatic hydro-carbon ? 
ctural formula. 


nds prepared ? 


acetone. Give their structural 


aliphatic hydro-carbon ? Give its stru 25 a 
196? 
(Science Group) 
First Paper 
Group 4 a 
gx4=12 


four of the following * 


1. Write short not an 
851 Gram-atom, (a) Allotropy, 


(a) Valency, (b) Catalysis, 
(e) Colloidal solution. ডি 
2. Tabulate the essential differance between & mixtur a 
compound of iron and sulphur. 4 
3. State Gay Lussac’s Law of Gaseous এন, d in the case of 
Describe how the law can be experimentally 7 ৪ 
d chlorine. 
i i the compo- 
রি...) 3 y AN pell-jat experiment on 
esoribo briefly Lavoisier 5 রি ively that 
12 


sition of air and show how his experim 
alr contain 2 me of oxygen 
s one-fifth by yolu d at 12°C 


৫ 


dioxide measure 


5. (a) Calculate th volume of carbon 
and 750 mm নে (C =12, 0=16), which can be obtained by the 
complete combusti bon. 4 
ustion of 1 Em. of car 
Beak 7 State which are 


(6) Name four substances 
23—(07) 


৪৯৮ বনায়নের গোড়ার কথা 
suitable and which are unsuitable for 
(ii) hydrogen chloride ; Giz) carbon dioxide ; 
giving reasons in cach case, 


drying (i) ammonia ; 
(iv) hydrogen sulphide, 
4+4 


` Group B 


6. How is dry chlorine prepared in the laboratory ? 4 
Hovw and under what conditions does chlorine react with :— 
4x2=8 


(a) Sodium, (b) Slaked lime, (c) Potassium iodide, (d) Sodium 


hydroxide ? 


7. Give a sketch of Kipp’s apparatus, 3 
How is sulphuretted hydrogen obtained for laboratory use ? 
Under what conditions and with what results does it react with 
(a). oxygen and (b) sulphur dioxide ? 2+144+14 


State how it is useful in dicals. 4 


it can be shown that 


qualitative analysis for basic ra 
nt by which 


À [k=39] ; [Hg ৪00] 4 

o Find the weight of calcium nitrate formed by treating 60 Ems 
of calcium oxide with 100 gms, of nitric aci 4 
(c) A compound Containing O, H and (0) contain = 40%, H = 6'677. 


Tts molecular weight is 180, Determine the molecular formula of 
the compound, 


(a) Orthophosphorie acid, 5 4 

(b) White phosphorus, 

What are Superphosphates of lime and what are the uses of super- 
phosphates ? (one use only) 4 


কল ঢালার” e 


aig toe 


(Scienes Group) 
Second Paper 
Group A 
Answer TWO questions only 


on 1. State and explain Faraday’s laws of electrolysis. What is a 

> 

araday’ ? Why is it considered as an important unit? 8+3+1+3 
A current of 0'75 amp. is passed through a solution of a salt of a 


Metal for 45 minutes. Increase in weight of cathode is 0°6662 gm. 
3 


calculate the equivalent of the metal. 
2. Define equivalent weight of an acid and equivalent weight of 
pi alkali, Give examples. Od brz 8+3 
A solution of sodium carbonate is prepared by dissolving exactly 
8 Ems. of NaaCOs in 1 litre of water. 25 ml. of this solution require 
L26 ml. of dilute sulphuric acid for neutralisation, Calculate the 
Strength of the acid in normality. What volume of water is to be 
added to 1 litre of tho acid to make it exactly decinormal ? ৪ 
What do you mean by a basic salt ? Give at least two examples. 3 
8. Describe briefly two methods for the determination of equi- 
Valents of elements, (Equivalent = Equivalent weight) ud 2 +2 
(a) 0°2433 gm. of a chloride of a metal M gave with slight excess 
of silver nitrate 0°6450 gm. of silver chloride, from its aqueous 
Solution acidified with nitric acid. Using the standard 35°457 as the 
equivalent of chlorine, caleniate the equivalent of M. Silver, which 
8 


1S univalent, has the atomic weight 10789, 

(৮) 3'2934 gm, of M, added to cupric sulphate solution, dissolved 
Completely, giving a precipitate of 02543 gm. of metallic copper, 
calculate the equivalent of M using 63°57 as the atomic weight of 

3 


Copper, 
the values of equivalent of M as 


a 37 for the discrepancy in 
a ermined in (a) and (b). Suggest the atomic weight of M and the 
a 
S of the metal if possible. 2 
. 4+4+4 


Write short notes on :— 
Structure of an atom, 
radio-activity, 

ates 2 (one use only) 


a 


4 phosph 


রসারনের গোড়ার কথা 


Group B 
Answer four questions only 


5. (a) Describe one chemical test for distinguishing a metallic 


element from a non-metallic one. : 1 4 
(b) Describe giving conditions, the reaction of water with iron 
and calcium and that of chlorine with iron and aluminium, 4+4 
6. How is aluminium obtained from bauxite ? 6 
Name and give the constituent ol an alloy of the metal. 2 


How does aluminium powder react with sodium hydroxide 
solution ? 


4 

J. Describe the process of extraction of zinc from its ores. 
Mention oxidation or reduction which takes place at any stage. 8 
State the uses of the metal. 2 


Name two important alloys of the metal and mention their 
constituents, 2 

8. Give a brief account of the preparation of-coal gas by destruc- 
tive distillation of coal. How is it purified ? 

Name the constituents of coal gas. 
obtained ? State their uses. 


5+1 
What by-products are 


TRIEZ 
9, How is ethylene prepared in the laboratory? How is it 


purified ? Give a neat labelled sketch of the apparatus, 441+3 


By what chemical reactions you will distinguish between ethylene 
and methane ? 4 
10. How is ethyl acetate prepared in the laboratory ? Give a 
neat labelled sketch of the apparatus. How do you get ethyl alcohol 
from the ester ? : 


4+34+2 
What are fats and oils ? Give examples, 


